ওঁ হরি। 


বেদাস্তদৰ্শন। 


দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত । 


শর্ত 


ভ্রীনিন্বার্কাচার্য্যকৃত 
“বেদান্ত পারিজাত সৌরভ” নামক ভাষ্য । 


ন 68 বৱাজলস্"" 


মহন্ত শ্রীস্বামী সন্তদাসজী ব্রজবিদেহী 
প্রণীত | 
বেদান্ত স্ুবোধিনী নামী- ভাষা ব্যাখ্যা সহিত 
কব স্ঞ 1 


— পারি CE. 


শ্রীজ্ঞানেন্দ্র নাথ সিংহ, এম, ডি 
১, পঞ্চানন ঘোষ লেন, কলিকাতা 
কর্তৃক প্রকাঁশিত। 


শকাব্দা ১৮৪৯। 


All rights reserved. ] [মূলা ৩২ তিন টাকা মাত্ৰ । 


সস RRA OORT OU 


২২/৫ বি, ঝামাপুকুর লেন, কলিকাতা । 
ভ্রীআগশুতোষ মজুমদার কর্তৃক মুদ্রিত । 


বি, পি, এম্‌স প্রেস, 


০০2১2 
সক 


ওঁ শ্রীগুরবে নমঃ 
ওঁ শ্রীভগবতে বেদব্যানায় নমঃ 
ও শ্রীভগবতে নিস্বাৰ্কাচাধ্যায় নমঃ 


ল্দ্োোতজ্তলৰ্ল্শন । 


০১৯৫ 


ব্ৰহ্ম-সূত্ৰ । 


সম্মত 


প্রথম সংস্করণের প্রারস্তের 
নিবেদন । 


ই্ীনিদ্বাৰ্কাচাৰ্য্যকৃত “বেদান্তপারিজাতসৌরভ"-নামক ভাষ্যসহ শী ভগবান 
বেদব্যাসোপদিষ্ট “তন্ত্র” এই খণ্ডে ব্যাখ্যাত হইয়াছে। ্ৰদ্ধবাদী 
খবি ও ব্ৰহ্মবিদ্ত|”-নামক মূলগ্ৰন্থের চতুর্থাধ্যারের তৃতীয়পাঁদস্বরূপে এই 
খণ্ডকে গ্রহণ করিতে হইবে। উক্ত মূলগ্রন্থের পাঠান্তে এই গ্রন্থ অধ্যয়ন 
করিলে, ইহাতে যে সকল বিচার প্ৰবৰ্ত্তিত কর! হইয়াছে, তাহা সম্যক 
বোধগম্য করিবার পক্ষে স্থবিধ! হইবে ।  বেদান্তদর্শনে সম্পূর্ণাঙ্গ ত্রঙ্গবিষ্ঠ। 
শ্লীভগবান্‌ বেদব্যাস দার্শনিক প্রণালীতে উপদেশ করিয়াছেন! ইহা 
নিবিষ্টচিত্তে অধ্যয়ন করিলে সৰ্ব্ববিধ সংশয় দূরীভূত হয়। এই দর্শনের 
ব্যাখ্যা করিতে আমি স্বয়ং সম্পূর্ণ অযোগ্য; কেবল শ্রীগুরুপ্রেরণায় এই 
কার্যে প্রবৃত্ত হইয়াছি এবং তাঁহারই কৃপায় ইহা সম্পূর্ণ হইয়াছে । যদি 
ইহ! পাঠ করিয়া, সাধকমণ্ডলী বহ্মহ্থত্ৰের মর্শ্মাবধারণ করিতে কিঞ্িম্মাত্রও 


2 
সাহায্য প্ৰাপ্ত হয়েন, তবেই প্রযত্ব সফল হইয়াছে মনে করিয়া কৃতাৰ্থন্মন্য 


হইব। 


অবশেষে নিবেদন এই যে, আমার ভূল-ল্রান্তির প্রতি উপেক্ষা করিয়া, 
সহৃদয় পাঠকগণ গ্রান্থোল্পিথিত বিষয়ের আলোচনায় প্রবৃত্ত হয়েন, ইহাই 


তাহাদের নিকট আমার বিনীত প্রার্থনা । 
প্রীতারাকিশোর শৰ্ম্মা চৌধুরী । 


ও শ্রীগুরবে নমঃ ৷ 
ওঁ হরিঃ। 


শল্দাজ-লৰ্লন 1 
ভূমিকা। 

জগতের সৃষ্টি, স্থিতি ও ধ্বংস কিরূপে সাধিত হয়, জীবের স্বরূপ কি, 
শ্ৰুতিপ্ৰতিপান্ত যে ব্রহ্ম, তাহারই ব| স্বরূপ কি, তাঁহার সহিত জীবের সম্বন্ধ 
কি, জীব তাঁহাকে কি প্রকারে লাভ করিতে পারে, তাঁহার সাক্ষাৎকার লাভ 
হইলে যে মোক্ষপ্রাপ্তি হয়, তাহার স্বরূপ কি, মোক্ষপ্রাপ্ত জীবের কিরূপে 
সংস্থিতি হর, তদ্বিষয়ক সমস্ত শ্রুতির উপদেশ সংগ্রহ করিয়া, শ্রীভগবান্‌ বেদ- 
বাস এই ব্রঙ্স্ত্রনামক বেদান্ত-দর্শনে প্ৰকাশিত করিরাছেন। তাহার চরণে 
এবং ভাষ্যকার শ্রীভগবান্‌ নিশ্বার্কচার্য্যের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতিপূৰ্ব্বক 
র্গস্ত্রের এবং গ্রীভগবান্‌ নিম্বার্ককৃত ভাম্যের ব্যাখ্যানে প্রবৃত্ত হইতেছি। 
তাহারা উভয়ে বুদ্ধিতে আরঢ় হইয়া তদ্বিষয়ে পথ প্রদান করুন। ও শান্তিঃ 
ওঁ শান্তি ওঁ শান্তি । 

বেদান্তদৰ্শনের বহুবিধ ভাষ্যা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের আচাৰ্য্যগণকৰ্ভূক 
পরগীত হইয়াছে। শ্রীমদ্ৰ্ধায়ন খষি ব্ৰহ্মকুত্ৰের ব্যাখ্যাসমন্থিত এক “বৃত্তি” 
প্রণয়ন করিয়াছিলেন। কালক্ৰমে বৌধায়নকৃত বৃত্তি এইক্ষণে লোপপ্রাপ্ত 
হইরছে। পাণিনিগুরু পণ্ডিতবর উপবৰ্ষও ব্ৰহ্মহ্গত্ৰে এক ব্যাখ্যা রচনা 
করিয়াছিলেন; তাহাও এইক্ষণে লোপপ্ৰাপ্ত হইয়াছে। ব্ৰীরামানুজস্বামিকৃত 
ভায্যে বৌধারনকৃত বৃত্তি কোন কোন স্থানে উদ্ধৃত হইয়াছে ; কিন্তু স্ব তন্বরূপে 
এই সকল ব্যাখ্যা! এক্ষণে প্রচলিত নাই । 


২ বেদান্ত-দর্শন । 


বেদান্তদর্ণন মোঁক্ষমার্গাবলম্বী সাধকগণের আদরণীয় গ্রন্থ। মোক্ষ- 
মার্াবলম্বী ভাঁরতবর্ষীয় সাঁধকসম্প্রদাঁ়সকল বর্তমান কালে সাধারণতঃ ছুই 
প্রধান শ্রেণীতে বিভক্ত । বর্তমান কালে এক শ্রেণীর নাম সন্ন্যাসী, অপর 
শ্রেণীর নাম বৈষ্ণব । 

সন্ন্যাসিসম্প্রদায় অতি প্রাচীন এই সম্প্রদায়তুক্ত সাধকগণ জ্ঞানমার্গা- 
বলম্বী নিগুণ ত্রন্মের উপাসক। মহধি দত্তাত্ৰেয় এই সম্প্রদায়ের একজন 
প্রধান প্রাচীন আচার্য্য ; তাঁহার নামানুসারে ইহাদিগের মধ্যে একটি সম্প্রদায় 
বর্তমানকালে পরিচিত আছে। কিন্তু আধুনিককাঁলে শ্রীমচ্ছঙ্করাচার্ধ্য হইতে 
সন্যাসিসম্প্রদায়ের প্রভ। বিশেষরূপে বুদ্ধিপ্রাপ্ত হইয়াছে; এক সহস্র বর্ষের 
কিঞ্চিৎ অধিককাল পূর্বে শ্রীমচ্ছঙ্করাচার্ধ্য আবিভূতি হইয়াছিলেন বলিয়া 
জানা যার । নাস্তিক বৌদ্ধনামধারী পণ্ডিতগণ বৌদ্ধধর্মের অপভ্রৎশকালে 
ভারতবর্ষে যখন একাধিপত্য স্থাপন করিয়াছিলেন, ভারতীয় ব্রহ্মবিদ্য| ও ধৰ্ম্ম- 
প্রবর্তক শ্রুতিমকলকে অনাদূত করিয়া, যখন ইহার! স্বীয় যুক্তির প্রাধান্ত- 
স্থাপন-পূৰ্ব্বক ক্ষণিক-বিজ্ঞানব।দ, সর্ব-শূন্যবাদ প্রস্ৃতিকেই জগত্তত্বনির্ায়ক 
বলির! প্রচার করিয়াছিলেন, সেই সময়ে শ্রীমচ্ছস্করাচার্ধ্য আবিভূ্তি হয়েন; 
তিনি অপাধারণ বুদ্ধিশক্তিপ্রভাবে এই সকল বৌদ্ধপঞ্ডিতদিগের তর্কজাল 
খণ্ডন করিয়! শ্রুতির প্রামাণ্য স্থাপিত করেন। তৎপর হইতে এযাব 
নাস্তিক বৌদ্ধমত আর ভারতবর্ষে উন্নতশির হইতে পারে নাই। এইক্ষণকার 
অধিকাংশ সন্ন্যাসি-সম্প্রদায়স্থ সাধকগণ শঙ্করাচার্যের মতের অনুবর্তী। 
জীমচ্ছছ্করাচাৰ্ধ্য ব্ৰহ্মসুত্ৰের অতি বিস্তৃত ভাষ্য রচনা করিয়া! গিয়াছেন; সেই 
ভাষ্যই এইক্ষণে ভারতবর্ষে, বিশেষতঃ ৬কাঁশীধামে ও বঙ্গদেশে পণ্ডিতসমাজে 
বহুলরূপে প্রচলিত। নাস্তিক বৌদ্ধমতের আক্রমণ হইতে ভারতবর্ষকে উদ্ধার 
করাতে, শ্রীমচ্ছঙ্করাচার্য্যের প্রতিপত্তি ভারতবর্ষের সর্বস্থানে পণ্ডিত-সমাজে 
এষাবৎ সুপ্রতিষ্ঠিত আছে। বস্তুতঃ শঙ্করাচার্য্যের বিচারশক্তি এত অদ্ভুত = 


বেদান্ত-দৰ্শন । ৩ 


"যে, পাঠকমাত্রেই তাহাতে মুগ্ধ না হইয়া থাকিতে পারেন না। শ্রীমচ্ছঙ্করা- 
চাৰ্য্য নিরবচ্ছিন্ন অদ্বৈতবাদী ছিলেন। তাঁহার মতে জগৎ ভ্রমমাত্র, সত্য 
নহে! এক একান্ত-নিগুণ, নিধ্বিকাঁর ব্ৰহ্মই সত্য। তিনি নিষ্ক্ৰিয়, মনোবুদ্ধির 
অগম্য এবং জর্ধপ্রকীরে অনির্দেষ্ঠ । জীব পূুর্ণবন্ধস্বরপ ; অবিদ্ভাহেতু 
আপনাকে পৃথক্‌ বলিয়া বোধ করেন; তত্ত্বজ্ঞান দ্বারা এই অবিদ্যা বিনষ্ট 
হইলেই তাহার জগগ্ান্তি দূর হয় এবং জীবরূপে অস্তিত্ব বিলুপ্ত হয়। 
বৈষ্ণবসম্প্রদায় চারিশ্রেণীতে বিভক্ত । শ্রীমন্মধ্বাচার্য্য এক সম্প্রদায়ের, 
প্রধান উপদেষ্টা ; তাঁহার নামানুসারে এই সম্প্রদায়ের নাম মাঁধ্বিস্প্রদায় 
হইয়াছে; ইহার প্রাচীন নাম ‘ব্ৰহ্ম সম্প্ৰদায়’! শ্রীমন্মধবা চার্য ব্রহ্মস্থত্রের 
এক ভাষ্য প্রণয়ন করিয়াছেন । তিনি ছৈতবাদী। তাঁহার প্রণীত ভায়ে 
তিনি এই দ্বৈতবাঁদই সংস্থাপন করিতে প্রযর্ন করিয়াছেন বঙ্গদেশস্থ 
গৌড়ীয় বৈষ্ণবসমাজ এই মাধ্বিসম্প্রদাঁয়ের এক শাখা বলিয়া এক্ষণে পরিচিত ; 
'পরন্ত বলদেৰ বিগ্বাভূষণ কৃত “গোবিন্দ ভাষ্য” নামক ব্ৰহ্মহ্থত্ৰের ব্যাখ্যান্তর 
গৌড়ীয় সম্প্রদায়ের বিশেষ আঁদরণীয়। শ্রীমন্মধবাচাধ্যের কৃত ভাষ্য অদ্যাপি 
প্রচলিত আছে। নিত্য ভগবং-সাশীপ্যনামক মুক্তি এই সম্প্রদায়ের অভীষ্ট। 
দ্বিতীয় বৈষ্ণবসম্প্রদায়ের আচাৰ্য্য গ্ীীমদ্বিষ্ণুদ্বামী ; তিনি “বিশুদ্ধাদ্বৈত- 
বাদী” ছিলেন, এবং র্গস্থত্রের ভাষ্য প্রণয়ন করিয়াছিলেন; কিন্ত এই ভাষ্য 
এইক্ষণে এতদ্দেশে দুঙ্গাপ্য। জীব বিশুদ্ধাবস্থার ত্রহ্মগসাধজ্য লাভ করেন, 
ইহাই এই সম্প্রদায়ের মত বলিয়া প্রসিদ্ধ আছে। তাহার নামানুসাৰে 
তংসশ্প্রদায়তূক্ত বৈষ্ণবগণ “বিষ্ণুস্বামী” সম্প্রদায় নামে প্রসিদ্ধ ; ইহার প্রাচীন 
নাম কিদ্রসম্প্রদায় ৷ এই সম্প্রদায়ের সাধু প্রায় দেখিতে পাওয়া যায় না; 
কোন কোন স্থানে তাহাদিগের দুই চারিটি আখড়া বর্তমান আছে। শ্রীক্ষেত্র 
প্রভৃতি স্থানে তাহাদের বৃহৎ আখড়। সকল আছে; কিন্তু তথাপি এই সম্প্র- 
দায়ের সাধুসংখ্যা অল্প । 


৪ বেদীন্ত-দর্শন। 


তৃতীয় বৈষ্ণবসম্প্রদায়ের প্রাচীন নাম শ্রীসম্প্রদায়” ; হঁহাদিগের প্রধান 
আচার্য্য শ্রীরামান্থজস্বামী । শঙ্করাচার্যের অল্নকাল পরেই শ্রীরামানুজন্বামী 
আবিভূতি হয়েন; তিনি ব্রন্সথত্রের অতি বিস্তীর্ণ ভাষ্য রচনা করিয়াছেন । 
তিনি স্বীয় ভায়ে শঙ্কর/চাধ্যের উপদিষ্ট একান্তাদ্বৈতমতের অতি বিস্তীর্ণ 
সমালোচনা করিয়া, তাহা খণ্ডন করিয়াছেন; এবং নিরবচ্ছিন্ন অদ্বৈতমতে 
নানা প্রকার দোষ প্রদর্শন করিয়া, তিনি “বিশিষ্টদ্বৈতমত” সংস্থাপন করিয়া- 
ছেন। তাঁহার মতে ব্ৰহ্ম সগুণ, জগৎ ও জীবের সহিত তাঁহার শরীর-শরীরি- 
সম্বন্ধ ; এতদুভয় তাহার বাঁহাশরীর, তিনি তদধিষ্ঠাত] দেহী; এই উভয় 
সৰ্ব্বদা তদধীন থাকে । ইহাদের অন্তৰ্য্যামী ও নিত্য নিয়ন্তা ঈশ্বর ( ব্ৰহ্ম) > 
তিনি সৰ্ব্বজ্ঞ, সৰ্ব্বশক্তিমান্‌, নিগুণ নহেন। কিন্তু জগৎ ও জীব সৰ্ব্বদ| 
তদধীন হইলেও, তাঁহার স্বরূপ এতহুভয় হইতে ভিন্ন ; ইহারা তাহ! হইতে 
পৃথক্‌ সন্তানীল। জীব সুক্ষ্ম চিদ্ৰপ ; কিন্তু মোক্ষাবস্থায়ও জীবের অচেতনের 
সহিত সংযোগোপযোগিতা থাকে । স্থক্মাবস্থায় স্থিত চেতনাচেতন সংঘই 
জগতের মূল উপাদান ; এই চেতনাচেতন সমষ্টি নিত্য ব্রন্মের শরীরস্থানীয় 
হওয়াতে, শ্রুতি তাহাকে জগতের উপাদান এবং এতৎ সমস্তই তাঁহার রূপ 
বলিয়া বর্ণনা করিরাছেন। অনাদি কর্মৃহেতু জীব দেবতির্ধাগাদি দেহ প্রাপ্ত 
হয়; ভগবৎকৃপায় মোক্ষা বস্থায় স্বরূপে প্ৰতিষ্ঠিত হয়। ভক্তিই মোক্ষনাধনের 
উপায় ; ভক্তি অবলম্বন করিরা জীব ক্রমশঃ উচ্চ অবস্থা সকল প্রাপ্ত হয়, 
এবং পরে ব্রহ্মদালোক্যরূপ মুক্তি লাভ করে। 

শ্রীরামানুজরুত ভাগ্য উত্তরপশ্চিমাঞ্চলে বহুপরিমাণে আদৃত; তাহা 
এইক্ষণে মুদ্রিত হইয়া প্রকাশিত হইয়াছে। শ্রীমদ্রীমান্থজ স্বামীর পরে 
শ্ীমদ্রামানন্দস্বামী এই সম্প্রদায়ে প্রকাশিত হইয়াছিলেন ; তাঁহারও এক ভাগ্য 
আছে বলিয়! শ্ৰুত হইতেছে; কিন্তু এযাবঙ তাহা মুদ্রিত হইয়া প্রকাশিত হয় 
নাই। রামানুজন্বামীর সম্প্রদায়ভূক্ত সাধুগণ “শ্ৰী”পল্প্ৰদায় নামে শাস্ত্রে উল্লিখিত 


বেদান্ত-দৰ্শন । ৫ 


হইলেও, এইক্ষণে তাহার! সচরাচর 'রামানন্দী’ অথবা ‘রামান্ুজ’ কিংবা 
'রামাতি” সম্প্রদায় নামেই বিশেষরূপে পরিচিত। শ্রীমদ্রামানুজ স্বামীর প্রবর্তিত 
সাধন-প্রণালীর অন্ুসরণকারীদিগকে সচরাচর “আচারী” নামে আখ্যাত কর| 
হয়, এবং শ্রীমদ্রামানন্দ স্বামীর অন্তসরণকারীদিগকে “রামাত” অথবা 
“রামানন্দী” বলা হয়। অযোধ্যাই রামাত সম্প্রদায়ের প্রধান কেন্তস্থান ; 
ভারতবর্ষে সর্বত্রই, বিশেষতঃ উত্তরপশ্চিমাঞ্চলে এই সম্প্রদায়ের সাধু দেখিতে 
পাওয়া যায়। বৈষ্ণব সাধুদিগের মধ্যে এই সম্প্রদায়ের সাধুসংখ্যাই এক্ষণে 
সর্ববাপেক্ষা অধিক। আচারীদিগের প্রধান কেন্্রস্থান দাক্ষিণাত্যে শ্রীরগজী ৷ 
সুঁহারা প্রায়শঃ গৃহস্থ ৷ 

চতুর্থ বৈষ্ণবসম্প্রদায়ের বর্তমান নাম “নিম্বার্ক” অথবা “নিম্বাদিত্য” 
সম্প্রদায় । বিশ্বশর্টা ব্রহ্মার প্রথম মানসপুত্র অবিদ্ধাবিরহিত ভগবান্‌ সনক, 
সনন্দ, সনাতন ও সনৎকুমার খষি এই সম্প্রদায়ের প্রথম আঁচার্য্য। হংসা- 
বতার হইতে উক্ত সনকাদি খষি প্রথমতঃ সম্যক্‌ ব্রহ্মবিষ্যা লাভ করেন) 
শ্ৰুতিতে বহু স্থানে তীহাদিগকে ব্রহ্মবিগ্ভার আচাৰ্য্য বলিয়া উল্লেখ করা 
হইয়াছে। ই” হাদিগের নামানুসারে এই সম্প্রদায়কে “চতুঃসন” সম্প্রদায় 
নামেও আখ্যাত করা হয়, এবং শাস্ত্ৰে ইঁহাদিগকে “খষি” সম্প্রদায় নামেও 
কোন কোন স্থানে আখ্যাত করা হইয়াছে। নারদ মুনি এই সনকাদি 
আচার্য্যের প্রথম শিষ্য ; নারদ হইতে শ্রীমন্নিয়মানন্দাচার্য্য এই বরক্গবিদ্ধা 
এনিম্বাদিত্য” নামে প্রসিদ্ধ হয়েন।* কথিত আছে যে, একদা বহুসংখ্যক যতি 
অতিথিরূপে দিবাবসানে আচাৰ্ধ্যের গোবর্ধন গিরি সমীপবর্তী আশ্রমে উপস্থিত 


* জীনিম্বাৰ্কত্বসী যে শ্রীমন্নারদশিধ্য ছিলেন, তাহ! বেদান্ত দর্শনের প্রথম অধ্যায়ের 
তৃতীয় পাদের অষ্টম শুত্রের শ্রীনিম্বার্ককৃত ভাষ্যে ম্পষ্টরূপে উল্লিখিত আছে, এবং 
গুরুপরম্পরা বিবরণ যাহ! নিশ্বার্কসম্প্র্দাষ়ে প্রচলিত আছে, তাহাতেও ইহা! উল্লিখিত আছে । 


৬ বেদান্ত-দর্শন | 


হয়েন ; তিনি ষোগবলে তীহাদিগের আহীাধ্য বস্তু সমুদয় উপস্থিত করিলে» 
তাহার! স্থয্যাস্তের পর ভোজন করেন না বলিয়া জ্ঞাপন করাতে, তাহারা 
অভুক্ত থাকিবেন দেখিয়া, আচাৰ্য্য খষি তাঁহার আশ্রমস্থ বৃহৎ নিশ্ববৃক্ষের 
উপরে আরোহণ পূৰ্ব্বক, তদুপরি আকাশে শ্রীভগবানের নুদর্শনচক্র আহ্বান 
করিয়া স্থাপিত করেন, এবং সেই চক্র সুর্য্যের স্তায় প্রভাযুক্ত হইয়| অতিথি 
যতিগণের নিকট সূর্য্য বলিয়াই প্রতিভাত হয়েন ; তদ্দর্শনে তাঁহার! ভোঁজন- 
সামগ্রী গ্রহণ করিতে সম্মত হয়েন। পরন্ত তাহাদের ভোজন সমাপন হইলে, 
আচার্য সেই স্ুদর্ণনচক্রকে প্রত্যহীর করিলে, অতিথি যতিগণ দেখিতে 
পান যে, তৎকালে রাত্রির চতুর্থাংশ অতীত হইয়াছে। এই অদ্ভুত ঘটনা 
হইতে আচার্যের নাম “নিম্বাদিত্য” হয়; নিশ্ববৃক্ষের উপরে আসীন হইয়া 
আদিত্যকে ধারণ করিয়াছিলেন, এই অর্থে “নিম্বাদিত্য” অথবা “নিম্বার্ক” 
নামে তিনি প্রসিদ্ধ হয়েন, এবং তদবধি এ সম্প্রদারও “নিম্বাদিত্য” অথবা 
“নিষ্বার্ক” নামে বিশেষরূপে পরিচিত হইয়াছে। ব্রজধাঁম এই নিষ্বার্ক- 
সম্প্রদায়স্থ সাধুদিগের কেব্দুস্থান। শ্রীরামান্ুজসম্প্রদায়ের সাধুসংখ্যা অপেক্ষা 
এই সম্প্রদায়ের সাধুসংখ্যা অল্প। মহধি বেদব্যাস কৃত ব্রহমস্থত্রের এক ভাষ্য 
শ্ীনিশ্বাদিত্যস্বামী রচনা করেন। তাহা পূর্ববাচার্ধাদিগের ভাঁষ্যের ন্যায় অতি 
সংক্ষিপ্ত, কিন্ত সারগর্ভ। এই ভাষ্য “বেদান্ত-পারিজীত-সৌরভ” নামে 
আখ্যাত। ইহাকে কিঞ্চিৎ বিস্তৃত করিয়া নিম্বার্কশি্ঠ শ্রীশ্রীনিবাসা চার্য্য 
“বেদাস্ত-কৌস্তভ” নামে অপ র এক ভাষ্য প্রচারিত করেন, তাহাও 
অপেক্ষাকৃত সংক্ষিপ্ত প্ত। বঙ্গদেশে যখন হীমন্মহাপ্রভু আবিভূতি হইয়াছিলেন, 
_তংসমকালে _শ্রীকেশবাঁচার্ধ্য নামে এই সম্প্রদায়ের একজন সিদ্ধ আচাৰ্য্য 


ওঁ ভাষ্যাবলম্বনে বেদান্তদৰ্শনের এক টীকা প্রকাশ করেন ; তাহা অদ্যাপি 
প্রচলিত আছে। শ্রীনিধার্কস্বামী এবং শ্রীশ্রীনিবাসা চার্য্ের কৃত ভাষ্য 
ইতিপূৰ্ব্বে এতদ্দেশে ন প্রকাশিত ছিল না; জীবুন্দাবনবাসী | জনৈক সাধু 


বেদান্ত-দৰ্শন । ৭ 


শ্রীকিশোরদাস বাবাজীর উদ্যোগে সম্প্রতি তাহা মুদ্রাঙ্কিত হইয়াছে; কিন্ত 
তাহা সাধারণের প্রাপ্তব্য নহে; কারণ ইহা বিক্রীত হয় না। গ্রীনিষ্বার্কস্বামি- 
কৃত ভাষ্যাবলম্বনেই এই গ্ৰন্থ রচিত হইয়াছে। 

্্ীনিশ্বার্কস্বামী স্বীয় ভাঁষ্যে দ্বৈতাদ্বৈত ( ভেদাভেদ) মীমাংসা সংস্থাপন 
করিরাছেন। ভেদাভেদ সিদ্ধান্ত এই যে, দৃশ্যমান জগৎ ও জীব উভয়ই মূলতঃ 
ব্ৰহ্ম; কিন্ত জগৎ ও জীব মাত্রেই তীহার সত্তা পর্যাপ্ত নহে; এতছুভয়ের অতীত 
স্বরূপও তীহার আছে। এই অতীত স্বরূপই জগতের মূল উপাদান- 
কারণ; জগৎ ও জীব ব্ৰহ্মের অংশ মাত্র। ( বেদান্তদর্শন ২য় অঃ অয় পাদ 
৪২ সুত্র এবং ৩য় অঃ ২য় পাদ ২২ সুত্র ও ভাষ্য প্রভৃতি দ্রষ্টব্য )। অংশের 
সহিত অংশীর যে ভেদাঁভেদ-( দ্বৈতাদ্বৈত ) সম্বন্ধ, জগৎ ও জীবের সহিত 
ব্ৰহ্মেরও তদ্ৰূপ সন্বন্ধ। অংশ জন্পূর্ণাবরবেই অংশীর অঙ্গীভূত ; অতএব 
অভিন্ন; আবার অংশী অংশকে অতিক্রম করিয়াও আছে; অংশ মাত্ৰে 
অংশীর সত্তা পৰ্য্যাপ্ত নহে ; অতএব অংশী অংশ হইতে ভিন্নও বটে; সুতরা 
উভয়ের সন্বন্ধকে ভেদাভেদ সম্বন্ধ বলিয়া নির্দেশ করিতে হয়। অংশাংশী 
সম্বন্ধ, আর ভেদাভেদ অথব। দ্বৈতাদ্বৈত সম্বন্ধ, একই অর্থজ্ঞাপক। 

ব্ৰহ্ম চিদানন্দরূপ অদ্বৈত সৎ পদার্থ। তীহার চিদংশের দ্বারা তাহার 
স্বরূপগত আনন্দকে তিনি অনুভব (ভোগ) করেন। এই চিৎকে দর্শনশক্তি, 
ঈক্ষণশক্তি, জ্ঞানশক্তি, অনুভবশক্তি ইত্যাদি নামে অভিব্যন্ত করা হয়। 
তাঁহার স্বূপগত আনন্দ ভূমা, অনন্ত। এ আনন্দের অনন্তরূপে ভুক্ত (দৃষ্ট, 
জ্ঞাত) হইবার যোগ্যত। আছে, এবং তীহার স্বরূপগত চিৎ্শক্তিরও অনন্ত 
ভাবে প্রসারিত হইয়া, ও আনন্দকে অনন্তরূপে অনুভব করিবার যোগ্যতা 
আছে (বেদীস্তদর্শনের ১ম অধ্যায়ের ১ম পাদের ৫ম হইতে ২০শ সুত্র ও 
তাহার ভাষ্য এবং ব্যাখ্যা দ্রষ্টব্য )। মন্ধুষ্তের চিত্তের যেমন কোন বিশেষ 
রূপ ন! থাকিলেও, যে কোন মুর্তি তাহাতে কল্পনা করিয়া, মনুগ্য তাহ! মনন 


৮ বেদান্ত-দৰ্শন। 


করিতে পারে, পরন্ত সেই কল্পিত মূৰ্ত্তি চিত্ত হইতে অভিন্ন (কোন বাহ বস্তু 
নহে ) চিন্তেরই অংশ; স্থতরাং মন্ুষ্টের চিত্তের একত্বের হানি না হইয়া, 
বিভিন্নরূপে দুষ্ট হইবার যোগ্যতা আছে, এবং মন্গুষ্যেরও তদীয় চিত্তকে বহুরূপে 
দৰ্শন করিবার শক্তি আছে । এবং যেমন একটি বৃহৎ দর্পণ এক অবিকৃতরূপে 
বৰ্ত্তমান থাকিয়াও, অসংখ্য প্রতিমূর্তি এককালে তন্মধ্যে ধারণ করিতে পারে, 
ইহার তদ্রপ যোগ্যতা আছে। তদ্ধপ ব্রন্ধের স্বরূপগত আনন্দেরও বিভিন্ন- 
রূপে দৃষ্ট হইবার যোগ্যতা আছে; এবং এ আনন্দকে অনন্ত বিভিন্নরূপে 
অনুভব ( ঈক্ষণ ) করিবার শক্তি ব্ৰহ্গের স্বরূপগত চিতের আছে ।  সৃুর্যযদের 
যেমন স্বীয় স্বরূপানুরূপ অনন্ত তেজোময় রশ্মি প্রসারণ করিয়া, আপনার 
আশ্ররীভূত আকাশের এবং আকাশস্থ বস্তু সকলের সর্বাংশ স্পর্শ ও প্রকাশিত 
করেন, তদ্রপ ব্রহ্মেরও স্বরূপগত চিদংশ অনন্ত সুক্ষ্ম চিদাত্মক ভাগে আপ- 
নাকে বিভক্ত করিয়া, অনন্তরূপে তীহার স্বরূপগত আনন্দকে অনুভব ও 
প্রকাশ করে। এই সকল সুন্ম চিং-অংশই ( চিতৎ-অণুই ) জীবের স্বরূপ ; এবং 
ত্রন্মের স্বরূপগত আনন্দকে জীব যে অনন্ত বিভিন্ন ও বিশেষ বিশেষরূপে 
অনুভব (দর্শন) করেন, সেই সকল বিভিন্নরপই জগং। ( বেদাত্তদর্শন 
২য় অঃ ৩য় পাদ ১৭, ১৮, ২১, ২২ প্রভৃতি সুত্ৰ ও ভাষ্য দ্ৰষ্টব্য )। 

পরন্ত জীব এককালে এক সঙ্গে এই অনন্ত জগতের দর্শন করিতে পারে 
না। ইহার বিশেষ বিশেষ অংশই এককালে জীবের দর্শনের বিষয় হয়। 
বস্তুতঃ ব্রঙ্গের স্বরূপগত অনন্ত আনন্দকে :বিশেষ বিশেষরূপে দর্শনের ( অনু- 
ভবের ) নিমিত্তই জীবশক্তির প্রকাশ । অতএব স্বরূপতঃ জীব ব্যষ্টিদ্ৰষ্ট৷--- 
ব্ৰহ্মের স্বরূপগত আনন্দের বিশেষ বিশেষ অংশের দ্রষ্টী। পরস্থঃ ব্ৰহ্ম তাহার 
স্বরূপগত আনন্দকে অনন্ত বিভিন্নরূপে সমগ্র ভাবে এককাঁলীনও অনুভব 
করেন ; সাহার চিৎশক্তি তৎসমস্তকে এক সঙ্গেই আপনার জ্ঞানের বিষয়ও 
করে। এ অনন্তরূপ সকলের সমগ্র দর্শনকারিরূপে তাঁহার ঈশ্বর সংজ্ঞা হয়। 


বেদান্ত-দর্শন। ৯ 


অতএব ঈশ্বররূগী ব্ৰহ্ম সৰ্ব্বজ্ঞ এবং জীব বিশেষজ্ঞ যেমন একটি বৃক্ষের 
সমস্ত অবয়বের এক সঙ্গে এককালে দর্শন হয়, অথচ তৎ সঙ্গে সঙ্গে ইহার 
প্রত্যেক শাখা! পত্র প্রভৃতি অঙ্গের বিশেষ দর্শনও হয়, ও সকল বিশেষ অঙ্গের 
দর্শন সমগ্র বৃক্ষদর্শনের অঙ্গীভূত; তদ্ৰূপ সমগ্ৰদ্ৰষ্টী ঈশ্বরের দর্শনের অঙ্গী- 
ভৃতরূপে বাষ্টিদর্শনকারী প্রত্যেক জীবের বিশেষ বিশেষ দর্শন বর্তমান 
আছে; যাহা সমগ্র দর্শনে আছে, তাঁহাকে অতিক্রম করিয়া তদন্তভূতি বিশেষ 
দর্শনে থাকে না ও থাকিতে পারে না। সুতরাং বিশেষ দর্শনকারী জীব 
সর্বদাই ঈশ্বরের অধীন; তাহাকে কদাপি অতিক্রম করিতে পারেন না। 
বস্তুতঃ জীব ও জগতের নিয়ন্তা! হওয়াতেই বর্গের ঈশ্বর সংজ্ঞা হয়। 

অতএব ব্ৰহ্ম যুগপৎ চারিটি ভাবে নিত্য বিদ্বমান আছেন । যথা; 
(১) তিনি চিদানন্দরূপ সদ্বস্ত ; নিজ স্বরূপগত আনন্দকে নির্বিশেষে নিত্য 
অনুভব করেন ৷ ইহাতে কোন প্রকার বিশেষ ক্রিয়া নাই; নিত্যানন্দে 
নিমগ্ন ভাব এই অবস্থার প্রতি লক্ষ্য করিয়া তাহাকে “অক্ষর ব্ৰহ্ম’, “নিগুণ 
ব্ৰহ্ম, অথবা ‘সদ্বন্ধ’ বলা হয়। 

(২) তাহার স্বরূপগত আনন্দের অনন্ত বিভিন্নরূপে অনুভূত হইবার 
যোগ্যতা থাকাতে, ওঁ আনন্দকে তিনি অনন্ত বিভিন্নৱপেও নিত্য অনুভব 
( দর্শন ) করেন। এ সকল অনন্ত বিভিন্ন রূপের সমগ্রভাবে নিতা অন্ুভব- 
কারিরূপে যে তীহার স্থিতি, তংপ্রতি লক্ষ্য করিয়া তীহার ঈশ্বর সংজ্ঞা হয়। 
সর্ব প্রকার বিশেষ ভাব-বর্জিত একমাত্র আনন্দের অনুভব, এবং এ আনন্দকে 
পুনরায় অসংখ্য বিশেষ বিশেষরূপে অনুভব কিরূপে যুগপৎ হইতে পারে, 
এইরূপ আশঙ্কা হইতে পারে না; কারণ ব্ৰহ্ম সম্বন্ধে শ্ুতিই সর্বশ্রেষ্ঠ প্ৰমাণ 
শ্ৰুতি ব্ৰহ্মকে এক দিকে অক্ষর-স্বভাঁব নির্ববিশেষ সৎ বলিয়! বর্ণনা করিয়াছেন, 
অপরদিকে সর্বরূপী, সৰ্ব্বজ্ঞ, সর্বপ্রকাশক, স্থষ্টি-স্থিতি-প্ৰলয়ের একমাত্র 
কারণ বলিয়াও বর্ণনা করিয়াছেন। এইরূপ দ্বিবিধ অবস্থায় স্থিতির যে 


১০ বেদান্ত-দর্শন। 


কোন দৃষ্টান্ত নাই, এমনও নহে; ইহার দৃষ্টান্ত সর্বত্রই বর্তমান আছে। 
প্রত্যেক বৃক্ষের (প্রত্যেক দৃশ্ঠবস্তর ) অবয়ব প্রতি মুহুর্তে পরিবর্তিত হই-- 
তেছে, অথচ প্রত্যভিজ্ঞা বৃত্তির দ্বারা তাহার নিরবচ্ছিন্ন একত্ব সৰ্ব্বদাই জ্ঞাত 
হওয়া যাইতেছে । মনুষ্বের বাল্যাদি বাৰ্ধক্য পর্য্যন্ত অনন্ত পরিবর্তন ঘটিয়া 
থাকে; কিন্তু প্রত্যেক পরিবর্তনের অন্তরালে স্থায়িরূপে সে নিজে বর্তমান 
থাকে। বাল্যে যে, বার্ধক্যেও সে-ই, এক পুরুষ । মন্তুপ্ঠ এক দিকে 
নিদ্ৰিত থাকে, আবার সঙ্গে সঙ্গে স্বপ্নও দৰ্শন করে। সাধক ব্যক্তি এক 
দিকে আত্ম-চিন্তার নিমগ্ন থাকেন, এবং যুগপৎ অপরের সহিত বাক্যালাপও 
করেন। তত্তববিৎ পুরুষদিগের সম্বন্ধেও এই প্রকার ছিরূপে স্থিতির বিষয় 
ভগবান গীতাশাস্ত্ৰে বর্ণনা করিয়াছেন | যথা) 
«নৈব কিঞ্চিৎ করোমীতি যুক্তে! মন্যেত তত্ব্ববিৎ। 
পশ্যন্‌ শৃণন্‌ স্পৃশন্‌ জিত্রন্নশ্নন্‌ গচ্ছন্‌ স্বপন্‌ শ্বসন্‌ ।” 
ইত্যাদি ৷ 

অতএব শ্রুতিসিদ্ধ ব্রহ্মের যুগপৎ অক্ষরত্ব ও ঈশ্বরত্বে আশঙ্কার কোন 
হেতু নাই। শ্রুতি ব্রহ্মের জগত্বূপ, জীবরূপ এবং ঈশ্বররূপ, এই ত্ৰিবিধ 
রূপের উল্লেখ করিয়া৷ স্পষ্টরূপে বলিয়াছেন; 

“উদ্গীতমেতৎ পরমন্ত ব্ৰহ্ম 
তম্মিং স্্রয়ং স্থপ্রতিষ্ঠাহক্ষরঞ্চ” | 
ইত্যাদি । 

বেদান্ত-দর্শন ব্যাখ্যানে এই বিষয় পরে আরও পরিষ্কার করা যাইবে। 

(৩) ব্ৰহ্ধের স্বরূপগত আনন্দের সম্যক্‌ দর্শনের (অনুভবের ) অঙ্গীভূত- 
রূপে যে বিশেষ দর্শন (অনুভব) থাকা বর্ণিত হইয়াছে, প্র বিশেষান্তুভব 
কর্তৃরূপে স্থিতির প্রতি লক্ষ্য করিয়ধ, তাহার জীব সংজ্ঞা হয়। সমাধিকাঁলে 


বেদান্ত-দৰ্শন । ১১ 


ধ্যেয় বস্তুতে আত্যন্তিক অভিনিবেশ-বশতঃ যেমন সাধকের আত্মস্বরূপের 
বিস্থৃতি ঘটে; কেবল ধ্যেয়৷কারেই তাহার চিত্ত ভাসমান হয়, তদ্ৰূপ ব্যষ্টিদর্শন- 
কারী জীবের :স্বীয় আনন্দাংশের প্রতি অত্যন্ত অভিনিবেশ-বশতঃ, স্বীয় 
চিদংশের সম্বন্ধে তাহার বিশ্মৃতি ঘটে; স্বীয় চিদ্রপতার বিস্মৃতি ঘটিলে, তাঁহার 
ভোগ্য আনন্দাংশও চিংশৃন্ত (অচেতন) রূপে প্রতিভাত হয় । চিদংশের জ্ঞানের 
(স্থতির ) সর্ব্বাপেক্ষা অধিক বিলুপ্তিতে পৃথিবীতত্ব প্রকাশিত হয়; এবং ও 
স্বৃতির তারতম্যান্ুসারে উদ্ভিজ্জ, স্বেদজ, মনুয়া, দেবতা প্রভৃতি দেহবিশিষ্ট 
জীব বর্তমান হয়েন। ইহাদিগকে বদ্ধজীব বলে; কারণ স্বীয় চিদ্রপের 
সম্যক্‌ জ্ঞানের অভাবহেতু, ইহারা ন্যুনাধিক পরিমাণে অচেতন ত্বক ভাকে 
থাঁকে। আর বাহ'দের স্বীয় চিজ্রপতার সম্যক জ্ঞান উদিত হয়, বিস্যৃত 
চিদ্দুপ প্রকাশিত হয়, তাহার| চিদানন্দরূপে প্রতিষ্ঠা লাভ করেল। তীঁহ'- 
দিগকে ‘মুক্ত পুরুষ’ বলে। আনন্দের যে আনন্দরূপে স্থিতি, তাহা তদ্িষরক 
জ্ঞান-সাপেক্ষ; অচেতন বস্তু স্বীয় স্বরূপের বোধ করিতে পারে না; যেমন 
গুড় স্বীয় মিষ্টতা জানে না, ইহার মিষ্টতী মনুষ্টের অন্ুভব-সাপেক্গ। অত- 
এব স্বীয় চিদ্রপতার বিস্ৃতিহেতু বদ্ধ জীবের আনন্দানুভবও উত্তরোত্তর অল্প 
হইয়া থাকে; স্ুতরাৎ আনন্দাভবে জীব ছুঃখভাগী হয়। কিন্তু সেই আনন্দ 
এবং চিদ্রপতার জ্ঞান লুক্কায়িত ভাবে অন্তরে থাকাঁতে, তাহা পুনরায় লাভ 
করিবার জন্য অভিলাষ জীবে নিত্য বর্তমান থাকে। ইহাই বদ্ধজীবের লক্ষণ ৷ 
পরন্ত মুক্তজীবের চিদ্রপত।র স্ফুরণ হেতু, তাহাদের আনন্দেরও অভাব হয় না; 
তাহার! সৰ্ব্বদ৷ :চিদানন্দরূপে অবস্থিতি করেন; জগৎকেও চিদানন্দরূপে 
দর্শন করেন,--অচেতনরূপে নহে । 
(৪) ইশ্বররূগী ব্রহ্ম যে স্বীয় স্বরূপগত আনন্দকে অনন্ত বিভিন্নরপে 
দর্শন করেন, সেই সকল বিভিন্নরূপই জগৎ নামে আখ্যাত হয় । বদ্ধ জীবের 
স্বীয় চিন্্রপতার বিস্বৃতিহেতু বদ্ধ জীবের জ্ঞানে জগৎ অচেতন্রূপে প্রতিভাত 


১২ বেদান্ত-দৰ্শন । 


হয়। এই অচেতন জগৎ রূপে যে ব্রন্মের স্থিতি, ইহাই তাঁহার প্রকটরূপ। 
অতএব অক্ষরব্রহ্ম, ঈশ্বরবহ্ম, জীবত্রহ্ম এবং জগদ্বহ্ম এই চতুধ্বিধরূপে ব্ৰহ্ম 
যুগপৎ অবস্থিত আছেন। এই চতুধিবধ ভাবে তিনি পূর্ণ ; পরস্ত ঈশ্বরত্ব, 
জীবত্ব এবং জগদ্রপত্ব এই তিনটিই তাহার অক্ষরন্ধপে প্রতিষ্ঠিত, এই অক্ষর- 
রূপকে অতিক্রম করিয়া ইহার কোনটা বিদ্যমান নহে। অনন্ত বিভিন্ন রূপ- 
বিশিষ্ট জগৎ ব্ৰহ্মেরই স্বরূপস্থ আনন্দাংশের প্রকাশ ভাব মাত্র হওয়াতে, 
ইহার ক্ষুদ্র, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম সর্বব প্রকার অবয়বে 
তাহার চিদংশ অনুপ্রবিষ্ট আছে; এ চিদংশের নিত্য ঈশ্বরত্র ও জীবত্ব এই 
ছুই ভাব আছে, ইহা পুর্বে বর্ণিত হইয়াছে। স্ৃতত্াৎ জগতের উক্ত প্রত্যে- 
কাংশে সাধারণ জীবের অদৃশ্য ভাবে নিয়ন্তুরূপে ঈশ্বর এবং ভোক্ত রূপে 
জীব বর্তমান আছেন। 
স্বরূপস্থ আনন্দকে ব্ৰহ্ম ঈশ্বররূপে অনন্ত বিভিন্নভাবে দর্শন করেন; স্থতরাং 
জগতের সৰ্ব্বাংশে যে ঈশ্বর বর্তমান আছেন, ইহ| সহজেই বোধগম্য হয়। 
পৰন্ত অংশদ্ৰষ্টী জীবও যে তাহাতে অন্প্রবিষ্ট আছেন, তাহা বোধগম্য 
টরিতে একটি দৃষ্টান্ত দেওয়া যাইতেছে । রামনামক একজন মন্দ 
আছেন, তাঁহার শরীরকে আমরা অচেতন বলি; কিন্তু ও সমগ্র শরীরের 
'অধিষ্ঠাতুরূপে যে চেতনজীব আছে, তাহা সকলেই বলিরা থাকি; কিন্ত রাম 
নামক জীবও স্বীয় চিংস্বরূপের জ্ঞানশৃন্ত, অপর লোকও তাহার চিন্রপকে 
দর্শন করিতে পারে ন! ; তাহারা তদ্িষয়ক বিশেষ-জ্ঞানশূন্য | পৰন্ত চিত্শক্তি 
লুক্কারিতভাবে ত্র দেহে বিগ্ঘমান আছে, ইহা সকলেরই ধারণ । কিন্ত 
রামের শরীরকে সাধারণতঃ অচেতনই বল! হয়। পরস্ত অণুবীক্ষণ 
প্রভৃতি যন্ত্রের সাহায্যে দৃষ্ট হয় যে, এ দেহের প্রত্যেক রক্তবিন্দু, প্রত্যেক মাংস- 
খণ্ড প্রভৃতি অবয়ব স্থন্ম সুগ্ম জীবময়; বস্তুতঃ রামের দেহ তাঁহাদের 
সুগ্ম সুন্ম দেহের সমষ্টিমাত্র। এই প্রকার পৃথিবীরূপ দেহধারিরূপে একজীব 


বেদান্ত-দৰ্শন । ১৩ 


বর্তমান আছেন; তীহার বৃহৎ দেহের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে মনুষ্যা পশু পক্ষী 
উদ্ভিদাদি অসংখ্য জীব বর্তমান আছে। প্রত্যেক ধূলিকণার ও রচনা 
কৌশল প্রভৃতির প্রতি লক্ষ্য করিলে, তাহাতেও যে অদৃশ্যভাবে চিৎ-শক্তি 
অনুপ্রবিষ্ট আছে, তাহ! অবধাঁরণ করিতে পারা যাঁয়। অতএব নিরবচ্ছিন্ন 
অচেতন বস্তু জগতে কিছুই নাই। জগতে অসংখ্য ব্রন্ধাণ্ড আছে! আমরা 
যে বন্ধ্ডে বর্তমান আছি, তাহার বিস্তার পর্যন্তই আমাদের কল্পনা-শক্তি 
ধাবিত হয়; আমাদের কল্পনাশক্তি তাঁহ। অতিক্রম করিতে পারে না। 
এই ব্ৰহ্মাণ্ডরূপ বৃহৎ দেহকে অবলম্বন করিয়া! যে জীব বর্তমান আছেন, 
তাহাকে হিরণ্যগর্ত, কার্য্য-বন্ধ, সঙ্কর্ষণ ইত্যাদি নামে শ্রুতি এবং অপরাপর 
শাস্ত্র আখ্যাত করিয়াছেন; চতুম্মুথ ব্রহ্ধাকেও হিরণ্যগর্ত নামে কখন কখন 
আধখ্যাত কর! হয়; কিন্তু ইহা তাহার স্ততির নিমিত্ত । এই প্রকটিত ব্ৰহ্মাণ্ডে 
তিনি সর্ধ্বাপেক্ষা মহৎ বলিয়া গণ্য হয়েন। কিন্ত বহ্মাণ হইতে আরম্ভ 
করিয়া ক্ষুদ্রতম পরমাণু পর্য্যন্ত কিছুই নিরবচ্ছিন্ন অচেতন নহে। ব্ৰহ্ধের 
স্বর্পগত আনন্দাংশে স্বয়ং অবিকৃত থাকিয়াও অনন্ত বিভিন্নরূপে প্রকাশিত 
হইবার যে যোগ্যতা আছে, ইহাকেই ব্রহ্মের “মায়াশক্তি' বলে। বদ্ধজীবের 
যে স্বীয় চিদ্রপতার বিস্মৃতি ভাব, তাহাকে ‘অবিদ্যা’ বলে। দ্বৈতাদ্বৈত 
সিদ্ধান্তের মুখ্যাংশ সংক্ষেপে এই বণিত হইল। মূলগ্রন্থ ব্যাখ্যানে ইহার 
বিশেষ বিস্তার কর! যাইবে । 

মূল ব্ৰহ্মঙ্থত্রে ভগবান্‌ বেদব্যাস এই দ্বৈতাদ্বৈতমীমাংসাই সৰ্ব্ববেদান্তের 
উপদেশ বলিয়া প্রতিপন্ন করিয়াছেন; ক্রঙ্গঙগত্র পরপর পাঠ করিয়া গেলে 
তাহা সহজেই বোধগম্য হইবে । শ্রীমচ্ছঙ্করাঁচার্ধযও স্বীয় ভাষ্যে তাহা স্থানে 
স্থানে স্বীকার করিরাছেন। ক্রন্গস্থত্রের ১ম অধ্যায়ের ১ম পাদে বেদব্যাস 
বহুবিধ সুত্রের দ্বার! ব্ৰহ্মই যে জগতের নিমিত্ত ও উপাদান কারণ, তাহা প্রতি- 
পাদন করিয়াছেন ! ব্ৰহ্মই জগৎকারণ হওয়াতে তাহাকে কেবল নিগুণ বলিয়া 


১৪ বেদান্ত-দৰ্শন । 


ব্যাখ্যা করা যাইতে পারে না। বেদব্যাসকৃত স্থত্রের ব্যাখ্যা করিতে গিয়া, 
ব্রন্মের জগৎক।রণতাবিষয়ক বহুবিধ শ্রুতি শ্রীমচ্ছঙ্করীচাধ্যও ১ম অধ্যায়ের 
১ম পাদের ৪র্থ সূত্রের ভাষ্যে ও অপরাপর স্থানে উদ্ধত করিয়াছেন ; উক্ত 
পাদের ১১শ স্মত্রের ভাষ্যে শঙ্করাচার্ধ্য শ্ৰুতিমীমাংস| এইরূপে বর্ণনা 
করিয়াছেন; যথা ;-- 

“দ্বিরূপং হি ব্রক্মাবগম্যতে ; নামরূপবিকারভেদোপাধি- 
বিশিষ্টং, তদ্বিপরীতঞ্চ - সৰ্ব্বোপাধিবর্জ্জিতম্‌। “যত্ৰ হি 
দ্বৈতমিব ভবতি তদিতর ইতরং পশ্যতি, যত্র ত্বস্ত সৰ্ব্ব 
মাত্মৈবাভূৎ, তৎ কেন কং পশ্যেৎ,” প্যদ্র নান্যৎ পশ্যতি 
নান্যচ্ছণোতি নান্যদ্বিজানাতি স ভূমা, যত্ৰান্যৎ পশ্যত্যন্যচ্ছ - 
ণোত্যন্যদ্বিজানাঁতি তদল্পং, যো বৈ ভূম| তদম্বতম্‌, অথ 
যদল্পং তন্রৰ্ত্যম্‌” “সৰ্ব্বাণি রূপাণি বিচিত্য ধীরো নামানি 
কৃত্বাভিবদন্‌ যদাস্তে,” “নিষ্কলং নিজ্ক্রিয়ং শান্তং নিৱবদ্যং 
নিরঞ্জনম্‌, অস্বতস্য পরং সেতুং দঞ্ধেন্ধনমিবানলম্‌,” “নেতি 
নেতি, অস্থুলমনণূহুত্ব মদীর্ঘমিতি,” “ন্যুনমন্যৎ স্থানং, সম্পূর্ণ 
মন্যৎ” ইতি চৈবং সহঅশো বিদ্যাবিগ্ভাবিষয়ভেদেন 
ব্রহ্মণে। দ্বিরপতাং দর্শয়ন্তি বাক্যানি”। 

অস্তার্থ:__শরতিতে ব্ৰহ্মের দ্বিরূপত্ব উপদিষ্ট হইয়াছে; নামরূপাদি বৈকারিক 
'ভেদোপাধিবিশিষ্ট রূপ, এবং তদ্ধিপরীত সর্ববিধ উপাধিবর্জিত রূপ । “যে 
অবস্থায় ব্ৰহ্ম ঘবৈতের ন্তার হয়েন, তখনই ভেদ লক্ষিত হয়, একে দ্ৰষ্ট 
অপরে দৃশ্তরূপে বিভিন্ন হয়; যে অবস্থায় সমস্তই ব্রঙ্গের আত্মস্বরপভুত, 


বেদান্ত-দৰ্শন । ১৫ 


তখন ভেদরহিত হওয়ায়, কে কাহাকে কি দিয়া দেখিবে”, “যখন ব্ৰহ্ম 
হইতে ভিন্ন বলিয়া কোন বস্তুর দর্শন হয় না, শ্রবণ হয় না, জ্ঞান হয় না, 
তাহাই ভূমা ( বৃহৎ, শ্রেষ্ঠ ), যাহাতে ব্ৰহ্ম হইতে ভিন্নরূপে অবস্থিত বলিয়া 
দর্শন, শ্রবণ ও জ্ঞান হয়, তাহা অল্প ; যাহা ভূম! তাহা অমৃত (অনশ্বর ), 
যাহা অল্প তাহা নশ্বর”; “সেই ধীর ধব্ৰহ্) সর্ধবিধ রূপ প্রকাশ করিয়৷ 
তাহাদিগকে পৃথক্‌ পৃথক্‌ নামে সংজ্ঞিত করিয়া, তাহাতে প্রবিষ্ট হইয়া 
অবস্থিতি করেন”; ব্ৰহ্ম “নিফল (বিভাগরহিত, অদ্বয়) নিক্্িয়, শান্ত, 
শদবস্বভাব (দোষরহিত ), নিরঞ্জন (আবরণবিহীন, সৰ্ব্বব্যাপী, সৰ্ব্বজ্ঞ ), 
তিনি মোক্ষের সেতুস্বরপ, নির্ধূম পাবকশ্বরপ,” “তিনি ইহা! নহেন, উহা 
নহেন, স্থূল নহেন, সুগ্ম নহেন, হৃস্ব নহেন, দীর্ঘ নহেন”; “যাহা ন্যুন, তাহা! 
সীমাবদ্ধ, যাহা পুর্ণ, তাহ| ইহ| হইতে বিভিন্ন”, ইত্যাদি বিদ্যা ও অবিদ্ধা 
বিষয়ভেদে সহস্ন সহস্ৰ শ্ৰুতি ব্ৰহ্মর দ্বিরূপতা প্রতিপাদন করিতেছেন ৷” 
ভাষ্যকার এই স্থানে বলিলেন যে, সহস্ৰ সহস্ৰ শ্ৰুতি ব্ৰহ্মের দ্বিরপত! 
{ সপ্তণত্ব, নিগুণত্ব প্রতিপাদন করিতেছেন। কিন্তু তিনি বলেন যে, 
বিগ্ধ। ও অবিদ্যা! বিষয়-ভেদে এইরূপ বর্ণিত হইয়াছে; বিশ্বাবানের নিকট তিনি 
একান্ত নিগুণ, নিষ্্িয়, অক্ষর এবং একক্লপী ; অবিদ্ভাবানের নিকটই তিনি 
সগুণ ও বহু । এই সিদ্ধান্তই তিনি স্বকৃত ভায়ে প্রকাশ করিয়াছেন। কিন্ত 
এইটি তাহার নিজের সিদ্ধান্ত; কোন শ্রুতি কোন স্থলে এইরূপ উপদেশ 
করেন নাই। “অহং বনুগ্তাৎ প্রজায়েয়” ইত্যাদি অতি ব্রহ্মের স্বরূপ 
উপদেশের প্রতিজ্ঞা-স্থলেই উক্ত হইয়াছে; অবিদ্যা বিদুরিত করাই 
এই সকল শ্রতির অভিপ্ৰায় ; অবিদ্বান লোক এইরূপ দেখে, কিন্তু তাহ| 
সত্য নহে, ইহা উপদেশের সার নহে। ব্ৰহ্ম হইতে ইহারা ভিন্নরূপ অস্তিত্ব- 
শীল বলিয়া যে বোধ, তাহাই অবিদ্ধা ; শ্বেতকেতুর সেই অবিদ্ধ! দূর 
করিবার জন্য, দৃষ্টতঃ বিভিন্নতার মধ্যেও যে একত্ব থাকিতে পারে, তাহা 


১৬ বেদান্ত-দৰ্শন । 


মৃত্তিকা এবং তনত্নিৰ্ম্মিত ঘট-শরাবাদির, এবং সুবৰ্ণ ও তয্নিৰ্ম্মিত বলয়- ' 
কুগুলাদির, দৃষ্টাস্তের দ্বার! প্রদর্শন করিয়া, এই বিচিত্ৰন্নুপী জগৎ যে একই 
ব্ৰহ্ম হইতে প্রকাশিত, তাহা তাহার পিতা উপদেশ করিতে গিয়া, এ সকল 
শ্রতিবক্য বলিয়াছিলেন, ইহ! ছান্দোগ্য উপনিষৎ ব্যক্ত করিয়াছেন । 
অন্তান্ত স্থলেও শ্রুতি এইরূপ অবিদ্যা দূর করিবার জন্য উক্তপ্রকার উপদেশ 
অসংখ্য প্রণালীতে অসংখ্য স্থলে বর্ণন। করিয়াছেন। এবঞ্চ ব্ৰহ্মবিৎ, 
হইলে যে দৃষ্টতঃ জাগতিক অনন্ত পদার্থকে একই ব্ৰহ্বের বিভিন্নরূপ বলিয়! 
দর্শন হয়, তাহ! শ্রুতি স্পষ্টাক্ষরে বহু স্থানে বর্ণনা করিয়াছেন। যথা বৃহদা- 
রণ্যকের ১ম অধ্যায়ের চতুর্থ ব্ৰাহ্মণে শ্রুতি বলিয়াছেন “ব্রহ্ম...সর্বমভবং। 
তদ্‌ যো যে দেবানাং প্রত্যবুধ্যত স এব তদভবং। তথ্বীণাং, তথা 
মনুগ্যাণাম্‌। তদ্ধৈতৎ পণ্নৃযির্বামদেবঃ প্রতিপেদেহহৎ মন্তুরভবং সুরধ্যশ্চেতি। 
তদিদমপ্যেতহি ষ এবং বেদাহং ব্ৰহ্মাশ্মীতি, স ইদং সৰ্ব্বং ভবতি!” অর্থাৎ 
“্রহ্ম...এতৎ সমস্ত দৃশ্যমান জগৎ রূপ) হইয়াছিলেন। দেবতাদিগের মধ্যে 
যিনি যিনি (আমি ব্ৰহ্ম ) এইক্ল্প জ্ঞানযুক্ত হইয়াছেন, তিনিও সমস্ত (সর্বময়) 
হয়েন। তদ্ৰূপ খষি ও মন্তয্যগণের মধ্যে ধাহার! ব্ৰনাজ্ঞ হইয়াছেন, তীহারাও 
এইরূপ হয়েন। অতএব বামদেব খষি এইরূপ আস্ম-জ্ঞান সম্পন্ন হইয়া 
জানিয়াছিলেন (বলিরাছিলেন ) “আমি মঙ্গ, আমিই সূর্য্য হইয়াছিলাম |” 
এইক্ষণেও যিনি আপনাকে ব্ৰহ্ম বলিরা (ব্ৰহ্ম হইতে অভিন্ন বলির! ) অবগত 
হয়েন, তিনিও এইরূপ সমস্ত (সর্বময়) হয়েন।” এইরূপ নিজেকে 
এবং সমস্ত জাগতিক পদার্থকে যে ব্ৰহ্ম বলিয়া জ্ঞান ব্ৰহ্মজ্ঞ পুরুষের হয়, 
তাহ! বহুস্থানে শ্রুতি প্রকাশ করিয়াছেন। অতএব এক ব্রহ্মেরই বনুরূপে 
দর্শনকে অবিদ্য৷ বলে ন! ; ইহাকে বিগ্ণ। ( ব্ৰহ্মজ্ঞান বলে। বহুরূপ প্রতি- 
ভাত হইবার যোগ্যতা বৰহ্মস্বৱপের আছে; সুতরাং অনন্ত জগতরূপে তিনি 
দৃষ্ট হইতে পারেন। কিন্ত তৎসমস্ত রূপকে, তীহারই রূপ বলিয়া যখন 


বেদান্ত-দৰ্শন। ১৭ 


জ্ঞান না হয়--পৃথক্‌ সন্তাশীল বস্তু বলিয়া যখন জ্ঞান হয়, তখন তাহাকেই 
অবিদ্যা বলে। ‘যে স্থলে ব্ৰহ্ম হইতে ভিন্ন বলিয়| বোধ না জন্মে, ব্ৰহ্ম বলিয়া 
বোধ হয়, সেই স্থলে তাহার নাম অবিদ্ধা নহে, তাহার নাম ব্রহ্মবিদ্া 
( ব্ৰহ্মজ্ঞান ) | রজ্জুতে যে সপভ্ৰম হয়, তাহার কারণ রচ্জুর সর্পরূপে দৃষ্ট 
হইবার যোগ্যতা আছে, উভয়ের আকৃতিতে সাদৃশ্য আছে; তন্নিমিত্তই 
রজ্জুতে সর্পন্রম হইতে পারে। স্ৰ্য্যে কখন সর্পন্রম হয় না; কারণ সর্পরূপে 
দৃষ্ট হইবার যোগ্যতা হৃর্ধ্যের স্বরূপে নাই। এইরূপ ব্রহ্মেরও অনস্তরূপে 
দৃষ্ট হইবার যোগ্যতা আছে; এই নিমিত্ত তিনি বিভিন্নরূপে প্রকাশিত হয়েন। 
অতএব জাগতিক অনন্তরূপকে ব্রর্ঘরূপে যে দর্শন, তাহ! সত্যদর্শন ; ইহা 
অবিদ্যা ( ভ্ৰম দর্শন ) নহে; ব্ৰহ্ম হইতে ভিন্ন বলিয়া যে জ্ঞান, তাহা অপুর্ণ- 
জ্ঞান, অবিদ্যা, অসত্য জ্ঞান। শ্রুতি এইরূপ ভিন্ন দর্শনের নিন্দা করিয়াছেন; 
এবং তাহ| দূর করিয়া সর্বত্র এক বঙ্ধাত্মকত্ববুদধি স্থাপনের উপদেশ করিয়াছেন। 
দৃষ্ট পদার্থগুলিকে, একান্ত মিথ্যা বলিয়া শ্রুতি বর্ণনা করেন নাই ; তং সমস্ত 
ব্ৰহ্মস্বৰূপেরই অন্তৰ্গত---ব্ৰহ্ম হইতে অভিন্ন বলিয়| উপদেশ করিয়াছেন । ইহা 
স্পষ্টপে পূর্ব্বোদ্ধত বৃহদারণ্যক প্রভৃতি শ্রুতি বর্ণনা করিয়া বলিয়াছেন যে, 
ব্ৰহ্মজ্ঞ হইলে নিজকে এবং জাগতিক রূপ সমস্তকে বঙ্গের সহিত অভিন্ন 
বলিয়া দর্শন হয়। এই সকল রূপ যদি ব্ৰহ্মজ্ঞের দর্শনই না হইত, তবে 
থবি বামদের ব্ৰহ্মজ্ঞ হইয়াও কি নিমিত্ত স্ধ্য মনু প্রভৃতিকে উল্লেখ করিয়া 
বলিবেন যে, এতৎ সমস্তই ব্ৰহ্ম ? যে বুদ্ধিতে: “এতৎ সমস্ত” একদা নাই, 
অনস্তিত্বগীল, সেই বৃদ্ধিতে উহাদের ব্ৰহ্মত্বাবধারণ কথা অর্থশূৱ হয়। অতএব 
ব্ৰহ্ধৈর সগুণবত্বের বর্ণনা, যাহা শ্ৰুতি করিয়াছেন, তাহা অবিদ্যা-কল্পিত নহে; 
তাহার উভয়রূপতাই (সগুণত্ব ও নিগুণত্ব) উভয়ই সত্য; এবং ব্রঙ্গের এবংবিধ 
দ্বিরপতার উপদেশ যে শ্রুতি করিয়াছেন, তাহ! বিছ্য। ও অবিদ্ভাভেদে কর! 
হইয়াছে বলিয়া যে সিদ্ধান্ত, তাহা সৎ সিদ্ধান্ত নহে। | 
২ 


১৮ বেদান্ত-দর্শন | 


দৃশ্যমান জগতের ব্ৰহ্মাভিন্নত্ত বঙ্গোপাদানত্ব “সৰ্ব্ব; খলিদং ব্ৰহ্ম” 
( পরিদৃশ্যমান সমস্তই ব্ৰহ্ম ইত্যাদি অশেষবিধ বাক্যের দ্বারা শ্ৰুতি নানা 
স্থানে নানারূপে ঘোষণা করিয়াছেন। শ্বেতাশ্বতর ও বৃহদারণ্যক প্রভৃতি 
উপনিষৎ যাহা শঙ্কৱাচাৰ্য্যকৃত ভাগ্যে স্থানে স্থানে উদ্ধৃত হইয়াছে, তাহাতে 
বিশেষরূপে একাধারে ব্ৰহ্ধের সগুণত্ব ও নিগুণত্ব প্রতিপাদিত হইয়াছে। 
অতএব ব্রঙ্গের দ্বিরূপত্ব যে সর্ধশ্রুতিসিদ্ধ, তাহ! অস্বীকার করিবার কোন 
উপায় নাই। বেদব্যাস বেদান্তেরই মৰ্ম্ম ব্ৰহ্মহ্গত্ৰে ব্যাখ্যা করিয়াছেন 
সুতরাং তিনিও স্বপ্রণীত গ্রন্থে ব্রহ্মের দ্বিরূপতাই উপদেশ করিয়াছেন । 
ব্রন্মের দ্বিবূপতা সিদ্ধ হওয়াতে, জীবের ও জগতের সহিত তাঁহার ভেদাভেদ- 
সম্বন্ধ এবং ব্ৰহ্মের দ্বৈতাদ্বৈতত্ব প্রতিপা দিত হয়। 

পূৰ্ব্বে বলা হইয়াছে দৃশ্যমান জগত্সম্বন্ধে বেদান্তশাস্ত্রের উপদেশ এই 
যে, ব্ৰহ্মই ইহার উপাদান এবং নিমিত্তকারণ ৷ জগতের অষ্টা ও লয়কর্তা হও- 
রাতে, তিনি যে জগৎ হইতে অতীত হইয়াও আছেন, তাহা অবশ্য স্বীকার্ধা। 
জগৎ হইতে অতীত হইয়া অবস্থিতি করাতে, জগৎ ও ব্ৰহ্ধের মধ্যে ভেদ- 
সম্বন্ধ স্থাপিত হয়। আবার জগৎ সর্বব্যাপী ব্রন্মেতেই প্রতিষ্ঠিত, ব্রঙ্গমভিন্ন 
কৌন উপাদান ইহার নাই; সুতরাং ব্ৰহ্মের সহিত জগতের যে অভেদসম্বন্ধ 
আছে, তাহাও অবশ্য স্বীকাৰ্্য। অতএব ব্রহ্মের সহিত জগতের সম্বন্ধ 
সম্পূর্ণরূপে বর্ণনা করিতে হইলে এই সন্বন্ধকে ভেদাভেদসম্বন্ধ বলিয়া বর্ণনা 
করিতে হয় । জগৎ গুণাত্মক, ব্ৰহ্ম গুণী; গুণী বস্তু হইতে গুণ (অথবা শক্তি) 
পৃথক্রূপে অস্তিত্বশীল নহে, অথচ গুণী বস্তু গুণ হইতে অতীতও বটে; 
সুতরাং উভয়ের মধ্যে যে সম্বন্ধ, তাহাকে ভেদাঁভেদসন্বন্ধ বলা যার । ব্ৰহ্মকে 
এই অর্থেই জগতের আশ্রয় বলিয়! বর্ণনা কর! হয়, অন্য অর্থে নহে। ব্রহ্ম 
ও জগতের মধ্যে এইরূপ ভেদাভেদ সম্বন্ধ, এবং ব্ৰহ্ধের সগুণত্ব ও নিগুণত্ব 
এতছুভয়ই বেদাস্তশাস্ত্ের সম্মত। মহাভারতেও ভগবান্‌ বেদব্যাস নানা 


বেদান্ত-দৰ্শন | ১৯ 


স্থানে ইহ! স্পষ্টরূপেই বর্ণনা করিয়াছেন। যথা শান্তিপৰ্ব্বেৱ ৩৩৮ অঃ ওয় 
শ্লোকে বলিয়াছেন “নিগুণায় গুণাত্মনে” ইত্যাদি ৷ 

সপ্তণত্ব ও নিগুণত্ব এই উভয়রূপতাতে কেবল দৃষ্টতঃই বিরোধ আছে; 
ইহা ঝাক্যবিরোধ, প্রকৃত বিরোধ নহে। গুণ ও গুণী এতদুভয়ের সম্বন্ধে 
বস্তুতঃ কোন বিরুদ্ধতা নাই; “গুণী” বলিলেই তাহা স্বরূপতঃ গুণাতীত 
হইয়াও গুণযুক্ত বলিয়া স্বভাবসিদ্ধ ধারণা হয়; ইহাতে কোন বিরুদ্ধতা 
কাহার অনুভূত হয় না। ভেদাভেদ সম্বন্ধেও বস্তুতঃ কোন বিরোধ নাই । 
অংশ সর্ব্বাবয়বেই অংশীর অন্তৰ্গত,--অতএব অভিন্ন । কিন্তু অংশী অংশকে 
অতিক্রম করিয়াও বর্তমান আছে । অতএব অংশী অংশ হইতে ভিন্নও বটে ; 
অতএব উভয়ের সম্বন্ধ ভেদাভেদ সম্বন্ধ ; ইহাতে কৌন বিরোধই দুষ্ট হয় ন| ৷ 

জগত যে গুণবিকার, তাহা সাংখ্যশান্ত্রেরও সম্মত। পৰন্ত সাংখ্যকার 
গুণকে ( গুণাত্মিকা প্রকৃতিকে ) পরমাম্ম। ব্ৰহ্ম হইতে পৃথক্রূপে অস্তিত্বশীল 
অথচ স্বভাবতঃ গৰ্ত্বদ'সবৎ বর্ষের অধীন ও তদর্থ-সাধক বলিয়া ব্যাখ্যা 
করিয়া, ব্রহ্মকে কেবল নিশুণ বলিয়া বর্ণনা করেন; বেদান্তদর্শনকার গুণ 
ও গুণাত্মক জগৎকে ব্রহ্মেরই গুণ ও অংশ বলিয়া শ্রৃতিপ্রমাণমূলে বৰ্ণন| 
করিয়া, ব্রহ্মকে আবার স্বরূপতঃ গুণাতীত ও গুণাত্বক জগতের নিয়ন্তা 
বলিয়া উপদেশ করিয়াছেন। উভয়দর্শনের উপদেশপ্রণালীতে এই প্রভেদ । 

পূৰ্ব্বে বল! হইয়াছে যে বেদান্তের মীমাংসা এই যে, ব্ৰহ্ম সর্নন্তন্বভাব, 
জড়ম্বভাব নহেন, আনন্দরূপ, এবং জগৎ ব্ৰহ্ম হইতে অভিন্ন। বদ্ধ সৰ্ব্বজ্ঞ- 
স্বভাব হওয়াতে, ভূত ভবিষ্যৎ এবং বর্তমানে প্রকাশিত সমস্ত জাগতিক রূপ 
ব্রহ্মের সহিত অভিন্নভাবে নিত্য তাহার জ্ঞানে প্রতিষ্ঠিত আছে, ইহা অবশ্য 
স্বীকার করিতে হয়, নতুবা তাহার সর্ববজ্ঞত্বের হানি হয়।* অতএব ব্ৰহ্মস্বৱূপে 


* এই সম্বন্ধে ‘ব্ৰহ্মবাদী খধি ও ব্রন্মবিদ্যা” নামক গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের 
তৃতীয় পদের উপদংহারাংশ ও চতুর্থপাদ দ্ৰষ্টব্য । 


২০ বেদান্ত-দর্শন | 


নূতন কোন বিকারের সম্ভাবনা নাই; সুতরাং কালশক্তিও ব্রহ্মস্বরূপে 
অস্তমিত; গুণ ও গুণী বলিয়া কোন ভেদও ব্ৰহ্ধের উক্তস্বরূপে বর্তমান 
থাকিতে পারে না; এবং জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাত| বলিয়া কোন ভেদও উক্ত- 
স্বরূপে নাই। পরন্ত তাহার জ্ঞাতৃত্বের কদাপি লোপ হয় না; জগংও তৎ- 
স্বরূপতৃক্ত হওয়াতে, তিনি স্বয়ং আপনাকেই আপনি অনুভব করেন। তাহার 
স্বরূপ আনন্দময়; জগৎ এ আনন্দের প্রকাশ ভাঁব। এ স্বরূপগত আনন্দই 
ত্রহ্মের নিত্য অনুভবের বিষয় হয়। এই আনন্দকে অনন্ত প্রকার-বিশিষ্টরূপে 
যে তাঁহার অনুভব, তৎপ্রতি লক্ষ্য করিয়া তাহার ঈশ্বর সংজ্ঞা করা হয়৷. 
আঁর সর্ববিধ বিশেষ-ভাববজ্জিত নিরবচ্ছিন্ন আঁনন্দমাত্রের অন্তবের 
প্রতি লক্ষ্য করিয়া তাহার অক্ষর সংজ্ঞা করা হয়। 

ব্ৰহ্ম জগতের হ্ষ্টি, স্থিতি ও প্রলয়েরও একমাত্র কারণ; সুতরাং তিনি 
সর্বশক্তিমান; এই অনন্ত জগতের সৃষ্টি, স্থিতি ও লয়-সাধিনী যে শক্তি 
বন্বের আছে, তাহ। তাহার নিত্য অঙ্গীভূত শক্তি; কারণ, তাহ! জগৎ- 
প্রকাশের পূৰ্ব্বে ও পরে সমভাবে ব্রহ্মসন্তায় থাকে। সেই শক্তিবলে ব্রহ্ম 
জগৎকে প্রকাশিত করেন; এবং জাগতিক চিত্রসকলকে পৃথক্‌ পৃথকরূপে 
দর্শন করেন; এবং সকলের নিয়ন্তুরূপেও অবস্থিতি করেন। এই শক্তি 
তাহার স্বরূপগত হওয়ায়, ব্ৰহ্মের ঈশ্বরসংজ্ঞ। হইয়াছে; এই প্রণীশক্তি- 
প্রভাবে ব্ৰহ্ম জগদ্যাপার সমাধান করিয়াও নির্ব্বিকার থাকেন। এই শক্তি- 
প্রভাবে সৰ্ব্বজ্ঞ পুণস্বরূপ ব্রহ্ম স্বীয় স্বরূপান্তর্ণত জগৎকে পৃথক্‌ পুথক্রূপে 
সমগ্র ভাবে দর্শন করেন মাত্র; সুতরাং তন্ারা তাহার বিকারিত্ের আশঙ্কা 
হইতে পারে না। পরস্ত যেমন কোন একটি শরীরবিশিষ্ট বস্তুর পুর্ণাঙ্গের 
জ্ঞানের অন্তভূতি রূপে উহার ক্ষুদ্ৰ, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম প্রত্যেক অঙ্গবিশেষের 
জ্ঞানও অবগ্ত থাকে, সেই সকল অঙ্গের জ্ঞান বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারাও লব্ধ হয়; 
তদ্ৰূপ জাগতিক রূপসকলের সমগ্রদর্শনের ( অনুভবের ) সঙ্গে সঙ্গে প্রত্যেকটি 


বেদীন্ত-দর্শন । ২১ 


রূপের বিশেষদর্শনও ওঁ সমগ্রদর্শনের অঙ্গীভূতরূপে বর্তমান আছে। 
অনন্তরূপে প্রকাশিত হইবার যোগ্যতাবিশিষ্ট স্বীয় স্বরূপগত আনন্দকে 
পূর্বোক্ত প্রকারে ব্যষ্টিভাবেও ব্ৰহ্ম নিত্যদর্শন করেন। এই ব্যষ্টিভাবে 
দর্শনশক্তিই জীব ; সুতরাং জীব ঈশ্বরাংশ মাত্র। অতএব জীবের সহিতও 
ব্ৰহ্মের ভেদাভেদপন্বন্ধ। এই ভেদাভেদ সঙ্বন্ধকে লক্ষ্য করিয়া ব্ৰহ্মকে 
“দ্বৈতাদ্বৈত” বলিয়া ব্যাখ্যা করা যায়। 
জীবের স্বরূপ, এবং ব্ৰহ্মের সহিত জীবের এই প্রকার ভেদাভেদসন্বন্ধ 
শ্রীগবান্‌ বেদব্যাস স্বয়ং শ্ৰুতিপ্ৰমাণ অবলম্বনে বিশদরূপে স্বীয় গ্রন্থে 
= প্রদর্শন করিয়াছেন । এই ভেদাভেদসম্বন্ধই পূর্ব্বোক্ত নিম্বাদিত্যসম্পদায়ের 
সন্মত। এই সন্বন্ধই বেদব্যাসকর্তৃক ব্ৰহ্মহৃত্ৰে প্রদর্শিত বলিয়া নিশ্বার্ক 
ভায়ে ব্যাখ্যাত হইয়াছে। জীব ঈশ্বর হইতে বিভিন্ন নেন , “তত্বমসি” 
ইত্যাদি বেদবাক্যে তাহা প্রতিপন্ন হইয়াছে । অতএব জীব ও ঈশ্বরে 
অভেদসম্বন্ধ ; পরস্ত জীব ও ব্রহ্মে ভেদও “জ্ঞান্ঞৌ” ইত্যাদি শ্রুতি বাক্যে 
স্পষ্টৱাপে উপদিষ্ট হইয়াছে । কিন্তু অংশ ও অংশীর মধ্যেই ভেদ ও অভেদ 
উভয় থাকে, অন্যত্র নহে । অতএব জীব ব্ৰহ্মের অংশ নহে; জীব অপূর্ণদর্শী, 
ব্ৰহ্ম পূৰ্ণদৰ্শা; ব্ৰহ্ম সৰ্ব্বশক্তিমাম্‌; তিনি স্থষ্টি, স্থিতি, প্রলয় ইত্যাদি জগদ্যাপার 
সাধন করেন ; জীবের মুক্তাবস্থায়ও সম্পূর্ণ সৰ্ব্বশক্তিমত্তা হয় না, ইহ ভগবান্‌ 
বেদব্যাস ব্রহ্মহ্থত্রে স্পষ্টরূপে নির্দেশ করিয়াছেন। জীব স্বরূপতঃ ব্রচ্গের অংশ- 
মাত্র হওয়াতে, পরম-মোক্ষাবস্থায়ও তিনি অংশই থাকেন; কারণ, কোন বস্তুর 
স্বরূপের একান্তিক বিনাশ সম্ভব হয় না; স্থতরাং মুক্তজীবও জীবই থাকেন; 
তিনি পূৰ্ণবঙ্ধ হয়েন না, এবং তাহার সৰ্ব্বশক্তিমত্তা হয় না (বন্মস্থত্ৰের চতুর্থাধ্য।- 
ঘের ৪র্থপাঁদের ১৭ সংখ্যক স্ত্র প্রভৃতি দ্রষ্টব্য, উক্ত সুত্র যথাস্থানে ব্যাখ্যাত 
হুইবে)। চতুর্থ অধ্যায়ের চতুর্থ পাদে মুক্তি ও মুক্তপুরুষের স্বরূপ শ্রীভগবান্‌ 
বেদব্যাস বিশদরূপে বর্ণনা করিয়াছেন । জীবের উক্ত প্রকার স্বরূপ ও ব্রঙ্গের 


২২ বেদাস্ত-দৰ্শন। 
সহিত উক্ত ভেদাভেদসম্বন্ধ বহ্মস্থত্রের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয়পাদের ৪২ 
সংখ্যক সুত্রে বেদব্যাস স্বয়ং উপদেশ করিয়াছেন। এই স্থত্ৰের ব্যাখ্যাসম্বন্ধে 
নিশ্বার্কভাঁষ্য এবং শাঙ্করভায্যে কোন প্রভেদ নাই ; অতএব এই স্থত্ৰটি এই 
স্থলে উদ্ধৃত করা হইতেছে ; এতন্বার গ্রন্থের উপদিষ্ট বিষয় বোধগম্য করিবার 
পক্ষে সুবিধা হইবে। 

২য় অঃ, ওয় পাদ-_-“অংশো নানাব্যপদেশীদন্যথা চাপি 
দাশকিতবাদিত্বমধীয়ত একে” ॥ ৪২শ সুত্র। 

এই স্থত্ৰের সম্যক্‌ নিশ্বার্কভাধ্য নিয়ে উদ্ধৃত করা হইল £--- 

নিম্বার্কভাষ্য ।__অংশাংশিভাবাজ্জীবপরমাত্মনোর্ভেদা-. 
ভেদৌ দশয়তি। পরমাত্মনো জীবোহংশঃ, “জ্ঞাজ্ঞো 
দ্বাবজাবীশানীশাবি”-ত্যাদিভেদব্যপদেশাৎ, _ “তত্বমসী”- 
ত্যাদ্যভেদব্যপদেশাচ্চ। অপি চ আধথর্বণিকাঁঃ প্ৰন্মদাশ৷- 


ব্রহ্মদাঁসা ব্রহ্ম কিতবা” ইতি ব্ৰহ্মণে| হি কিতবাদিত্বমধীয়তে। 

অস্তাৰ্থঃ--“জীব ও পরমীত্মার অংশাঁংশিভাবহেতু, উভয়ের মধ্যে 
ভেদাভেদসন্বন্ধ সুত্রকার প্রদর্শন করিতেছেন ঃ--জীব পরমাত্মার:অংশ ; 
কারণ “পরমা” “জ্ঞ’ (পূর্ণজ্ঞ ), জীব “অজ্ঞ” ( অপূর্ণজ্ঞ ), পরমাত্মা 
ঈশ্বর (সর্বশক্তিমান), জীব অনীশ্বর ( অল্পশক্তিমান্‌ ), দুইই ‘অজ’ (অনাদি) 
ইত্যাদি বহুশ্রতি জীব ও পরমাত্মার ভেদপ্রদর্শন করিয়াছেন। আবার 
“তত্মমসি” (জীব পরমাত্মাই, তাহা হইতে অভিন্ন ) ইত্যাদি বহু শ্রুতি জীব 
ও পরমাত্মার ,অভেদও উপদেশ করিয়াছেন। এবঞ্চ অথর্ববেদীর শ্ৰুতি 
বলিয়াছেন “দাশসকল (কৈবর্তাদি অপকৃষ্ট জাতি) ব্রহ্ম, দাসের! ( ভৃত্যেরাও ) 
ব্ৰহ্ম, ধূর্তেরাও ব্ৰহ্ম"; এই সকল শ্রতিতে ধূর্ভলৌকেরও, ব্রহ্মত্ব উক্ত 
হইয়াছে ৷” 


বেদান্ত-দৰ্শন । ২৩ 


এই স্থত্ৰের শাঙ্করভায্য এতদপেক্ষ। বহু বিস্তৃত; কিন্তু নান! প্রকার 
বিচারান্তে শঙ্করাচার্য্যও সিদ্ধান্ত করিয়াছেন, যে বেদব্যাস এই স্থত্লে 
ভেদাভেদসম্বন্ধই স্থাপিত করিয়াছেন। ভায্যের শেষ মীমাংসা এই ঃ-- 


চৈতন্যঞ্চাবিশিষ্টং জীবেশ্বরয়োৰ্যথাহ গ্লিবিস্ফুলিঙ্গয়ো- 
রৌষ্ণ্যম্‌। অতো ভেদাভেদাবগমাভ্যামংশত্বাবগমঃ |” 
অন্তার্থ £---“যেমন অগ্নির ও স্ফুলিঙ্গের উষ্ণত্ববিষয়ে ভেদ নাই, তদ্ৰূপ 
চৈতন্যবিষয়ে জীব ও ঈশ্বরে কোন প্রভেদ নাই৷ অতএব সিদ্ধান্ত এই যে 
শ্রুতিবাক্যে জীব ও ব্ৰহ্ধের অভেদ ও ভেদ উক্ত হওয়াতে, জীব ঈশ্বরের অংশ ৷ 
তৎপরবর্তী চারিটি সুত্র দ্বার এই ভেদাভেদসম্বন্ধ আরও বিশেষরূপে 
প্রমাণীকৃত হইয়াছে, তত্সদ্বন্ধেও কোন ব্যাখ্যাবিরোধ নাই। এই সকল 
সুত্র যথাস্থানে ব্যাখ্যাত হইবে । 
জীব এইরূপে ঈশ্বরাংশ বলিয়া অবধারিত হওয়াতে, তিনি কাঁজেই 
ঈশ্বরের হ্যায় পূর্ণজ্ঞ হইতে পারেন না; সুতরাং জীবকে ঈশ্বরের ন্যায় 
বিভূম্বভাব বল! যাইতে পারে না; জীব পরমেশ্বরের ন্যায় সম্পূর্ণ বিভুস্বভাব 
হইলে, জীব ও ব্ৰহ্ষের সম্পূর্ণ অভেদত্বই সিদ্ধ হয়, জীবত্ব আর সিদ্ধই 
হয় না; জীবের স্বভাবসিদ্ধ যে অপুর্ণজ্ঞত্ব ও অসর্বশক্তিমত্তা দৃষ্ট হয়, তাহা 
আর থাকিতে পারে না; যিনি বিভু তাঁহার আবরণ কে জন্মাইতে পারে? 
কিন্তু জ্ঞানের আবরণ না হইলে, জীবত্ব ঘটে নাঁ। শ্রুতি বলিয়াছেন যে, 
পূৰ্ণজ্ঞ সৰ্ব্বশক্তিমান্‌ ঈশ্বর বহু হইবার ইচ্ছাতেই জীব ও জগৎ প্রকটিত 
করিয়াছেন; তাহার এই ইচ্ছাশক্তি নিত্য । এতত্সম্বন্ধীয় কোন কোন শ্রুতি 
্রহ্মসত্র ব্যাখ্যাকালে উদ্ধত কর! হইবে, এবং সুত্রব্যাখ্যা উপলক্ষে জীবের 
বিভুত্বাভাৰ বিষয়ে বিস্তারিত বিচারও কর! হইবে। এইস্থলে এইমাত্র 
বক্তব্য যে ব্ৰহ্মের এই ইচ্ছা নিত্য ও স্বরূপগত হওয়াতে, জীবের জীবন্বও 


২৪ বেদান্ত-দৰ্শন। 


নিত্য। মুক্তজীব ও বদ্ধজীবে এই মাত্ৰ প্ৰভেদ যে, বদ্ধাবস্থায় জীব স্বীয় 
বরঙ্মূপতা এবং জগতের বরঙ্গরূপত উপলব্ধি করিতে পারেন না, দৃশ্য জগতের 
সহিত একাম্ম তা বুদ্ধি প্রাপ্ত হয়েন; মুক্তাবস্থায় তিনি আপনার ও জগতের 
ব্ৰহ্ম হইতে অভিন্নত্ববুদ্ধি প্রাপ্ত হয়েন,_-আপনাকে ও জগৎকে ব্রঙ্গরূপেই 
দর্শন করেন। শ্ৰুতি বহুস্থানে এই তথ্য প্রকাশ করিয়াছেন ; যথা-- 


“তদাত্মানমেবাবেদাহং ব্ৰহ্মাত্মীতি তস্মাৎ তৎ সর্ববমভ বং)” 


“তত্র কো মোহঃ কঃ শোক একত্মনুপশ্যতঃ” ইত্যাদি। 
( বৃহদারণাক, ১ম অঃ) 
অগ্তার্থ তিনি আপনাকে “আমি ব্রহ্ম” (ভূমা অদ্বিতীয়) বলিয়া 
জানিয়াছিলেন, অতএব তিনি সকলের সহিত অভিন্নত। প্রাপ্ত হইয়াছিলেন। 
উল্তাবস্থায় সকলই এক বলিয়| যখন দর্শন হয়, তখন শোক অথবা মোহ কি 
প্রকারে হইতে পারে ? | 
পূৰ্ব্বে বল। হইয়াছে যে,বামদেব পরমমোক্ষ লাভ করিয়াছিলেন, ইহ! শ্ৰুতি 
স্বয়ং প্রকাশ করিয়াছেন, এবং সকল ভাঁখ্যকারেরই তাহা স্বীকার্য্য। পূৰ্ব্বোদ্ধত 
ক্রুতিবাক্যের পরেই শ্রুতি বলিয়াছেন যে, বামদেবের মোক্ষদশায় তিনি 
জ্ঞাত হইয়াছিলেন ও বলিয়াছিলেন “আমিই সূর্য্য, আমিই মনু” ইত্যাদি 
( “খষিৰ্বামদেবঃ প্রতিপেদেহহং মন্থরভবং স্থর্য্যশ্চেতি”) ভাষ্যকার সকলও 
তাহার এই বাক্য স্বপ্ৰণীত ভায়ে নানাস্থানে উদ্ধৃত করিয়াছেন। স্থৃতরাৎ 
ইহা দ্বার! স্পষ্টই প্রতীয়মান হয় যে, মুক্তপুরুষ আপনাকে ও: জগৎকে 
ব্ৰহ্মকূপেই দর্শন করেন। এই মাত্র বন্ধজীব ও মুক্তজীবে প্রভেদ। মুক্ত 
ইইলে পুরুষের অস্তিত্ব এককালে বিনাশ প্রাপ্ত হয় ন|) ব্রহ্মজ্ঞ হইলেই যে 
সৰ্ব্ববিধ দেহ বিলুপ্ত হইয়া যায়, তাহাও নহে; জীবিত ব্রঙ্গজ্ঞ পুরুষের দেহ 
ব্ৰহ্ম হইতে অভিন্ন বলিয়। তিনি জ্ঞাত হয়েন। ব্ৰহ্মজ্ঞ পুরুষের স্থূল দেহের 


বেদান্ত-দৰ্শন । ২৫ 


পতন হইলেও, সুন্মদেহ বর্তমান থাকে; তদবলম্বনে তাঁহারা ব্রহ্গলোক প্রাপ্ত 
হইলে, এ সুক্মদেহও আনন্দময় ব্ৰহ্মপপতা লাভ করে (অর্থাৎ পৃথকরূপে 
প্রকাশভাব বিলুপ্ত হইয়| তাহাদের জ্ঞানে আনন্দময় ব্ৰহ্মই হয়, এবং বিমুক্ত 
জীব স্বীয় চিন্ময়রূপে প্রতিষ্ঠিত হয়েন। তিনি তখন কৰ্ম্মবন্ধন হইতে সম্পূর্ণ 
বিমুক্ত হয়েন ; পরন্ত ইচ্ছা করিলে যে কোন দেহও ধারণ করিতে পারেন । 
ইহা এই ব্ৰহ্মহ্থত্রের ৪র্থ অধ্যায়ের ৪র্থ পাদে ভগবান্‌ বেদব্যাস শ্রুতি মূলে 
উপদেশ করিয়াছেন। এইরূপ পুরুষকে “বিদেহমুক্ত পুরুষ” বলা যায়। 
বঙ্গের দ্বিূপত্ব শ্রুতিপ্রতিপা'গ্ঘ বলিয়া পূর্বে উল্লেখ করা হইয়াছে; এই 
দ্বিরপত্ব দ্বারাই প্রতিপন্ন হর যে, দৃশ্যমান জগৎ ব্রহ্ম হইতে অভিন্ন অংশমাত্র । 
এই জগতের প্রত্যেক অংশে ব্রহ্ম অন্থুপ্রবিষ্ট হইয়াছেন । (“সর্ধাণি রূপাণি 
বিচিত্য ধীরঃ” ইত্যাদি শ্রুতি দ্রষ্টব্য )। এই প্রত্যেক অংশের ব্যষ্টিভাবে 
ৃষ্টরূপে তাহার জীবসংজ্ঞা ; সুতরাং জীবও তাহার অংশ, এবং তীহা হইতে 
অভিন্ন। জীবরূপে ব্রহ্ম তাঁহার অংশরূপ জগৎকে পৃথক্‌ পৃথক্রূপে দর্শন ও ভোগ 
করেন। পুর্বে বলা হইয়াছে যে, এই দর্শন দ্বিবিধ ; ব্রহ্মরূপে দর্শন, এবং ব্ৰহ্ম- 
ভিন্নরূপে দর্শন ; ব্ৰহ্মভিন্নকূপে দর্শনকে বদ্ধাবস্থা, এবং ব্রহ্মরূপে দর্শনকে মুক্তা- 
বস্থা বলা যায়; কিন্ত এই ছুই অবস্থার অতীতরূপেও ব্ৰহ্ম আছেন; তাহা পূৰ্ব্বে 
ৰণিত তাঁহার সদ্ৰপাবস্থা এবং সৰ্ব্বজ্ঞ ঈশ্বরাবস্থা; বাহাকে তাহার স্বরূপ বস্থাও 
বলা যার । তন্মধ্যে সদ্রপাবস্থায় দৃগৃদৃশ্যাত্মক (জীব ও জড়াত্মক ) সমগ্র 
বিশ্ব বিভিন্ন নামরূপ বৰ্জ্জিতভাবে ব্রঙ্গন্বরূপে অবস্থিত; ইহাতে জ্ঞান, জ্ঞেয়, 
জ্ঞাতা বলির! কোন প্রকার ভেদের স্ফুরণ নাই; ইহাতে জ্ঞানের কোন প্রকার 
অনিন্তর্ধ্য নাই । জীব ও * জগৎ-রূপ অবস্থা হইতে এই স্বরূপাবস্থা! বিভিন্ন 


*ঈখ্বরব্বরূপ ব্ৰহ্মসুত্তের প্রথম অধ্যায়ের প্রথম পাদের ২য় হইতে ২০শ সুত্রে ও তৎপরে 
অন্তান্ স্থানে বিশেষরূণে ব্যাখ্যাত হইয়াছে ; এইস্থলে কেবল সাধাবণভাবে দিগ্দর্শন কর] 
হইল মাত্ৰ! 


২৬ বেদান্ত-দৰ্শন । 


হইয়াও সৰ্ব্বময়। ইহাই ব্ৰহ্মের বিভূত্ব ) এই বিভূত্ব মুক্তজীবের নাই। মুক্ত- 
জীবও ধ্যানমাত্ৰ অতীত, অনাগত সকল বিষয় জ্ঞাত হইতে পারেন, সন্দেহ: 
নাই, এবং তিনিও জগতকে এবং আপনাকে ব্ৰহ্মৱপেই দর্শন করেন সত্য, 
এবং এই নিমিত্ত তীহাকেও শাস্ত্ৰে কোন কোন স্থলে সৰ্ব্বজ্ঞ বলাও যায়; কিন্তু 
অতীত, দূরস্থ ও অনাগতবিষয়ক জ্ঞান তীহার ধ্যানসাপেক্ষ; পুরাণ, ইতিহাস, 
স্মৃতি, শ্রুতি প্রভৃতি শাস্ত্ৰে যে স্থানেই কোন মুক্তপুরুষের লীলা বর্ণিত 
হইয়'ছে, সেই স্থানেই তাঁহার সৰ্ব্বজ্ঞত্ব ধ্যানসাপেক্ষ বলিয়| উক্ত হইয়াছে। 
বিদেহমুক্ত পুরুষদিগর অবস্থা বর্ণনা করিতে গিয়া শ্ৰুতি বলিয়াছেন “স যদি 
পিতুলোককামো ভবতি, সঙ্কল্লাদেবাস্ত পিতরঃ সমুত্তিষ্টস্তি” ইত্যাদি। বেদব্যাসও 
রহ্মসতত্রের ৪র্থ অধ্যায়ের চতুর্থ পাদে এইরূপই বর্ণনা করিয়াছেন। যৌগ- 
সূত্রের কৈবল্যপাদের ৩৩ সংখ্যক সুত্রের ভাঁষ্যেও বেদব্যাস উল্লেখ করিয়াছেন, 
যে, কৈবল্যপ্রাপ্ন মুক্তপুরুষদিগের সম্বন্ধেও কাঁলক্রমের অনুভব আছে। 
সুতরাং নিত্য-সৰ্ব্বন্ত ব্রহ্মে যেমন কালশক্তি অস্তমিত, মুক্তপুরুষদিগের সম্বন্ধে 
তদ্ৰূপ সম্পূর্ণরূপে কালশক্তি অস্তমিত নহে। অতএব তীহাদের জ্ঞানের 
পারম্পর্ধ্য যে একেবারে তিরোহিত হয়, তাহা নহে। কিন্তু পরমেশ্বরের 
সব্ধজ্ঞত্ব ধ্যানক্রিয়ার অপেক্ষা করে না, অনাদি অনন্ত সৰ্ব্বকালে প্রকাশিত 
জগত তাহাতে নিত্যরূপে বিরাজমান রহিয়াছে ; সুতরাং বর্গের স্বরূপাবস্থ। 
পূর্বোক্ত অবস্থাদ্বয়ের অতীত অথচ সর্ধময়। শ্রীমদ্ভগবদ্গীতাঁয় বেদব্যাস' 
শ্রীতগবছুক্তিপ্রপঙ্গে ইহাই স্পষ্টরূপে বর্ণনা করিয়াছেন, “একাংশেন স্থিতো 
জগত” (১০ম অঃ ৪২শ শ্লোক) জগত আমার এক অংশ মাত্র, এবং 
“মমৈবাংশে| জীবলোকে জীবভূতঃ সনাতনঃ” (১৫শ অঃ ৭ম শ্লোক) 
-_এই যে জীব ইনিও আমারই অংশ, সনাতন) ইত্যাদি বাক্যে 
জীব ও জগৎকে ভগবদংশ বলিয়! ব্যাখা। করিয়1, গীত৷ প্রকাশ করিয়াছেন 
যে 


বেদান্ত-দর্শন । ২৭ 


“ময়| ততমিদং সৰ্ব্বং জগদব্যক্তমূর্তিনা । 
মৎস্থানি সর্ববভূতানি ন চাহং তেম্ববস্থিতঃ ॥” 
৯ম অঃ ৪র্থ শ্লোক । 
“ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম্‌ ৷ 
ভূতভ্ন্ন চ ন্ভুতস্থে। মমাত্ম৷ ভূতভাবনঃ” ॥ 
| ৯ম অঃ ৫ম শ্লোক । 
প্দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ। 
ক্ষরঃ সর্ববাণি ভূতানি কুটস্থোহক্ষর উচ্যতে ॥৮ 
১৫শ অঃ ১৮শ শ্লোক। 
“উত্তমঃ পুরুষস্তৃন্যঃ পরমাত্মেত্যুদাহৃতঃ। 
যো লোকন্রয়মাবিশ্য বিভৰ্ভ্যব্যয় ঈশ্বরঃ ৮ ॥ 
১৫শ অঃ ১৭শ শ্লোক । 
“্যন্মাৎ ক্ষরমতীতোহহমক্ষরাদপি চোত্তমঃ। 
অতোহস্মি লোকে বেদে চ প্রথিতঃ পুরুষোত্তমঃ” ॥ 
১৫শ অঃ ১৮শ শ্লোক। 
অন্তাৰ্থঃ--অব্যক্তরূপী আমি এই সমুদয় জগৎ ব্যাপিয়া আছি, চরাচর 
ভূতসমস্ত আমাতে অবস্থিত; কিন্তু আমি তত্সমস্তকে অতিক্রম করিয়| অবস্থিত 
আছি। (৯ম অঃ ঃৰ্থ শ্লোক) আমার যোগৈশ্বর্য্য অবলোকন কর, ভূত- 
সকলও আমার স্বরূপে অবস্থিত নহে, আমি সমস্ত ভূতসকলকে ধারণ ও পোষণ 
করিতেছি, তথাপি তাহাদিগকে অতিক্রম করিয়া বিরাজিত আছি । (৯ম অঃ 
৫ম শ্লোক)। ক্ষর এবং অক্ষরস্বভাঁব দ্বিবিধ পুরুষ লোকে প্রসিদ্ধ আছে; 


২৮ বেদান্ত-দৰ্শন । 


তন্মধ্যে সমুদয় ভূতগণ ক্ষর-স্বভাব এবং কুটস্থ (দেহস্থ__দেহরূপ গৃহস্থিত ) 
পুরুষ অক্ষরস্বভাব বলিয়া উক্ত হয়েন। (১৫শ অঃ ১৬শ শ্লোক )। এই 
ছুই হইতেই ভিন্ন উন্তমপুরুষ, যিনি পরমাত্ম| নামে কথিত হয়েন, ইনিই 
ঈশ্বর, ইনি সদা! নিধিবকার, ইনি লোঁকত্রয়ে প্রবিষ্ট হইয়া তাহ! ভরণ করিতে- 
ছেন। (১৫শ অঃ ১৭শ গ্লোক)। যেহেতু আমি ক্ষর হইতে অতীত, 
এবং অক্ষর অপেক্ষা শ্রেষ্ঠ, অতএব আমি লোকে ও বেদে পুরুমোত্তম- 
নামে প্রসিদ্ধ আছি। (১৫শ অঃ ১৮শ শ্লোক )। 

উপরোক্ত স্থলে এবং এইরূপ অপরাপর স্থলে পরমাত্মাকে কুটস্থ জীব- 
চৈতন্য হইতেও শ্রেষ্ট বলা হইয়াছে। পরমাত্মার বিভুত্ব ও কুটস্থ প্রত্যক্‌ 
চৈতন্তের অবিভূত্ব, এই মাত্রই প্রভেদ দৃষ্ট হয়; অপর কোন প্রকার 
প্রভেদ নাই । 

দৃশ্তমানজগতও ব্রন্মের অংশমাত্র, ইহা পুর্বে বলা হইয়াছে ; স্থতরাং 
তাহা একদা অলীক নহে। যেমন একটি বিস্তৃত পটের বিশেষ বিশেষ 
অংশের উপর দৃষ্টিস্থির করির। কল্পনা দ্বারা ও এক অবিরত পটেই অসংখ্য 
ৃগ্তি দৃষ্ট হইতে পারে, তদ্রপ ব্রঙ্গের স্বরূপগত আনন্দাংশেরও বিভিন্নপ্রকার 
ঈক্ষণের দ্বারা তাহাতে বিভিন্নরপ প্রকাশিত হয়। তৎসমস্ত পরিচ্ছিন্ন 
হইলেও, ব্ৰহ্ম হইতে অভিন্ন চিদানন্দরূপ । পৰন্ত জীব স্বরূপগত অপূর্ণ 
দর্শনকারী ( অসর্ধজ্ঞ ) বিশেষ দ্রষ্টা মাত্র; অতএব ভোগ্যস্থানীয় আনন্দ- 
মাত্রের দর্শনে ( অন্গুভবে ) অত্যন্ত নিষ্টাযুক্ত হইয়া, ততপ্রতি অত্যন্ত 
অভিনিবেশধক্ত হওয়ার তাঁহার স্বীয় চিৎস্বরূপের প্রতি অভিনিবেশ- 
ভাব এবং তন্নিমিত্ত বিস্মৃতি ঘটে। তদবস্থরি সেই আনন্দও চিদ্যুক্ত 
'আননন্দরূপে প্রতিভাত হয় ন! ; ইহা চিত্হীন (অচেতন ) রূপে প্রতিভাত হয়, 
এবং তাহাতেই উহার আত্মবুদ্ধি প্রতিষ্ঠিত থাকে; সুতরাং জীবও অচেতন- 
বৎ হইয়া পড়েন এবং অচেতনরূপে প্রতিভাত দেহেই তীহার আত্মজ্ঞান 


বেদান্ত-দৰ্শন | ২৯ 


আবদ্ধ হইয়া যায়। ইহাই জীবের বদ্ধাবস্থা। এই স্বরূপের জ্ঞানাভাবের 
নামই অবিগ্ভা। আর যে অবস্থায় স্বীর চিদ্রপেরও দর্শন খুলিয়| যায়, সেই 
অবস্থায় ভোগাস্থ।নীয় দেহাদিও চিদীনন্দরূপে-চিন্ময় আম্মা হইতে অভিন্নরূপে, 
প্রতীয়মান হয়, অচেতন ও পৃথক্‌ বলিয়! আর দুষ্ট হয় না। ইহাই জীবের 
ুক্তাবস্থা। সুতরাং জগত সৰ্ব্বদাই ব্রন্বর্ূপ ; জীবের বদ্ধাবস্থার তাঁহার দৃষ্টিতে 
অচেতনরূপে প্রকাশ পায় মাত্র । শাস্ত্রে কোন:কোন স্থানে জগৎকে মিথ্যা 
বলা হইয়াছে, সন্দেহ নাই; কিন্ত তাহা যে অর্থে বলা হইয়াছে, তাহা শ্ৰুতিই 
প্রদর্শন করিরাছেন। যথ|--“যথ| সৌট্যেকেন মৃংপিণ্ডেন সৰ্ব্বং মৃন্ময়ং 
বিজ্ঞাতৎ স্তাদ্বাচারন্তণং বিকারে! নামধেয়ং মৃত্তিকেত্যেব সত্যস্” (ছান্দোগ্য 
ষষ্ঠ প্রপাঠক ১ম খণ্ড) ইত্যাদি। (হে সৌম্য শ্বেতকেতু ! যেমন এক 
মুপিণ্ডের জ্ঞান হইলেই সমস্ত মৃন্ময় বস্তুর জ্ঞান হয়; ঘটশরাবাদি সকলই 
একই মৃত্তিকারই বিকার; কেবল বাক্য অবলম্বন করিয়াই ( কেবল পৃথক্‌ 
পৃথক্‌ নামের দ্বারাই) পৃথক্‌ পৃথক্‌রপে বোধগম্য হয়, পরস্থ মৃত্তিকাই 
মাত্র সদ্বস্ত, (মৃত্তিকা হইতে পৃথক্রূপে ঘটশরাবাদির অস্তিত্ব নাই); 
তদ্রুপ জগত্কারণতূত ব্ৰহ্মই সত্য, তাহার জ্ঞান হইলেই সমস্ত জগৎ 
পরিজ্ঞাত হয়। জগৎকে যে মিথ্যা বলা হইয়াছে, তাহা এই অর্থেই 
বলা হইয়াছে ; অথাৎ মৃত্তিকা হইতে অতিরিক্ত ঘটের অস্তিত্ব যেমন 
মিথ, বহ্ম হইতে অতিরিক্ত জগতের অন্তিত্বও তদ্রপ মিথ্য৷৷ জগৎ 
ব্ৰহ্ম হইতে ভিন্ন, এই যে একপ্রকার জ্ঞান, তাহাকে বৈদান্তিক ভাষায় 
ভ্রম-জ্ঞান ব| অবিগ্ভা বলে; ইহা! অসম্যক্‌ দর্শনের একপ্রকার ভেদমাঞ্জ ; 
যেমন অন্ধকার স্থলে রজ্জু দর্শন করিয়| লোকে সর্প বলিয়া ভ্ৰমে পতিত 
হর, পরে আলোকের সাহায্যে ইহাকে রজ্জু বলিয়া অবধাঁরণ করে, তদ্ৰপ 
ব্ৰহ্মস্বরূপদৰ্শন হইলে, জগৎকে পৃথক্রূপে অস্তিত্বনীল বলিয়া আর বোধ 
হয় না, ব্ৰহ্ম বলিয়াই বোধ হয়; দৃষ্টব্ত মিথ্যা নহে, তাহাকে রজ্জু হইতে ভিন্ন 


৩০ বেদান্ত-দৰ্শন । 


সর্প বলিয়| যে জ্ঞান, তাহাই ভ্রম ও মিথ্যা, তাহ! ব্রজ্জুজ্ঞান দ্বার! 
বিনষ্ট হয়; তদ্ৰপ জগৎ মিথ্যা নহে, তাহাকে ব্ৰহ্ম হইতে ভিন্ন ও স্বতন্ত্ৰ বস্তু 
বলিয়া যে বোধ তাহাই ভ্রম ও মিথ্য।; ব্ৰহ্মজ্ঞান হইলে ওঁ ভ্রম বিনষ্ট হয়, 
জগতকে ব্ৰহ্ম বলিয়া বোধ জন্মে। পুর্বোদ্ধীত শ্রীমন্তগবদগীতাবাক্যেও 
জগতের একদ| মিথ্যাত্ব প্রতিপন্ন হয় ন1। পরস্থ ইহার ব্রহ্মাভিন্নত্বই 
স্থাপিত হয়। জগত ব্ৰহ্ম হইতে অভিন্ন, তাঁহার অংশ মাত্ৰ ৷ 

জগংকে একদা মিথ্যা (অস্তিত্বহীন ) বল যে উক্ত শ্রুতিবাক্যের 
অভিপ্রায় নহে, তাহা তৎপরবর্তী উপদেশের দ্বারা আরও স্পষ্টরূপে প্রতি- 
'পন্ন হয়। শ্রুতি বলিতেছেন ঃ--“তদ্ধৈক আহুরসদেবেদমগ্র আসীদেক- 
মেবাদ্বিতীয়ং তম্মাদসতঃ সজ্জায়তে। কুতস্ত খলু সৌম্যেবং স্তাদিতি হোবাচ, 
কথমসতঃ সঙ্জায়তে ? সদেব পৌম্যেদমগ্র ৷ আসীত একমেবাদ্বিতীয়ম্‌ ৷” 
( এই সম্বন্ধে কেহ কেহ বলেন যে, উৎপত্তির পূৰ্ব্বে অসত মাত্র ছিল-_অর্থাৎ 
অস্তিত্বশীল কিছুই ছিল না, সেই অসৎ হইতে সৎ (জগৎ) উৎপন্ন হইয়াছে । 
প্রস্থ, হে, সৌম্য ! ইহ! কিরূপে হইতে পারে, অসৎ হইতে কি প্রকারে সৎ 
(জগৎ) উৎপন্ন হইতে পারে? হে সৌম্য! বিশিষ্টভাবে প্রকাশিত 
হইবার পূৰ্ব্বে জগৎ এক অদ্বৈত সদ্ৰূপেই বৰ্ত্তমান ছিল )। এই স্থলে জগৎকে 
সং বলিরাই শ্রুতি স্পষ্ট্ূপে উপদেশ করিলেন। অধিকন্ত কাৰ্য্য ও কারণের 
অভিন্নত্ব যে বেদান্ত শাস্ত্রের সম্মত, তাহা ভাষ্যকারদিগের স্বীকার্য্য ; 
্রীমচ্ছঙ্করা চার্ধ্যও তাহ| বেদান্তদর্শনের দ্বিতীয়াধ্যায় ব্যাখ্যানে স্পষ্টক্ুপে 
উল্লেখ করিয়াছেন। সদ্স্ত ব্রদ্মই জগৎকারণ বলিয়া! বেদান্তে স্পষ্টরূপে 
উল্লিখিত হওয়াতে, তৎকাঁধ্য জগংও সুতরাং সৎ, ইহা অবশ্য স্বীকার করিতে 
হইবে । তবে কারণ বস্তু ব্রঙ্গ হইতে ইহ! ভিন্ন ও অচেতন, ইত্যাকার 
যে জ্ঞান, তাহাই মিথ্যা অর্থাৎ ভ্রম ; এবং এই মাত্রই “জগৎ মিথ্য।” বাক্যের 
অর্থ; জগৎ একদা অলীক-_অস্তিত্ববিহীন, ইহ! উক্ত বাক্যের অভিপ্রায় 


বেদান্ত-দৰ্শন । ৩১ 


নহে, এবং শ্রুতি এইরূপ কখনও উপদেশ করেন নাই, বস্তুতঃ জগৎ একদা 
অলীক এইরূপ বল! শ্রুতির অভিপ্রেত হইলে, সুবর্ণ ও মৃত্তিকার দৃষ্টান্তটি 
সম্পূর্ণরূপে অনুপযুক্ত হইয়া পড়িত। এক বস্তুর জ্ঞানের দ্বার! যে বহু 
বস্তুর জ্ঞান হইতে পারে, তাহা রই দৃষ্টান্ত স্বৰ্ণ ও তত্নিৰ্ম্মিত বলয় কুগুলাদির 
দ্বারা শ্রুতি প্রদর্শন করিয়াছেন। যদি দৃশ্তস্থানীয় সমস্তই একদা অলীক, এক 
ব্ৰহ্মমাত্ৰ বস্তু আছেন এবং তিনি নিত্য সৰ্ব্ববিধ বিশেষত্ব রহিত অক্ষররূপে 
বর্তমান আছেন ; সুতরাং একরপই দ্রষ্টব্য, এইরূপ শ্রুতির অভিপ্রায় হইত, 
“তবে সুবর্ণ ও বলয় কুগুলাদির দৃষ্টান্ত একেবারে অপ্ৰযোজ্য হইত) সুবর্ণ 
বলয় কুগুলাদিরূপ ধারণ করিতে পারে, অতএব পরস্পর হইতে বিভিন্নরূপ 
বিশিষ্ট হইলেও, বলয়াদি সমস্তই সুবর্ণমাত্র । অতএব স্বর্ণের সম্পূর্ণজ্ঞানে 
বলয়াদিকেও জ্ঞাত হওয়া যায়। এইরূপ এক মুত্তিকার জ্ঞানে মৃন্ময় ঘট 
শরাবাদিরও জ্ঞান হয়। এই মাত্রই উপদেশের সার । বলয় কুগুলাদি এবং 
ঘটশরাবাদি একথা মিথ্যা হইলে, সুবর্ণের এবং মৃত্তিকার জ্ঞানের দ্বারা ও 
সকল মিথ্যা বস্তুরও জ্ঞান হয় বলিলে, ইহা! অর্থশূন্ত প্রলাপ বাক্য হইয়া 
পড়ে। 

শ্রীমষ্তগবদগীতার পঞ্চদশ অধ্যায়ের পূর্ক্বোদ্ধত ১৮শ ও ১৭শ সংখ্যক 
শ্লোকে শ্রীভগবান্‌ বলিয়াছেন যে, জীব ও জড়জগতের অতীত হইয়| ব্ৰহ্ম 
অবস্থিত আছেন; কিন্ত তদ্রপ থাকিয়াও তিনি জগতের অন্ত'যামী, নিয়ন্তা 
ও বিধাতা ; এই সকল শক্তি তাহার স্বরূপগত ; সুতরাং তিনি ঈশ্বর ( সৰ্ব্ব- 
শক্তিমান) নামে খ্যাত। জীব ও জগতকে প্রকাশিত করিয়া যে, ব্ৰহ্ম ইহা- 
দিগের হইতে সম্পূর্ণ পৃথক্‌ হইয়া আছেন, তাহা নহে। বস্তুতঃ জগৎ ও জীব 
বন্গের শক্তিমাত্র, শক্তি কখন শক্তিমান্কে পরিত্যাগ করিয়া! পৃথক্রূপে 
থাকিতে পারে না। অতএব ব্ৰহ্ম সৰ্ব্বগত এবং সৰ্ব্বনিয়ন্ত৷ ; এই সৰ্ব্বগতত্ব 
ও সৰ্ব্বনিয়ন্ত্‌ত্ব তীহার স্বরূপগত শক্তি; এই শক্তিদ্বার৷ তিনি জীব ও জড়বৰ্গ 


৩২ বেদান্ত-দৰ্শন । 


সমস্ত ধারণ ও নিয়মিত করিতেছেন; সুতরাং এই শক্তি জীব ও জড়বৰ্গ 
হইতে অতীত, তাহার স্ব-স্বরূপান্তর্গত শক্তি; পরব্রন্মের এই স্বরূপগত 
শক্তি দ্বারা তাঁহার ঈশ্বরনামের সার্থকতা হইয়াছে । পরস্ত পরব্ৰহ্ম 
সর্ধগত এবং সর্ধনিয়ন্তা হইলেও, তাহার নিত্যসৰ্ব্বজ্ঞব্ব থাকাতে, তিনি 
জীবের ন্যায় অবিষ্যাপাশে বদ্ধ হয়েন ন|,--নিত্যগুদ্ধ মুক্তস্বভাবই থাকেন। 
শ্রীভগবান্‌ বেদব্যাস ব্ৰহ্মদ্গত্ৰে বহুবিধ শ্ৰুতি প্রমাণ এবং যুক্তি দ্বারা ব্ৰহ্ধের 
এবংবিধ স্বরূপই সংস্থাপিত করিয়াছেন। শাঙ্করমতে পরত্রহ্মের ঈশ্বরত্ব 
আরোপিত, তাঁহার স্বর্ূপগত নহে। এই সিদ্ধান্ত সংসিদ্ধান্ত বলিয়া গ্রহণ 
করা যায় না; কারণ জীব ও স্থ্টি অনাদি, ইহ! সৰ্ব্ববাদিসন্মত ; জগতের 
একপ্রকাঁরে স্থষ্টির পর লয়, এবং তৎপরে পুনরায় উদয়, এইরূপে জগৎ 
প্রতিনিয়ত আবন্তিত হইতেছে। জীব যে নিত্য, তাহাও সৰ্ব্ববাদিসন্মত ৷ 
সুতরাং জগৎ ও জীবের নিয়ন্তুত্বশক্তি যাহা পরবন্ধে আছে, তাহাও নিত্য ; 
ইহা! আকস্মিক হইলে, তাহার আবির্ভাবের নিমিত্ত অপর কারণ কল্পনা 
করিতে হয়; তাহা সৰ্ব্বথা শ্ৰুতি ও যুক্তির বিরুদ্ধ অতএব পররক্ষের 
বশী শক্তি গুপচারিক নহে, তাহা তাঁহার স্বরূপগত নিত্য শক্তি। এই 
শক্তিকে অবলম্বন করিয়াই সৰ্ব্ববিধ সাধক তীহার সহিত সম্বন্ধ লাভ করে, 
এবং মোক্ষ প্রাপ্ত হয়। তাঁহার অশ্বর্যা না থাকিলে, তিনি জগতের 
সহিত সৰ্ব্ববিধ সম্পর্করহিত হইতেন। তাহাতে সম্পূৰ্ণ ভেদবাদ স্থাপিত 
হয়; প্রঙ্গের জগংকারণতা৷ অস্বীকার করিতে হয়; সর্বিধ উপাসনার 
আনর্থক্য স্থাপিত হয়, এবং জগত্তত্ব ও জীবতত্ব এবং জীবের বন্ধ ও মোক্ষ:- 
বস্থা কোন প্রকারে ব্যাখ্যা করা যায় না। শ্রীভগবান্‌ বেদব্যাস ব্ৰহ্মসূন্তের 
দ্বিতীয়াধ্যারে এবং প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাদ প্রভৃতিতে তাহ! নিঃশেষরূপে 
প্রদর্শন করিয়াছেন! অতএব পরব্রহ্ম সত্য সত্যই ঈশ্বর ; এবং তীহাকে 
ঈশ্বর বলিরাই সমস্ত শ্রুতি ও স্মৃতি ব্যাখ্যা করিয়াছেন । ীমদুগবদগী তায় 


বেদান্ত-দর্শন-। ৩৩ 


পূর্ববোন্ধত শ্লোক সকলে এবং অপরাপর স্থানেও বেদব্যাস সুস্পষ্টরূপে ইহা 
প্রদর্শন করিয়াছেন । 

বেদব্যাস যে ব্রন্গস্তত্রে স্বরচিত ভগবদগীতার ব্রিদ্ধমত সংস্থাপন করিয়া 
স্বীয় বাক্যের বিরুদ্ধতা প্রদর্শন করিবেন, ইহা বিশ্বাসযোগ্য নহে। নিষ্বার্কভাষ্যে 
নীতাবাক্য এবং সমস্ত শ্রুতি সমন্বিত হয়; সুতরাং এই গ্রন্থে ব্ৰহ্মসত্ৰ- 
ব্যাখ্যানে নিম্বার্কভাষোরই অনুপরণ করা হইয়াছে । শশ্করাচার্য্যের নিরবচ্ছিন্ন 
অন্বৈত মতে জীব ও জগতের ব্ৰহ্মাংশত্ব, সুতরাং সত্যত্ব-বিষয়ক গীতাঁবাক্যের 
এবং বহুবিধ শ্ৰুতি ও অপর শাস্ত্রবাক্য সকলের সহিত বিরোধ জন্মে, এবং 
তীহার নিজের বিবৃত পুর্ব্বকথিত বন্ধের দ্বিজপত্ব-বিষয়ক শ্ৰুতিমীমাংসার সহিতও 
অসামঞ্জস্ত স্থাপিত হয়। এবং ব্ৰহ্মস্থত্ৰের সুত্ৰসকলেরও সহজব্যাখ্য! পরিত্যাগ 
করিয়া, অনেকস্থলে কুটব্যাখ্য। অবলম্বন করিতে হয়, আর সুত্ৰসকলও পরস্পর” 
বিরোধী হইয়া পড়ে । দ্বৈতবাঁদিভাষ্তেরও শ্রুতি স্থতি প্রভৃতি শাস্ত্রের উল্লিখিত 
অদ্বৈততের সহিত সামঞ্জস্ত হয় না এবং বিশিষ্টাদ্বৈতমত বলিয়া যাহা প্রসিদ্ধ 
আছে, তাহাতে ব্ৰহ্ধের স্বরূপগত পূর্ণতার হানি হয়; আর জীব ও জগতের 
বহ্মাংশত্ব, স্থৃতরাং ব্ৰহ্মাভিন্নত| সম্বন্ধীয় বহুবিধ শ্রুতিবাক্যের সহিত বিরোধ 
উৎপন্ন হয়; তাহা পরে প্রদর্শিত হইবে । সুতরাং সৰ্ব্ববিধ শ্ৰুতি ও স্মৃতি- 
বাক্যের মর্য্যাদা এবং শ্রীমদ্ূগবদগীতা প্রভৃতি স্থতিশাস্বের সহিত একবাক্যত৷ 
রক্ষণ করিয়া, নিশ্বার্কভাগ্যে যে দ্বৈতাদ্বৈতমত স্থাপন করা হইয়াছে, তাহাই 
সঙ্গত বলিয়। বোধ হয়; এবং যুক্তিদ্বারাও তাহাই সিদ্ধান্ত হয়; ইহা ব্ষস্থত্র- 
ব্যাখ্যানে নানাস্থানে প্রদর্শিত হইবে । (দ্বিতীয় অধ্যায়ের ১ম পাদের ১৪শ 
ও তৃতীয়াধ্যায়ের ২য় পাদের ১১শ স্ত্রের ব্যাখ্যা প্রভৃতি এই স্থলে দ্রষ্টব্য )। 

শীমদ্রামান্তুজ স্বামীর কত ব্ৰহ্মহ্থত্ৰেরৱ ভাষ্যে তিনি যে সিদ্ধান্ত স্থাপন 
করিয়াছেন, তাহাকে “বিশিষ্টা্বৈত সিদ্ধান্ত' বলে। তিনি নিজ দিদ্ধান্তের 
এইরূপ ব্যাখ্যা করিয়াছেন যথা :-_“কাধ্যাবস্থঃ কারণাবস্থশ্চ স্থুলস্কুগ্ম- 


৩ 


৩৪ বেদান্ত-দৰ্শন । 


চিদচিদ্স্ত-শরীরঃ পরমপুৰুষঃ 1.....‘সুক্ষ্মচিদচিদ্বস্থশৱীরং ত্রদ্ের কারণম |” 
“ব্রন্মোপাদানত্বেহপি সঙ্ঘতন্তোপাদানত্বে চিদচিতো ব্ৰহ্মণশ্চ স্বভাবাস- 
ক্করোহপ্যুপপন্নতরঃ ৷ যথা শুক্লরক্তকুষ্ণতন্তনংঘাতোপাদানত্বেহপি চিত্রপটন্ত 
তত্তত্তস্থপ্রদেশ এব শৌক্রাদিসন্বন্ধঃ, ইতি কার্য্যাবস্থায়ামপি ন সর্বত্র সঙ্করঃ; 
তথা চিদচিদীশ্বরসত্ঘাতোপাদানত্বেহপি জগতঃ কার্ষ্যাবস্থায়ামপি ভোতৃত্ব- 
ভোগ্যত্ব-নিয়ন্তত্বাস্-সঙ্করঃ। তজ্জু নাং পৃথকৃস্থিতিযোগ্যানামেব পুরুষেচ্ছয়া 
কদাচিৎ সংহতানাঁৎ কাঁরণস্বং কাৰ্য্যত্ঞ্চ। ইহ তু সৰ্ব্বাবস্থাবস্থয়োঃ পরমপুরুব- 
শরীরত্বেন চিদচিতোস্ততপ্রকীরতয়ৈব পদার্থত্বাৎ, ততপ্রকারঃ পরমপুরুষঃ 
সর্ববদা সৰ্ব্বশব্দববাচ্য ইতি বিশেষঃ। স্বভীবভেদস্তদসঙ্করশ্চ তত্র চাত্রচ তুল্যঃ ৷” 
অর্থাৎ ‘কাৰ্য্য ও কারণরূপে অবস্থিত যে স্থুল সুক্ষ্ম চেতনাচেতন বস্তু, পরমাত্মা 
তংশরীরবিশিষ্ট হয়েন.....‘সুক্ষ্ম চিদচিদ্বস্তরূপ শরীরবিশিষ্ট ব্ৰহ্মই স্থূল জগ- 
তের কারণ ।” “ব্ৰহ্মকেই জগতের উপাদান বলিয়া নির্দেশ করা হইল সত্য; 
পরস্থ প্ৰকৃতপক্ষে চিদচিতের যে সুক্ষ্ম সমষ্টি (সংঘাত), তাহাই জগতের 
উপাদান হওয়ায়, ওঁ চিদচিং বস্তুনিচয়ের স্বভাব ও ব্রন্দের স্বভাব পরস্পরে 
সংক্রমিত হয় না। যেমন শুক্ল, রক্ত ও কৃষ্ণ বর্ণে পৃথক পৃথক রূপে রঞ্জিত, 
কিন্ত একত্র স্থিত, তন্তসকলের দ্বারা নিৰ্ম্মিত বস্পের ভিন্ন ভিন্ন অংশেই 
শুরদি বর্ণের সম্বন্ধ থাকা দৃষ্ট হয়, (বস্ত্রের সৰ্ব্বাংশে সকল বর্ণের সংক্রমণ হয় 
না); তদ্রুপ চিৎ, অচিৎ ও ঈশ্বর এই তিনের সমষ্টি জগতের উপাদান 
হইলেও, প্রকাশিত কার্য্যাবস্থাপন্ন স্থল জগতেও ভোকৃত্ব (জীবত্ব ), ভোগ্যত্ব 
( অচেতনত্ব ), এবং নিয়ন্তু ত্ব (ঈশ্বরত্ব, প্রভৃতি ভাবের পরস্পরের সহিত পর- 
স্পরের বিমিশ্রণ (সংক্ৰমণ) হয় না। তবে তন্তসকল পরস্পর হইতে পৃথক হইয়া 
থাকে ও থাকিতে পারে; বন্ত্কর্তীর ইচ্ছাঙুসারে সমবেত হইয়া কারণ-স্থানীয় 
স্ত্রূপে, এবং কাৰ্য্যস্থানীয় বস্বরূপে অবস্থিতি করে । কিন্তু এখানে জাগতিক 
চেতন ও অচেতন বস্তু সমস্ত সর্বাঁবস্থাতেই পরম পুরুষের শরীরস্থানীয় 


বেদান্ত-দৰ্শন । ৩৫ 


হওয়ায়, ইহার! তাহারই প্রকার বিশেষ পদার্থরূপে নিত্য অবস্থিত। এই 
নিমিত্ত ওঁ চেতনাচেতন প্প্রকার”-বিশিষ্ট পরমাত্ম৷ সৰ্ব্বদা “সর্ধব”-শবদ-বাচ্য 
হইয়াছেন, ( অর্থাৎ এতৎ সমস্তই ব্ৰহ্ম (“সৰ্ব্বং খন্বিদং ব্ৰহ্ম) এইরূপ শ্রুতিতে 
বলা হইয়াছে )। কিন্তু দৃষ্ান্তস্থলে যেমন তন্তসকলের প্রকৃতির ভেদ সর্বদাই 
বর্তমান থাকে (রক্তবর্ণ তন্ত কথন শুরু বা কৃষ্ণ বর্ণ হয় না); তদ্রপ 
এখানেও চিৎ অচিৎ ও ঈশ্বর ইহাদের স্বভাব সৰ্ব্বদা পৃথক পৃথক্‌ই থাকে; 
এই বিষয়ে দৃষ্টান্ত ও দাষ্টান্ত উভয়ই তুল্য । 

নিঝিষ্টচিত্তে বিচার করিলে দৃষ্ট হইবে যে, শ্রীমদ্রামান্জ স্বামী এই স্থলে 
বলিলেন যে, স্থুল ও সুক্ষ্মাবস্থাপন্ন জগৎ ও জীব ব্রঙ্গের শরীর। এই চিদচিতের 
সপ্ম সমষ্টি প্রকাশিত স্থল জগতের মূল উপাদান৷ ইহারা উভয় তাহার শরীর 
হওয়াতেই ব্রহ্মকে জগতের উপাদান বলা হর । কিন্তু ব্ৰহ্মস্বরপের কখন এই 
চিদচিতের সহিত বিমিশ্রণ (সঙ্কর ) হয় না, ইহারা নিত্য সান্নিধ্যে অবস্থিত 
হইলেও সর্বদা পৃথকই থাকে। যেমন গুরু, রক্ত ও কৃষ্ণবৰ্ণ তিন প্রকার 
বিভিন্ন তন্থর মিলনে বন্ধ নিৰ্ম্মিত হয়; কিন্তু বন্ধে বিভিন্ন বর্ণের তন্তসকল 
পরম্পর পরস্পরের সান্নিধ্যে স্থিত হইলেও, পরস্পর হইতে পৃথক্‌ই থাকে; পর- 
স্পরের সহিত বিমিশিত হর না (বস্ত্ৰের একই স্থানে থগপৎ তিনবর্ণের তন্তুই 
থাকিতে পারে না, পৃথক্‌ পুথক্‌ সংলগ্ন স্থান অধিকার করিয়! থাকে মাত্র ৷; 
"তদ্ৰূপ প্রকাশিত কাধ্যভূত স্থল জগতেও ঈশ্বর, জীব ও জড়বৰ্গ এই তিন বর্ত- 
মান থাকিলেও, ইহার! পরস্পর হইতে পৃথকই থাকেন, কখন ইহাদের বি- 
মিশ্রণ হয় নাঁ। অর্থাৎ কারণাবস্থায় তন্তদকল পৃথক্‌ আছেই; পরন্ত কাৰ্য্যভূত 
বন্থাবস্থারও একত্র থাকিলেও পরস্পর হইতে পৃথকই থাকে,--মিশ্‌ খায় না; 
তদ্ৰূপ ঈশ্বর, জীব ও জড়বর্গ কারণাবস্থায় ত পৃথক্‌ আছেনই, কাৰ্য্যাবস্থায়ও 
অমিশ্রিতই থাকেন। এই স্থলে ব্ৰহ্ম ও ঈশ্বর শব্দ একার্থেই ব্যবহৃত 


5 ০০ 


সৃষ্ট হয়; কারণ বাক্যারন্তে ব্রহ্মেরই “অসম্কর” ভাবের কথা বলা হইয়াছে, 


৩৬ বেদান্ত-দৰ্শন। 


যথা “চিদচিতো ব্ৰহ্মণণ্চ স্বভাবাসঙ্করঃ,” এবং দৃষ্টান্তে চিদচিৎ ও “ঈশ্বরের” 
স্বভাবাসঙ্কর বৰ্ণিত হইয়াছে। 

কিন্তু এইরূপ পৃথক বলিয়া বর্ণনা করিয়াও শ্রীমদ্রামানুজ স্বামী বলিতে- 
ছেন যে, জীব ও জগং ( চিৎ ও অচিং) ব্ৰহ্ধেরই “প্রকার” বিশেষ পদাৰ্থ৷ 
এই “প্রকার” শব্দের অর্থ তাহার পূর্বোক্ত বর্ণনা দৃষ্টে নিরূপণ নিরূপণ কর! সুকঠিন ; 
কারণ, অন্যত্র এইরূপ “অসঙ্কৱ” স্থলে “প্রকার” শব্দের ব্যবহার দৃষ্ট হয় না 
যথা, পশ্তর গো অশ্ব প্রভৃতি প্রকারভেদ আছে বলা যায়; কিন্তু এই স্থানে গে 
অশ্ব প্রভৃতি সমস্তই পণ্ড, পশু হইতে ভিন্ন নহে; “পশুত্ব” প্রত্যেক 
প্রকারের পশুতেই বিভিন্ন জাতিগত বিশেষ বিশেষ গুণের সহিত সঙ্কর হইয়! 
বৰ্ত্তমান আছে । গো-তে পশুত্ব অভিন্নভাবে বর্তমান না থাকিলে, গো-কে 

পশুই বলা যাইতে পারে নী । গো-ত্ব ও পশুত্ব উভয় দক্করভাবাপন্ন ; অত- 

এবই গো-কে পশুর প্রকারমাত্র বলা হর । কিন্ত শ্রীমদ্রামানুজ স্বামী বলিতে- 
ছেন বে, জীব ও জড়বর্গ কখন ব্রন্মের সহিত সঙ্কর হয়েন না,__ সর্বদা গুথকই 
থাকেন; ব্রঙ্গে কখন চিদচিন্বন্ম বিদ্যমান হয় না ; এবং মোক্ষাবস্থায়ও জীব 
ব্ৰহ্ম হইতে পৃথকই থাকেন। অবশ্য জীব মোক্ষাবস্থায়ও ঈশ্বর হয়েন না; 
ইহ| দ্বৈতাদ্বৈত দিদ্ধান্তেরও অভিমত; তাহা পূৰ্ব্বে বৰ্ণনা করা হইয়াছে: 
কিন্তু জীবও ব্ৰহ্মই ; তিনি নিত্য ব্ৰহ্মের অংশ; কিন্ত স্বরূপতঃ অপূর্ণ দ্ৰষ্টা; 
সুতরাং ঈশ্বর নহেন ; ঈশ্বর পূর্ণ দষ্টা ; নিত্য সৰ্ব্বজ্ঞ হওয়াতে তাঁহার ঈশ্বর 
সংজ্ঞা । ঈশ্বর জীব ও জগৎ এই তিনই ব্রহ্ম; ইহাই দ্বৈতাদ্বৈত দিদ্ধান্ত ' 
কিন্তু সীমদ্ৰামানুজ স্বামী ব্ৰহ্ম শব্দ কেবল ঈশ্বরত্ব প্রতিপাদক বলাতে, তাঁহার 
সিদ্ধান্তের সহিত বিরোধ উপস্থিত হ্য় ৷ 

শ্রীমদ্রামান্ুজ স্বামী জীব ও জগতের সহিত ব্ৰহ্মর শরীর-শরীরি-সম্বন্ধ 
থাকাও পুর্বোদ্ধত বাক্যে বর্ণনা করিয়াছেন; “প্রকার” শব্দ এই শরীর- 
শরীরি-সম্বন্ধ জ্ঞাপনার্থে তিনি প্রয়োগ করিয়াছেন ধরিয়। লইলে, দেখা যায় 


বেদান্ত-দৰ্শন । ৩৭ 


যে, সাধারণ জ্ঞানে শরীরী আম্ম! হইতে শরীর পৃথক্‌, শরীরকে শরীরী আম্মা 
বলিয়া কেহ স্বীকার করেন না; শরীর আম্মার ভোগ ও ভোগের নিমিত্ত 
কার্ধ্যপাধক ; ইহ শরীরী জীবের অধীন, এবং অ জীবের দ্বারা পরিচালিত ; 
ইহার প্রতি অত্যন্ত অভিনিবেশ-বশতঃ ইহাতেই জীব আত্মবুদ্ধি স্থাপন 
করিয়! নিজ চিন্ময় স্বরূপ বিস্মৃত হইয়া, ইহার সহিত তাদাত্ম্যত৷ প্রাপ্ত হয়েন, 
তদাত্মকরূপে প্রকাশিত হরেন। ইহাই শরীরের লক্ষণ; এবং এইরূপ 
সম্বন্ধকেই শরীর-শরীরি-সন্বন্ধ বলা যাঁয়। পরম্থ অচেতন শরীরের সহিত এই 
একাম্মভাব জীবের অল্ঞান-প্রস্থত; তিনি অচেতন নহেন; শরীরকে 
অচেতন বলিয়! ধারণা বে তাহার নাই, তাহা নহে; তথাপি যে তাহাতে 
আস্মিবুদ্ধি করেন, ইহ! অজ্ঞানেরই ফল। কিন্ত ব্রহ্মে কখন কোন অজ্ঞান- 
সম্বন্ধ নাই,তিনি নিত্য সৰ্ব্বজ্ঞ ঈশ্বররূপী ; ইহাই শ্রীমদ্রামান্ুজ স্বামীর 
সিদ্ধান্ত। সুতরাৎ অচেতনাবস্থাপন্ন শরীরে তাঁহার কখন আত্মবুদ্ধি থাকিতে 
পারে না। পরস্ত আখ্মবুদ্ধি-বিবজ্জিত শরীরের সহিত কেবল ভেদ-সম্বন্ধই 
থাকিতে পারে। অতএব সাধারণ বদ্ধজীবের সম্বন্ধে শরীর শব্দ যে অর্থে 
প্রযুক্ত হয়, ব্রন্গের সম্বন্ধে সেই অর্থে ইহার প্রয়োগ হইতে পারে না। এবঞ্চ 
উক্ত বিশিষ্টাদ্বৈত মতে শরীর তাহা! হইতে পৃথকই আছে। বদ্ধজীবেরও 
দেহাত্মবুদ্ধি যখন মিথ্যা বলিয়া স্বীকাৰ্য্য, তখন তাহার সম্বন্ধেও দেহ পৃথকই । 
পরন্ধ জীব ও জড়জগৎ ব্ৰহ্ম হইতে ভিন্ন পদার্থ হইলে, ইহারা ব্ৰহ্মের কাৰ্য্য- 
সাধক ও সৰ্ব্বদা তাহার নিয়ন্তত্বের অধীন হইলেও, ভেদবাদই ইহার দ্বারা 
প্রতিপন্ন হয়। যেমন সাংখ্যমতে প্রকৃতি গর্তদাসবত পুরুষসান্নিধ্যে নিত্য 
বর্তমান থাকিলেও ইহারা! পৃথক পদার্থ ; তদ্ৰূপ চিদচিৎ-সংঘাতও ব্ৰহ্ম হইতে 
পৃথক, কেবল নিত্য সান্নিধ্য নিবন্ধন এক বলা যাইতে পারে না। অতএব 
“ব্রহ্ম ঈক্ষণ করিলেন “আমি বহু হইব” ইত্যাদি মৰ্ম্মে শ্ৰুতি সকল এবং 
অঙ্গের অদ্বৈতত্ব, ভূমাত্ব, ও পুর্ণত্ববিষয়ক শ্রুতি সকল এই মতের সম্পূর্ণ 


৩৮ বেদান্ত-দর্শন । 


বিরোধী হইয়া পড়ে ; ব্ৰহ্ম হইতে পৃথক্রূপে স্থিত এই চিদচিৎ-সংঘাতই 
জগতের মূল উপাদান বলাতে সর্ববাদিসম্মত জগতের ব্ৰহ্মোপাদানত্ব-বিষয়ক : 
শ্রুতির উপদেশ সকল অগ্রাহা করিতে হয়, এবং ব্ৰহ্মকে “সর্ব” শব্দ বাচ্য 
বলিয়া প্ৰকৃতপক্ষে বল! যাইতে পারে না। 

শ্ৰুতি কোন কোন স্থানে জগতকে ব্রহ্মের শরীর বলিয়া বর্ণনা করিয়াছেন 
সত্য ;. যেমন বৃহদারণ্যকের ৩য় অধ্যায়ের ৭ম ব্ৰাহ্মণে যাজ্ঞবন্ধ্য বলিয়াছেন, 
“যন্ত পৃথিবী শরীরম্” “যস্ত আপঃ শরীরম্” ইত্যাদি ক্রমে অবশেষে খ্যস্ক 
বিজ্ঞানৎ শরীরম্” (২২) “যস্ত রেতঃ শরীরম্” (২৩) কিন্তু নিবিষ্ট হইয়া বিচার 
করিলে দেখা যাইবে যে, জগতের প্রকাশিত জড়রূপে অভিব্যক্তাবস্থার প্ৰতি 
লক্ষ্য করিয়া, ইহার অন্তৰ্য্যামী ও নিয়ন্ত রূপে যে ঈশ্বর ব্রহ্ম বিদ্ধমান আছেন, 
তাহাই এ সকল স্থানে শ্রুতি বৰ্ণনা করিয়াছেন। এ ৭ম বাহ্মণে উক্ত আছে 
যে, উদ্দালক (গৌতম) যাজ্ঞবন্ধ্কে এক গন্ধর্ধোক্ত প্রশ্ন জিজ্ঞাস 
করিয়াছিলেন, ষথা “বেখ নু ত্বং......তমন্তর্যামিণং, য ইমঞ্চ লোকং পরঞ্চ 
লোক সৰ্ব্বাণি চ ভূতানি যোহস্তো বময়তি ?” (তুমি সেই অন্তর্যামীকে 
কি জান, যিনি সকলের অন্তরে থাকিয়া ইহ এবং পরলোককে নিয়মিত 
করিতেছেন?) তহ্ত্তরে এঁ অন্তৰ্যামী আত্মার উপদেশ করিতে গিয়া 
যাজ্ঞবন্ধ্য পূর্বোক্ত “যিনি পৃথিবীতে আছেন, পৃথিবী যাহার শরীর” ইত্যাদি 
শ্রতিবাক্য প্রকাশ করিয়াছিলেন। এই প্রকাশিত অচেতন জগতকে 
বৃক্ষপেও কল্পনা করিয়া, ইহার ফলভোক্তুরূপে জীব, এবং নিয়ন্তা ও 
দ্রষ্টামাত্ররপে পরমাত্ম৷ ঈশ্বর আছেন, ইহা শ্ৰুতি বনস্থানে বর্ণনা 
করিয়াছেন। যথা! “দ্ব৷ সুপণ! সযুজ৷ সখায়া নমানং বৃক্ষৎ পরিষস্বজাতে ৷” 
“অন্তঃপ্রবিষ্টঃ শীস্তা জনানাম্” ইত্যাদি বাক্যেও এই জগন্নিযন্ত রূপে 
ঈশ্বরত্বই বণিত হইয়াছে । এতৎ সমস্ত জগতের প্রকাশিত অচেতন অবস্থার 
প্রতি লক্ষ্য করিয়া উপদেশ করা হইয়াছে ; এই সকল উক্তি জগতের শেষ 


বেদান্ত-দৰ্শন । ৩৯ 


কারণাবস্থ। সম্বন্ধে নহে। ও শেষ কারণাবস্থার প্রতি লক্ষ্য করিয়| শ্ৰুতি 
বলিরাছেন--“সদেব সৌম্যেদমগ্র আসীদেক-মেবাখিতীয়ম্‌” (ছাঃ ৬অঃ ২য়খঃ) 
অর্থাৎ এই জগৎ. (ইদম্‌) এক অদ্বিতীয় সৎ (ব্রহ্ম )-রূপে অগ্রে 
( পৃথকরূপে প্রকাশিত হইবার পুর্বে ) (আসীৎ) বর্তমান ছিল। এইরূপ 
বৃহদারণ্যক শ্ৰুতি বলিয়াছেন “ব্রহ্ম বা ইদমগ্রা আসীহ।” এতরেয় শ্রুতি 
বলিয়াছেন “আত্মা বা ইদমেক এবাগ্র আসীত, নান্ঠৎ কিঞ্চনমিষৎ” ইত্যাদি । 
জগতের এই মূল সদ্ত্রহ্দরূপ কারণাবস্থার প্রতি লক্ষ্য করিয়া জগতের “শরীর” 
সংজ্ঞা পূৰ্ব্বোঞ্জত বৃহদারণ্যক শ্রুতি ৩য় অধ্যায়ে জ্ঞাপন করেন নাই । মুল 
কারণাবস্থাকে পূৰ্ব্বোক্তৱপে বর্ণনা করিয়া, ছান্দোগ্য শ্রুতি তৎপরে 
বলিয়াছেন “তদৈক্ষত বহুস্তা৷ং প্রজায়েরেতি ; তত্তেজোহস্থজত;...তদাপোহ- 
স্থজত )......তা অন্নমস্থজন্ত।......সেয়ৎ দেবতৈক্ষত হস্তীহমিমান্তিস্রো 
দেবতা অনেন জীবেনাত্মনাস্থুপ্রবিগ্ত নামরূপে ব্যাকরবাণীতি ৮ অর্থাৎ সেই 
মূল কারণ সদ্বন্ধ এইরূপ ঈক্ষণ করিলেন যে, আমি বহু হইব, আমার বহুরূপে = 
প্রকাশ (উৎপত্তি) হউক, তিনি তেজকে সৃষ্টি করিলেন ।......এ্ তেজ 
( দেবত| ) অপৃকে স্থষ্টি করিল। এ অপ্‌ অন্নকে ( পৃথিবীকে) সৃষ্টি 
করিল। তখন সেই দেবতা (ব্ৰহ্ম) বিচার (ঈক্ষণ) করিলেন যে এই 
(আমার স্বরূপস্থিত ) জীবাস্মা দ্বারা এই তিন (তেজ, অপ্‌ ও পৃথিবী- 
রূপ ) দেবতাতে অনুপ্রবিষ্ট হইয়া, ( ইহাদের ) বিভিন্ন নাম ও রূপ ব্যাক্কৃত 
(প্রকাশ) করিব। অতএব নিজস্বরূপ হইতে বহুরূপী জগৎকে প্রকাশিত 
করিয়া, তংপরে এ অনন্ত নামরূপ-বিশিষ্ট জগতে যে ব্রহ্ম অসংখ্য অনন্ত 
জীবরূপে অন্ুপ্রবিষ্ট হইয়াও, ইহাদের নিয়ন্তা ও প্রকাশকরূপেও তাহাতে 
বর্তমান আছেন, তাহ! এই স্থলে, এবং এইরূপ অন্ত বহস্থলে, শ্রুতি 
উপদেশ করিয়াছেন। বৃহদারণ্যকের তৃতীর়াধ্যায়োক্ত পূৰ্ব্বোক্ত যাজ্ঞবন্ধয 
বাক্যসকল এই শেষোক্ত বাক্যের শ্রেণীভুক্ত । পুথক্রূপে প্রকাশিত 


৪8০ বেদান্ত-দরৰ্শন । 


অচেতন জগতের দ্ৰষ্টী ও নিয়ন্তা ঈশ্বর ; এই অবস্থায় দ্রষ্টা ও দৃশ্যের যে 
ভেদ পরিলক্ষিত হয়, তত্প্রতি লক্ষ্য করিয়া এই সকল বাক্য উক্ত 
হইর়াছে। ঈশ্বর জগতের নিলিপ্ত দ্ৰষ্টা, জগৎ তৎকর্তৃক দৃষ্ট ; তিনি নিয়ামক, 
জগৎ নিরম্য। কিন্তু মূল কারণাবস্থায় সেই ভেদ নাই, তাহা শ্ৰুতি 
“সদৈৰ সৌম্যেদমগ্র আসীৎ” ইত্যাদি পুর্বোদ্ধীত বাক্যে বলিয়াছেন । “যত্ৰ 
সৰ্ব্বমাত্মৈবাভূতৎ, তৎ কেন কং পশ্তেৎ” ইত্যাদি শ্রুতিও এই শেষ কাঁরণাবস্থা- 
জ্ঞাপক। পুর্ণ ব্ৰহ্ধজ্ঞ যুক্তপুরুষদিগের সম্বন্ধেও শ্ৰুতি স্পষ্টরূপে বলিয়াছেন--- 

“্যদ| হেবৈষ এতস্মিন্ন,দরমস্তরং কুরুতে, অথ তস্য ভয়ং ভবতি” (তৈঃ 
ব্ৰঃ ৭ অঃ ) ৷ 

অৰ্থাৎ যখন জীব ব্ৰহ্ম হইতে অন্পমাত্ৰও৪ ( আপনার ) ভেদ দর্শন করে, 
তখনই তাহার ভয়াধীনত৷ থাকে এবং 

গ্যত্ৰ নান্তৎ পশ্যতি স ভূমা। যো বৈ ভূমা তদমৃতমথ যদল্পৎ তন্মৰ্ত্যং” 
(ছাঃ ৭ অঃ ২৪ খ, ১ অঃ) অৰ্থাৎ ব্ৰহ্ম ভিন্ন অন্ত কিছু আছে বলিয়া 
যখন দর্শন হয় না... তাহাই ভূমা (তাহাকে “ভূমা” (বৃহৎ, অনন্ত ) বলা 
যায় )। যাহা ভূমা, তাহাই অমৃত ; যাহ| অল্প, তাহাই মৃত্যুধন্মাক্ৰান্ত। 

এইরূপ ব্রহ্মাত্মবুদ্ধিতে অবস্থিত ব্র্গজ্ঞপুরুষ মনে করেন £-_ 

“অহমেবাধস্তাদহমুপরিষ্টীৎ...অহমেবেদৎসর্ধ্বমিতি” (ছ।ঃ৭ অঃ ২৪ খঃ ১ অঃ)। 

অর্থাৎ আমিই অধে, আমিই উদ্ধে...আমিই এতত সমস্ত৷ 

বৃহদারণ্যক শ্রুতিও বলিয়াছেন £-- 

“য় এবং বেদাহং ব্ৰহ্মা শ্মীতি, স.ইদং সৰ্ব্বং ভবতি” (১ অঃ ৪ প্রাঃ ১০ থ) 

অর্থাৎ আমি ব্ৰহ্ম এইরূপ বিনি জানিয়াছেন, তিনি সৰ্ব্বময় হয়েন | 

জীবের সর্বশেষ অবস্থা সম্বন্ধে এই সকল এবং এইরূপ অপর বহু বাক্যের 
অর্থ বিচার করিলে, জীবের মোক্ষাবস্থায়ও ব্রঙ্গের সহিত শরীর-শরীরি-রূপ 
ভেদ সম্বন্ধ থাকে, ইহ! নির্দেশ করা কোন প্রকারে সঙ্গত হয় না। অতএব 


বেদান্ত-দৰ্শন । ৪১ 


জীব ও জগৎ (চিদচিৎ ) এবং ব্ৰহ্ধের মধো শরীর-শরীরি সম্বন্ধ মাত্ৰ বলাতে 
শেষ তত্ব যথাৰ্থতঃ প্রকাশিত হয় না; ইহাতে শ্রুতিকথিত ব্রঙ্গের অদ্বৈতত্ব 
ভূমাত্ব, সৰ্ব্বত্ব, সৰ্ব্বদা পূৰ্ণব্ব, প্রভৃতি লক্ষণ প্রকৃতপক্ষে ব্যাখ্যাত হয় না। 
প্রকাশিত জগদধিষ্ঠাত| নারায়ণেই এই শরীর-শরীরি-ন্বন্ধ শেষ প্রাপ্ত হয়। 
এই স্থলে শ্রীরামানুজ স্বামিকৃত ভাষ্যে যেরূপ বিশিষ্টাদ্বৈত সিন্ধান্ত 
বণিত হইয়াছে, সংক্ষেপে তাহারই কিঞ্চিৎ বিচার করা হইয়াছে। পৰন্ত 
শ্লীসম্প্রদায়ের অন্ততর আচার্য্য শ্রীমদ্রামানন্দ স্বামীরও এক ভায্য আছে 
বলিয়া অবগত হওয়া যাইতেছে; তাহ। এ যাবৎ মুদ্ৰিত হয় নাই ; স্থতরাং 
স্টাভার সিদ্ধান্ত কিরূপ, তাহা অবগত হওয়া যাইতে পারে নাই। সম্প্রতি 
ক্ল সম্প্রদায়ের জনৈক মহাত্মা শ্রীস্বামী রঘুবর দাসজী বেদান্তী “বিশিষ্টাদ্বৈত- 
সিন্ধান্ত সার”-নাঁমক একখানা পুস্তক হিন্দিভাষাতে প্রকাশিত করিয়াছেন 
তাহাতে তিনি লিখিয়াছেন যে, “চিৎ” ও “অচিং” (জীব ও জড়বর্ণ) ঈশ্বরের 
“অপুথক্সিদ্ধ বিশেষণ” অর্থাৎ এতদুভয় ব্ৰহ্মস্ব্ধপের নিত্য বিশেষণ, যাহা 
বিরহিত হইয়া তাঁহার স্বরূপ কখন থাকে না, এবং তাঁহার স্বরূপ হইতে 
পৃথক হইয়া যাহ! কদাপি থাকে না। এই দিদ্ধান্তের সহিত দ্বৈতাদ্বৈত 
সিদ্ধান্তের প্রকৃত প্রস্তাবে কোন বিরোধ নাই; ইহাতে কেবল ভীঁষামাত্রেরই 
প্রভেদ। সদ্ব্রন্মের নিত্য সৰ্ব্বজ্ঞ ঈশ্বররূপে এবং জীব ও জগত্রপে স্থিতি 
এই মতে স্বীকাৰ্য্য ; ইহাই দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত; সুতরাং বিরোধ কেবল 
ভাষাগত। সদ্বন্ম সদাই চিদ্যুক্ত ; এই চিৎকে কোন স্থানে তাঁহার স্বরূপ 
বলিয়া তাহাকে চিদ৷ত্মুক (জ্ঞানরূপ) বলিয়া শ্রুতি বর্ণনা করিয়াছেন; যথা 
“সত্যং জ্ঞানমনন্তং ব্ৰহ্ম” এই স্থলে ব্ৰহ্মকে “জ্ঞান” (চিৎ )-স্বরূপ বল! 
হইল । কথন বা এই চিৎকে তীহার শক্তিরূপেও শ্রুতি বর্ণনা করিয়াছেন; 
বা “তদৈক্ষত বহু স্তাম্‌।” এই স্থলে ঈক্ষণ কাৰ্য্যের প্রতি লক্ষ্য করিয়া 
চিহকে ব্রন্মের শক্তি বলিয়| বর্ণনা করা হইয়াছে বলিতে হয়। তিনি ঈক্ষণ 


৪২ বেদান্ত-দৰ্শন। 


করেন ; অতএব ঈক্ষণশক্তিবিশিষ্ট। বস্তুতঃ কোন কারণ বস্তুর কাৰ্যে)র প্ৰতি 
লক্ষ্য করিয়া, যাহাকে এ কারণ বস্তুর শক্তি বলিয়! বর্ণনা করা যার, তাহাকেই 
কার্য্যবিরহিত ভাবে দৃষ্টি করিলে, ওঁ কারণ বস্তুর স্বরূপগত বলিয়া, প্রতীতি 
হর। এই নিমিত্তই শক্তি ও শক্তিমানের, এবং গুণ ও গুণীর অভেদত্ব সিদ্ধ 
আছে। ঈশ্বর বিভূচিৎ, জীব তদংনীভূত অথুচিৎ। এইরূপ আনন্দকে 
বন্ধের স্বর্ূপগত ভাবে বর্ণনা যখন শ্রুতি করিয়াছেন, সেই স্থলে ৰ আনন্দই 
হার স্বরূপ বলিয়া উক্ত হইয়াছে; বথা “আনন্দে ব্রন্মেতি ব্যজানাৎ” 
তৈঃ ৩ (অর্থাৎ ভৃগু জানিয়াছিলেন যে আনন্দই ব্ৰহ্ম) ৷ আবার যখন এ 
আনন্দকে তাহার ঈক্ষণের ( চিদের ) ভোগ্যরূপে বর্ণনা কর! হইয়াছে, তখন 
ইহাকে তীহার গুণরূপে প্রদর্শন করা হইয়াছে । যথা “আঁনন্দং ব্ৰহ্মণে৷ 
বিদ্বান” (ত্রন্মের আনন্দকে ) যিনি জানিয়াছেন। এই স্থলে আনন্দকে 
ব্ৰহ্মাশ্রিত, সুতরাং গুণরূপে বর্ণনা করা হইল । এই আঁনন্দেরই প্রকাঁশভাঁব 
জগত, আনন্দই জগতের সর্বশেষ উপাদান । অন্ন, প্রাণ, মনঃ ও বিজ্ঞানকে 
ক্রমশঃ জগতের উপাদান বলিয়| বর্ণনা করিয়া, সর্বশেষে আনন্দই যে জগতের 
মূল উপাদান, তাহ| তৈত্তিরীয় শ্রুতি স্পষ্টরূপে বর্ণনা করিয়াছেন। অতএবই 
জগতকে বন্ধের গুণাত্মক বলিয়া বর্ণনা করা হয়। জীব জগতকে আনন্দ 
দায়ক-আঁনন্দরূপ বলিয়াই অনুভব করে, ও অনুভব করিতে ইচ্ছা করে। 
শ্ৰুতিও বলিয়াছেন, “আঁনন্দেন জাতানি জীবন্তি” (আনন্দের দ্বারাই জীব 
সকল জীবিত থাকে ), “কো বা অন্তাৎ, কঃ প্রাণ্যাৎ, যগ্ভেষ আকাশ 
আনন্দে ন স্তাৎ” (কে-ই বা কৰ্ম্মচেষ্টা করিত, অথবা প্রাণন করিত, যদি এই 
আনন্দ (অন্তরে) না থাকিত, বদি ইহার দ্বারা আনন্দের অনুভব না করিত ৷৷ 
এইরূপ অন্তান্ত স্থলেও বর্ণনাআছে। অতএব জগৎকে ব্ৰহ্বের “অপৃথক্‌- 
সিদ্ধ বিশেষণ” বলাতে বঙ্গের দ্বৈতাদ্বৈত সিদ্ধান্তের সহিত বাস্তবিক পক্ষে 
কোন বিরোধ নাই ; জীব ও জগৎ ব্রন্মের অঙ্গীভূত অংশ, “অপৃথক্সিদ্ধ” গুণ 


গ্রে 


বেদান্ত-দৰ্শন । 8৩ 


ও ব্রঙ্গের অংশই, তাহা হইতে পৃথক্‌ বস্তু নহে। জীস্বামী রথুবরদাসজী 
বেদান্তী, তৎকৃত পূর্বোক্ত “বিশিষ্টাদ্বৈতসিদ্ধান্তসার” গ্রন্থের প্রারস্তে 
শ্রীমদ্রামানিন্দ স্বামীরই বন্দন] করিয়া বিশিষ্টাদ্বৈত সিদ্ধান্ত ব্যাখ্যা করিয়াছেন; 
ইহাতে অনুমিত হয় যে, তিনি উক্ত স্বামীর ভাষ্যানুসারেই এ গ্রন্থে সিদ্ধান্তের 
ব্যাখ্যা করিয়া! থাকিবেন। ইহার সহিত দ্বৈতাদ্বৈত সিদ্ধান্তের মূল বিষয়ে কোন 
বিরোধ দৃষ্ট হইতেছে ন| শ্রীমদ্‌ বামান্ঠুজ স্বামীর বণিত পূৰ্ব্লোক্ত “শরীর” 
ও “প্রকার” শব্দ যদি “বিশেষণর্থক' হয়, তবে তাঁহার মতের সহিতও কোন 
প্রকৃত বিরোধ থাকে না। অতএব বিশিষ্টাদ্বৈত দিদ্ধান্ত সম্বন্ধে এই গ্রন্থে 
আর অধিক সমালোচনা করা হইবে না । 

সর্বরূগী ও অরূগী, সর্বরূপমর ও সর্ধরূপাতীত, প্রাক্ৃতিক-গুণাতীত 
অথচ সর্বজগতের নিয়ন্তা ও আশ্রয়, এই ব্ৰহ্মকে ভক্তি দ্বার! লাভ করা যায় ; 
ভক্তিই এই পূৰ্ণৰঙ্ধপ্ৰাপ্তির পূর্ণসাধন (৩য় অধ্যায়ের ২য় পাদের ২৪ সংখ্যক 
প্রভৃতি সুত্ৰ দ্রষ্টব্য )। আপনাঁকে এবং সমগ্রবিশ্বকে ব্রঙ্গরূপে ভাবনা, 
ভক্তিমার্গের অঙ্গীভূত। জ্ঞানমার্গের সাধক কেবল আপনাকেই ব্রহ্মরূপে 
ভাবনা করেন এবং জগৎকে অনাত্ম বলির! পরিহার করেন। ভক্তিমার্গের 
সাধকের নিকট অনাত্ম বলিয়া কিছুই নাই; তিনি আপনাকে যেমন ব্ৰহ্ম 
হইতে অভিন্নরূপে ভাবনা করেন, তদ্ৰূপ পরিদৃশ্তমান সমস্ত জগৎকেও ব্ৰহ্ম 
হইতে অভিন্ন বলিয়া ভাবনা করেন, এবং ব্ৰহ্মকে জীব ও জগদতীত 
সৰ্ব্বজ্ঞ সর্বশক্তিমান অচ্যুত আনন্দময় বলিয়াও চিন্তা করেন। এই 
ভক্তিমার্গের উপাসনাকে কেবল সগুণ উপাঁসনা বলিয়া ব্যাখ্যা করা 
সমীচীন নহে। ভক্তিমাৰ্গের উপাসনা ত্ৰিবিধ অঙ্গে পূর্ণ; জগৎকে 
ব্ৰহ্ম্মপে দর্শন ইহার একটি অঙ্গ ; জীবকে ব্ৰহ্মজপে ভাবনা ইহার দ্বিতীয় 
অঙ্গ, এবং জীব ও জগৎ হইতে অতীত, সৰ্ব্বজ্ঞ সর্বশক্তিমান ও সর্ববাশ্রর 
ও আনন্দময়রূপে বন্গের ধ্যান ইহার তৃতীয় অঙ্গ । উপাসনার প্রথম ছুই 


83 বেদান্ত-দৰ্শন। 


অঙ্গের দ্বারা সাধকের চিত্ত সর্বতোভাবে নিৰ্ম্মল হয়, তৃতীয় অঙ্গের দ্বারা 
ব্ৰহ্মসাক্ষাংকার লাভ হয়। ভক্তের নিকট ব্রহ্ম সগুণ ও নিগুণ উভয়ই ; 
জাগতিক কোন বস্তই কেবল গুণাত্মক নহে; ব্ৰহ্ম হইতে বিচ্ছিন্ন হইয়া গুণ 
অবস্থিতি করিতে পারে না; কারণ গুণের স্বাতন্ত্য বেদান্তশীস্ত্রে নিষিদ্ধ 
ভইয়াছে। সুতরাং ভক্তদাধক বে কোন মৃত্তিদর্শন করেন, তাহাই ব্ৰহ্ম 
বলিয়া তৎপ্রতি স্বভাবতঃ প্রেমযুক্ত হয়েন। এইকপে সৰ্ব্ববিধ দ্বৈতধারণ| 
৪ অসুয়াবিবজ্জিত হইয়। চিত্ত নিৰ্ম্মল হইলে, পরত্রঙ্গে সম্যক নিষ্ঠার উদয় 
হর; ইহাই পরাভক্তি বলিয়া শাস্ত্রে উল্লিখিত হইয়াছে, এবং ইহারই দ্বারা 
পরবরহ্মদাক্ষাৎকার লাভ হয়। ব্ৰহ্মসুত্ৰেও বেদব্যাস এই ত্ৰিবিধ উপাসনাই 
মোক্ষসাধনের উপায় বলিয়া ব্যাখ্যাত করিয়াছেন। (বেদান্ত হুত্রের ১ম 
অধ্যায়ের ১ম পাদের শেষ সুত্ৰ এবং তৃতীয় অধ্যায় ২য় পাদ ২৪ সুত্ৰ 
প্রন্ৃৃতি দ্রষ্টব্য। ভক্তির প্রাথমিক অবস্থাকে “সাধন ভক্তি” বলে। ইহার 
দ্বার! চিত্তের প্রসারণ হইয়া চিত্ত অনন্ততা প্রাপ্ত হইলে, পরে “পরাভক্তি”- 
নামক ভক্তির শেষ অবস্থা উপস্থিত হয়। এই পরাভদ্তির দ্বারাই পরব্ৰঙ্গের 
সাক্ষাৎকার হয়। শ্রীমণ্তগবদগীতায়ও এই পরাভক্তিই যে ব্ৰহ্মসাক্ষাৎকাৰের 
উপায় তাহা শ্রীমদ্ভগবদগীতায় ভগবান্‌ বেদব্যাস ভগবছক্তি প্রসঙ্গে স্পষ্ট- 
রূপে বর্ণনা করিয়াছেন, যথা | 


গ্ৰদ্ধভূতঃ প্ৰসন্নাত্ম। ন শোচতি ন কাজ্ষতি । 
সমঃ সৰ্ব্বেষু ভূতেষু মন্তক্তিং লভতে পরাম্‌ ॥ ১৮শ অঃ ৫৪ । 
ভক্তা মামতিজানাতি যাবান্‌ যশ্চান্মি তত্তবতঃ । 
ততো মাং তত্বুতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম্‌ ॥ ১৮শ অঃ ৫৫1 
অন্তার্থ :_আমি ব্ৰহ্ম হইতে অভিন্ন, এইরূপ নিশ্চয় বুদ্ধিতে (বহ্মরূপে) 
অবস্থিত প্রনন্নচিত্ত পুরুষ কোন বিষয়ে শোক করেন না, কিছুই আকাজ্জা 


বেদান্ত-দৰ্শন । ৪৫ 


করেন না; সর্ব্বভূতে তাহার ব্ৰহ্মবুদ্ধি হওয়াতে তিনি সম্যক সমদৰ্শী হয়েন, 
(“অনায্মা” বলিয়া তাঁহার পক্ষে কিছুই পরিহাধ্য নহে)। এইরূপ 
অবস্থাপন্ন পুরুষই মংসম্বন্ধিনী পরাভক্তি লাভ করেন ॥ ১৮শ অধ্যায় 
৫৪ শ্লোক ॥ ভক্ত আমার যথাৰ্থ স্বরূপ (পরম বিভুস্বভাব, সৰ্ব্বৈশ্বৰ্্যসম্পন্ন 
চিদানন্দময়রূপ ) সর্বতত্বের সহিত এই পরাভক্তি ছারা জ্ঞাত হইলেই 
আমাতে প্রবেশ করেন । ১৮ শ অঃ ৫৫ শ্লোক। 

তবে দ্বৈতবুদ্ধিতে কোন বিশেষ মৃত্তিকে ব্রহ্মরূপে উপাসনার সাক্ষাৎসম্বন্ধে 
মোক্ষদাতৃত্বের অভাব আছে, ইহ! অবশ্য স্বীকার করিতে হইবে । শ্রুতি 
ও স্মৃতিবাক্যসকল নিবিষ্টচিত্তে পধ্যালোচন| করিলেই তাহা উপপন্ন হইবে; 
এবং শ্রীভগবাম বেদব্যাসও তাহাই ব্রহ্মস্থত্রে প্রতিপন্ন করিয়াছেন। পরন্থ 
শ্রুতি ও স্থৃতির উল্লিখিত ততসম্বন্ধীয় বাক্য দার! কেবল “অহং ব্ৰহ্ম" ইত্যাকার 
ভাবনারূপ জ্ঞান-যোগই একমাত্র মোক্ষ-সাধনোপার বলিয়া অবধারিত হয় 
না; স্থৃতরাৎ শ্রীমচ্ছচ্করাচার্যের এতত্সম্বন্ধীয় মতও সমীচীন বলিয়া গ্রহণ 
করা যাঁর না। দ্বৈতভাবে ভগবদ্ধিগ্রহের ব্ৰহ্মজ্ঞানে উপাসনা সাক্ষাত্সম্বন্ধে 
মোক্ষপ্রদ না হইলেও তাহা চিত্তের নিৰ্ম্মলত| সাধন করিয়া জ্ঞানযোগাপেক্ষা 
অপেক্ষাকৃত অল্প সময়ে ও অল্প কষ্টে অদ্বৈতজ্ঞান উৎপাদন করে, এই 
অদ্বৈতজ্ঞান প্রতিষ্ঠিত হইলে, পরাভক্তির আপনা হইতে উদয় হয়, এবং 
সাধক অবশেষে ব্ৰহ্মসাক্ষাতকার প্রাপ্ত হইয়া মোক্ষ লাভ করেন। আত্মা" 
নাত্মবিচার- প্রধান জ্ঞানযোগদ্ধারাও মোক্ষ সাধিত হইতে পারে, সন্দেহ নাই; 
পরন্থ এই প্রণালীর সাধন অতি কঠিন; তাহা শ্রীমদ্ভগবদগীতার পঞ্চমাধ্যায়েও 
বিশেবরূপে বিবৃত হইয়াছে । পরন্ত কেবল জ্ঞানযোগই যে মোক্ষলাভের 
উপায়, তাহ। কোন প্রমাণ দ্বারা স্থিরীকৃত হর না। বেদব্যাস পাতঞ্জলদর্শনের 
ভাম্যে জ্ঞানযোগ বিশেষরূপে ব্যাখ্যা করিয়াছেন । পরন্ত স্বরচিত বেদান্তদৰ্শনে 
তিনি ভক্তিযোগই প্রশস্ত সাধনোপার বলিয়! বর্ণনা: করিয়াছেন। ৩ অঃ 


৪৬ বেদান্ত-দৰ্শন। 


২প৷ ২৪ স্থ; ১অঃ ১পা ৩২ সু ইত্যাদি দ্রষ্টব্য। পাতঞ্জল ভাষ্যেও 
“ঈশ্বরপ্রণিধানাৎ” ইত্যাদি সুত্র ব্যাখ্যানে ভক্তিযোগ যে অতিণীপ্র ফলোৎ- 
পাদন করে, তাহা ভাষ্যকার বর্ণনা করিয়াছেন; পরন্ত পাতঞ্জলদর্শন 
প্রধানতঃ জ্ঞানমাগীয় গ্রন্থ বলিয়া তাহাতে জ্ঞানযোগেরই বিস্তৃত বর্ণনা করা 
হইয়াছে । অতএব সাখখ্যদর্শন ও পাতঞ্জল দৰ্শন জ্ঞানযোগীদের উপাদেয়; 
রহ্স্ত্র ভক্তিমান্‌ যোগিসকলের বিশেষ উপাদেয় ৷ 

এইক্ষণ ব্ৰহ্মজ্ঞদিগের শেষ গতি বিষয়ে কিঞ্চিৎ বর্ণনা করিয়া এই ভূমিকা! 
সমাপন করা যাইতেছে । তৎসম্বন্ধে শ্রীমচ্ছস্করাচার্যের সিদ্ধান্ত এই যে, দেহের 
অন্তকাল উপস্থিত হইলে, দেহ পতিত হইয়া যায়; ব্ৰহ্ম্ঞ পুরুবের পূর্ণ- 
ব্ৰহ্মত্ব থাকা হেতু, তাহাদের জীবত্বের একেবারে বিলয় ঘটে। ব্ৰহ্মত 
আছেনই ; তিনি যেমন আছেন, তদ্রপই থাকেন; অবিদ্যা হেতু তীহাতেই 
শরীর ও শরীরাশ্রিত জীবত্ব প্রকাশিত হইয়াছিল, অবিদ্যা বিনাশে তাহা সম্যক 
বিনষ্ট হয়; তাহার আর কিছু থাকেনা । ভ্রমবশতঃই রজ্জবতে সর্পবুদ্ধি হইয়া 
থাকে; সেই ভ্ৰম দূর হইলে, যেমন সর্পের অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়, রজ্জু 
যেমন পূৰ্ব্বে ছিল, তদ্রপই থাকে; তদ্দপ অবিদ্ব| হেতুই ব্ৰহ্ধে জীবত্ব 
প্রকাশিত হইয়াছিল; অবিষ্ঠা-বিনাশে শরীরাশ্ৰিত ও জীবত্বের সম্পূর্ণ বিনাশ 
হয়; ব্ৰহ্ম ত যদ্ৰপ নিত্য আছেন, তদ্রপই থাকেন । 

প্রীমচ্ছঞ্করাচার্য্যের এই মত যে শ্রুতি ও বহ্মকুত্ৰের একান্ত বিরোধী, তাহ| 
এইক্ষণে সংক্ষেপে প্রদর্শন করা যাইতেছে। 

ছান্দোগ্যোপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ১৪শ খণ্ডে ব্ৰহ্মজ্ঞ জীবিত স্থুল- 
দেহধারী পুরুষের সম্বন্ধে উল্লিখিত আছে যে “তস্য তাবদেব চিৎ যাবর়- 
বিমোক্ষ্েহ্থ সম্পৎস্তে”_তীহার (স্বীয় আঁত্মস্বরূপ লাভ করিতে ) তাঁবৎ- 

' কালই বিলম্ব যাবংকাল প্রারন্ধ কৰ্ম্ম (দৈহপাতের দ্বার!) ক্ষয় প্রাপ্ত না হয়। 

তৎপরে তিনি আত্মস্বরূপ প্রাপ্ত হয়েন। এই দেহ প্রারন্ধ কৰ্ম্মেরহ ফল, 


বেদান্ত-দৰ্শন। ৪৭ 


প্রারন্ধ কৰ্ম্ম ক্ষয় প্রাপ্ত হইলেই দেহপাতও ঘটিয়া থাকে এবং তংপরে তিনি 
স্বীয় আত্মস্বূপ লাভ করেন। এই শ্রুতির অর্থ সম্বন্ধে কোন মতান্তর নাই৷ 
পরন্থ ব্রহ্মদর্শন হইলেই যথাৰ্থ ব্ৰহ্ম্ঞ বলা যায়। কিন্তু ব্ৰহ্মদৰ্শন হইলে মুণ্ডক 
প্রভৃতি শ্ৰুতি (২য় মু ২য় খণ্ড ৮) বলিয়াছেন “ক্ষীয়ন্তে চান্ত কৰ্ম্মাণি তশ্মিন 
দুষ্টে পরাবরে” ( ব্ৰহ্মদৰ্শা পুরুষের সমস্ত কৰ্ম্ম ক্ষয় প্রাপ্ত হয়।) কিন্তু সমস্ত 
কৰ্ম্মই ক্ষয়প্ৰাপ্ত হইলে ব্ৰহ্মদৰ্শন হওয়া মাত্রই ব্রহ্মজ্ঞের শরীর পাত হওয়া 
উচিত৷ কারণ, শরীর কৰ্ম্মভোগের নিমিত্তই হুষ্ট। কিন্তু সূৰ্ব্বোক্ত “তন্তু 
তাবদেব চিরং যাবন্ন বিমোক্ষ্যেহথ সম্পংস্তে” এই ছান্দোগ্য শ্রুতি বলিয়াছেন 
যে, তখনও কৰ্ম্মবন্ধন একেবারে বিনষ্ট হয় না; তন্নিমিত্ত শরীর পাত হর না) 
কৰ্ম্ম শেষ হইয়া শরীর পাত হইলে, তিনি বিমুক্ত আত্মস্বরূপ লাভ করেন। 
এই দৃষ্টতঃ বিরোধ বস্তুতঃ বিরোধ নহে, ইহা ভগবান্‌ বেদব্যাস ৪র্থ অধ্যায়ের 
১ম পাঁদের ১৫শ সুত্রে এইরূপে ব্যাখ্যা করিয়াছেন বে *্ক্ষীয়ন্তে চাস্ত 
কৰ্ম্মাণি” বাক্যে যে কর্মের ক্ষয়ের কথা উল্লিখিত হইয়াছে, তাহার অর্থ এই 
যে, ইহ জন্মকৃত সমস্ত কৰ্ম্ম এবং জন্মান্তৱের কৃত সমস্ত সঞ্চিত কৰ্ম্ম ব্ৰহ্মদৰ্শনে 
ক্ষয়প্ৰাপ্ত হয়। কিন্তু প্রাৱন্ধ কৰ্ম্ম ( ফলোস্মুখী জন্মান্তরের কৰ্ম্ম যাহা ভোগ 
দিবার নিমিত্ত এই দেহকে স্থষ্টি করির! প্রাহুর্ভূত হইয়াছে, তাহা ব্ৰহ্মদৰ্শনে 
বিলুপ্ত হয় না; তাহা ভোগের দ্বারা ক্ষয় হইলে দেহের পতন হয়, তৎপরে 
বন্ষজ্ঞপুরুব নিজ স্বভাবিক আত্মরূপ প্রাপ্ত হয়েন। 

ব্ৰহ্মজ্ঞগণ ব্ৰহ্মকেই জগন্নিয়ন্তা বলিয়া জ্ঞাত হয়েন ; সুতরাং নিজ দেহকৃত 
কৰ্ম্মসকলে অনাত্মবুদ্ধি হওয়াতে, দেহধারী থাকা অবস্থায় বহ্মজ্ঞপুরুষ যে সকল 
প’প অথবা পুণ্য কৰ্ম্ম করেন, তাহাতে তীহার! কোন প্রকারে লিপ্ত হরেন 
না। ছান্দোগ্যোপনিষদের ৪র্থ অধ্যায়ের ১৪ খণ্ডে উক্ত আছে “যথ৷ পুষ্কর- 
পলাশ আপে! ন গ্রিষ্ন্ত, 'এবম্ববিদি পাপং কৰ্ম্ম ন গ্রিব্যতে” ( পদ্মপত্ৰ 
যেমন জল লিপ্ত হয় ন৷,--আথচ জল পদ্মপত্ৰে সংলগ্ন থাকে---তদ্ৰপ ব্ৰহ্মজ্ঞেও 


৪৮ বেদাস্ত-দর্শন । 


কোন পাপ লিপ্ত হয় না)। কিন্তু কৰ্ম্ম কৃত হইলে, তাহার ফল ন! দিয়া 
কখন ক্ষয় প্রাপ্ত হইতে পারে না; অথচ ব্রঙ্গঙ্ঞ পুরুষ তাহা৷ করিয়াও স্বয়ং 
নিলিপ্ত থাকাতে তাঁহার উপর ওঁ সকল কৰ্ম্ম কোন কাৰ্য্য করিতে পারে না। 
এই সম্বন্ধে শ্রুতি বলিয়াছেন যে, ব্রহ্মজ্ঞপুরুষগণের স্থূল দেহের পতনের পরই 
তাহাদের সুক্ষ্ম দেহেরও পতন হয় না; এ সুক্ষ্ম দেহ : অবলম্বনে তাহারা দেব- 
ধানগতি প্রাপ্ত হইয়া অর্টিচরাদি মার্গে বহ্মলোকে গমন করেন; বিরজা! 
নামক নদীকে তাঁহার! গমনকালে প্রাপ্ত হয়েন; উহা উত্তীর্ণ হইবার সময়, এ 
সকল পাপপুণ্য সংস্কার, যাহা তাহাদের সক্ষম শরীরকে আশ্রয় করিয়া বৰ্তমান 
থাকে, তাহা এঁ শরীর হইতে বিধুক্ত হইয়| যায়, এবং ব্ৰহ্মজ্ঞপুৰ্ুষগণের ছেষ্টা 
সকলকে তীঁহাদের কৃত পাঁপনকল আশ্রয় করে, এবং তাহাদের বন্ধুজনকে 
তাহাদের পুণ্যসকল আশ্রয় করে; তাহারা এ সকল ভোগ করিয়া থাকে। 
যথ৷ কৌধীতকী শ্রুতি ইহা বর্ণনা করিতে গিরা বলিয়াছেন “স আগচ্ছতি 
বিরজাং নদীং ; তাং মনসৈবাতোতি। তত স্থকবৃতদুষ্কৃতে ধূক্ুতে। তন্তু প্রিয়! 
জ্ঞাতয়ঃ সুক্ৃতমুপয়ন্ত্যপ্রিয়া দুষ্ধ তম্” (তিনি বিরজা নামক নদী প্রাপ্ত হয়েন, 
তাহা মনের (স্বল্প) দ্বারা উত্তীর্ণ হয়েন; তথায় তিনি পুণ্যপাপকে পরিত্যাগ 
করেন, খর নদী তাহা ধৌত করে; তাঁহার প্রিয় . বন্ধুগণ স্ুকৃতসকল প্রাপ্ত 
হয়, এবং ভীঁহার বিদ্বেষী সকল তাঁহার ছুক্কতকে লাভ করে )। ব্রহ্মলোকে 
পৌছিবার পর তাহাদের সুক্মদেহের সহিত যে আত্মভাব ছিল, তাহাও বিনষ্ট 
হয়, এবং তখন তাঁহারা স্বীয় আত্মন্নপে ( চিজ্পে ) প্রতিষ্ঠা লাভ করেন। 
বাস্তবিক স্থল অথবা সুন্ম শরীরধারী যে পর্য্যন্ত ব্রহ্মজ্ঞপুরুষ থাকেন, সেই 
পর্য্যন্ত তন্তৎ শরীরনিষ্ঠ কৰ্ম্ম সংস্কার থাকাতে, তাহাদের কৰ্ম্মাধীনত৷ সম্পূর্ণ- 
রূপে পরিত্যক্ত হয় ন।; সুতরাং সাধারণ কর্মের সহিত তীঁহ!'দের অলিপ্ততা 
উপজাত হইলেও, তত্তৎদেহনিষ্ঠ সংস্কারের অস্তিত্ব হেতু প্রিরাপ্রির বোধ 
সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় না, এবং নিরবচ্ছিন্ন আনন্দময়তাঁও লব্ধ হয় ন৷ ৷ শিষ্য 


বেদাস্ত-দর্শন | ৪৯ 


ইন্দুকে প্রঙ্গাপতি ব্ৰহ্মবিদ্ধ| উপদেশ করিতে গিয়| বলিয়াছিলেন “মঘবন্র্ত্যং 
বা ইদং শরীরং......ন বৈ সশরীরন্ত সতঃ প্রিয়াপ্রিয়য়োরপহতিরস্ত্যশরীরং 
বাব সন্তৎ ন প্ৰিয়াপ্ৰিয়ে স্পুশতঃ ৷” (হে ইন্দ্র! এই শরীর নিশ্চয়ই বিনাঁশ- 
শাল,.....সশরীর (শরীরধুক্ত ) থাকিতে প্রিয়াপ্রিয়ের (সম্পূর্ণ) বিনাশ 
কখন হর না! অশরীর ( শরীর বিধুক্ত ) হইলে প্রিয়াপ্রিয় কিছু স্পর্শ করে 
না। (ছান্দোগ্য ৮ম অঃ ১২শ খ ১ম বাক্য )। মোক্ষগ্রাপ্ত জীব কিরূপে 
দেহের সহিত একত্বভাব, সুতরাং স্বীয় স্বরূপে অনবস্থিতি পরিত্যাগ করেন, 
তাহা তৎপরবর্তী ২য় ও ৩য় বাক্যে প্রজাপতি স্পষ্ট করিতে গিয়া, এই দৃষ্টান্ত 
দিয়াছেন যে, “অশরীরো বায়ুরভ্রং বিদ্যুৎ স্তনয়িত্বরশযীরাণ্যেতানি, 
তদ্যথৈতান্তমুগ্নাদাকাশ৷৬ সমুখায় পরং জ্যোতিরুপসম্পন্থ স্বেন স্বেন 
রূপেণাভিনিপ্পপ্বন্তে” (২য় বাকা )। অর্থাৎ ( বায়ু ) যখন আকাশের সহিত 
মিলিত. থাকে, তখন ইহা আকাশের সহিত এক হইয়া থাকে, স্বীয় 
স্বরূপের আকাশ হইতে ভেদ থাকে না; আকাশ অশরীর ; স্থৃতরাৎ বায়ু (ও 
তখন ) অশরীর থাকে ; এইরূপ অভ্ৰ, 'বছ্যৎ এবং মেঘও অশরীরই থাকে । 
কিন্তু ইহারা যেমন আকাশ হইতে উত্থিত হইয়া:পরম জ্যোতিৰ্ম্ময় হু্য্যতাপ 
প্রাপ্ত হইয়া, স্বীর স্বীয় বায়ু অত্র প্ৰভৃতি রূপে অভিব্যক্ত হয়); “এবমেবৈষ 
সম্প্রসাদোহম্মাচ্ছরীরাৎ সমুখায় পরং জ্যোতিরুপসম্পগ্য স্বেন রূপেণাভিনিষ্প- * 
দ্যতে স উত্তমপুরুষ£” (৩য় বাক্য )। অর্থাৎ [ তদ্ৰূপ ব্ৰহ্মদৰ্ণন লাভে এই 
সুপ্রসন্ন জীব ( “নশ্প্রদাদ” ) এই শরীর হইতে সমুখিত হইয়া, সৰ্ব্বপ্রকাশক 
প্রমাত্মাকে প্রাপ্ত হইয়া স্বীয় স্বাভাবিক রূপে ( স্বীয় চিদ্রপে) স্থিতি লাভ 
করেন৷ তিনি তখন (দেহ-সন্বন্ধ-বিনিন্থ্ক্ত ) উত্তমপুরুষ রূপে স্থিত হয়েন ]। 
এবঞ্চ ছান্দোগ্যোপনিষদের অষ্টম অধ্যায়ের প্রারম্ভে দহর ব্রক্মবিহার 
উপদেশান্তে হৃদিস্থ আত্মার অপহত-পাপ্|ত্ব এবং সত্যসঙ্কল্পত্বাদি গুণ বর্ণনা 
করিরা, প্রথম খণ্ডের শেষভাগে শ্রুতি বলিয়াছেন “ঘ ইহাত্মানম্বিদ্য 
৪ 


৫০ বেদান্ত-দৰ্শন। 


ব্ৰজন্তোত্াংশ্চ সত্যান্‌ কামাংস্তেষাং সৰ্ব্বেষু লোকেযু কামচারে| ভবতি ৷” 
(বাহারা আত্মাকে এবং আত্মার সত্যকামাদি গুণকে অবগত হইয়া প্রয়াণ 
করেন, দেহ পরিত্যাগ করিয়া গত হয়েন তাঁহার! সমস্ত লোকে কামচার হয়েন 
_যথেচ্ছক্রমে সমস্ত লোকে বিহার করিতে পারেন )। তাঁহাদের :কামচারত্ 
কিরূপ, তাহ| ২য় খণ্ডে উদদাহরণের দ্বারা বর্ণনা! করিয়া, অবশেষে এ খণ্ডের 
শেষ বাক্যে শ্ৰুতি বলিয়াছেন “যং যমন্তমভিকাঁমো ভবতি, যং কামং 
কাময়তে, সোহন্ত সঙ্গল্নাদেব সমুত্তিষ্ঠতি, তেন সম্পন্নো মহীয়তে ৷” (তিনি ষে 
যে বিষয়ে অভিলাযযুক্ত হয়েন, যে কিছু কামন| করেন, তত্সমস্ত তাঁহার 
ইচ্ছামাত্র উপস্থিত হয়, তিনি তাহা লাভ করিয়া গ্রীতিযুক্ত হয়েন )। তৎপরে 
৩য় খণ্ডের প্রথমে ছুই বাক্যে বলা হইয়াছে যে, জীবের বিশুদ্ধ স্বরূপগত এই 
সকল সত্যসঙ্কল্পাদি গুণ অজ্ঞান দ্বারা আবৃত থাকাতে তাহাদের কামনা সকল 
পূৰ্ণ হয় না। অতঃপর ৩য় বাক্যে বল! হইয়াছে যে, এই আত্মা হৃদয়েই 
অ'ছেন; তিনি তথায় আছেন বলিয়াই ইহার ‘হৃদয়’ নাম হইয়াছে ( হৃদি 
অয়ম্‌ ইতি হৃদয়ঃ)। এই প্রকার হৃদয়স্থ আত্মাকে যিনি জানিয়াছেন, তিনি 
প্রত্যহ (সুযুপ্তিকালে ) স্বৰ্গলোক প্রাপ্ত হয়েন অর্থাৎ আনন্দময়তা লাভ 
করেন--‘সংসম্পন্ন’ হয়েন। অতঃপর ৪র্থ বাক্যে বল! হইয়াছে “অথ ষ এষ 
সম্প্রসাদে'হন্ম“চ্ছবীরাৎ সমুখায় পরং“জা'তিরুপসম্পদ্ঠ স্বৈন রূপেণাভিনিষ্পগ্ভত, 
এষ আত্মেতি, হোবাচৈতদমৃতমভয়মেতদ্‌ ব্ন্ধেতি, তস্ত বা এতন্ত ব্ৰহ্মণো 
নাম সতামিতি।” অর্থাৎ যিনি হদয়স্থ পরমাত্মাকে জ্ঞাত হইয়| প্রসন্নচিত্ত 
হইয়াছেন, সেই সমাক্‌ প্রসন্নতাপ্রাপ্ত জীব ( সম্প্রসাঁদ ) এই শরীর হইতে 
সমুখিত হইয়া, সর্ধপ্রকাশক পরমাম্মাকে প্ৰাপ্ত হইয়া “স্বীয়” (বিশুদ্ধ চিন্ময় ) 
রূপে স্থিত হয়েন ; ইনি আত্মা হয়েন ; ইহা (ভগবান সনতকুমার ) বলিরা- 
ছিলেন। ইনি অমৃত, অভয় হয়েন এবং ব্রন্মরূপে স্থিত হয়েন। সেই 
ব্রহ্গের নাম সত্য। 


বেদান্ত-দৰ্শন । ৫১ 


দহরবিপ্যা প্রকরণের এই শেষেক্তি বাক্য এবং ১২শ খণ্ডের উল্লিখিত 
পূৰ্ব্বোক্ত প্রজাপতির বাক্য মিলাইয়! দেখিলে, তাহা ঠিক একই বাক্য বলিয়া 
দুষ্ট হইবে । অতএব উভয় বাকাস্থ “সম্প্রসাদ” শব্দের অর্থ যে পূৰ্ণ ব্ৰহ্জ্ঞ 
পুরুষ ইহাতে সন্দেহ থাকিতে পারে না এবং পূৰ্ব্বোদ্ধ,ত সমস্ত বাক্যার্থ 
বিচারের দ্বারা ইহাই সিদ্ধান্ত হয় যে, ব্ৰহ্মবিৎ পুরুষ দেহান্তে দেহ হইতে 
উখিত হইয়া স্বীয় চিন্ময় রূপে অবিচলিত প্রতিষ্ঠা লাভ করেন এবং সৰ্ব্বত 
সত্যসঙ্কল্প হয়েন। “যে ইহাম্মানমন্ুবিদ্য ব্জন্তি” ইত্যাদি পূর্ববোদ্ধ'ত বাক্যে 
ব্ৰহ্মজ্ঞের স্বলশরীর পরিত্যাগ করিয়! যাওয়! স্পষ্টর্ূপেই উল্লিখিত হইয়াছে ; 
অপর বাক্যনকলেরও সার এই । পরন্ত তাহারা জীবিতে ব্রহ্মসাক্ষাংকার 
লাভ ক্রিলেও, সংস্কাররূপে তাঁহাদের প্রারন্ধ কৰ্ম্ম থাকিয়া যায়; তর্নিমিত্ত 
তাহাদের শরীর তৎক্ষণাৎ পতিত না হইয়া জীবিত থাকে, ইহা শ্রুতিমূলে 
পুর্বে প্রদর্শিত হইয়াছে । অতএব দেহধারী ব্ৰহ্মজ্ঞের দেহাত্মবুদ্ধি একেবারে 
বিনষ্ট হয় না। যেমন বালক কোন এক স্থানে গেলে, তাহার কোন প্রকার 
অনিষ্টাশঙ্কা আছে দেখিয়া, তথায় এক ভূত বাস করে বলিয়া মাতা তাহার 
সংস্কার জন্মাইয়া, তাহাকে তথায় যাইতে নিবৃত্ত করেন; পরে বয়ঃপ্রাঞ্থ 
হইলে তথায় কৌন ভূত না থাকা নিশ্চিতরূপে জানিলেও, পূৰ্ব্ব সংস্কার বশতঃ 
তথায় রাত্রি কালে একাকী যাইতে কিছুকাল কিছু কিছু ভয় উপস্থিত হয় এবং 
ভয় উপস্থিত হইলে শরীরে তাহার কার্য আপন! হইতেই অবশ্য হয়, তদ্রপই 
ব্ৰহ্মজ্ঞ হইয়| আপনাকে অচেতন প্রকৃতিক দেহ হইতে ভিন্ন চিন্রপ বলিয়া 
নিশ্চিতরূপে জ্ঞাত হইলে, পূর্বের বহুদিনের দেহাত্মভাব-রূপ দৃঢ় 
সংস্কার একেবারে হঠাৎ বিনষ্ট হইয়া যায় না; এই সংস্কার অবশ্য এমন 
শিথিল হয় যে, তন্নিমিত্ত তৎকালি-কৃত কৰ্ম্মসকল আর নূতন সংস্কারের সৃষ্টি 
করিয়া জন্মান্তর-দংঘটন করিতে সমর্থ হয় ন|। কিন্তু তথাপি সংস্কাররূপে 
এই দেহাত্মবুদ্ধি কিঞ্চিং থাকিয়াই যায়। বিধাতার এই নিয়মের দ্বারা 


৫২ বেদান্ত-দর্শন । 


সাংসারিক লোকের কল্যাঁণই সাধিত হয়; কারণ জীবিত ব্ৰহ্মজ্ঞগণ ব্ৰহ্মবিষয়ে 
আচার্য্য হইয়া অপরের মোক্ষের পথ খুলিয়া দিতে পারেন। পক্ষান্তরে এই 
সকল ‘কৰ্ম্ম ব্ৰহ্মজ্ঞদিগের নিজের কোন অনিষ্টনাধনও করিতে পারেন৷; 
তাহারা দেহ পরিত্যাগ করিয়া, তাহ! হইতে উত্থিত হইয়া, সেই পরমপদই' 
লাভ করেন। অতএবই পূৰ্ব্বোদ্ধত প্রজগাপতি-বাক্যে “অশরীর” হইলেই 
ব্ৰহ্মজ্ঞগণ স্বীয় বিশুদ্ধ চিন্ময়ূপে স্থিত হয়েন বলিয়া উপদেশ করা 
হইয়াছে, এবং দহরবিগ্যাপ্রকরণে শ্রীভগবান সনৎকুমারের উপদেশও 
এইরূপই ৷ 

ব্ৰহ্মজ্ঞ পূরুষগণ স্থূল দেহ পরিত্যাগান্তে যে “স্বীয়” স্বাভাবিক চিন্ময় রূপ 
প্রাপ্ত হয়েন, ইহা পুর্বোন্ধুত শ্রতিদকল উপদেশ করিলেন ; কিন্তু স্থূল শরীর 
পরিত্যাগান্তে কি প্রকারে তাহা প্রাপ্ত হয়েন, তাহা এ সকল শ্ৰুতি বিশদরূপে 
বর্ণনা করেন নাই! তাহা অন্ঠান্ত শ্রুতিবাক্যে বর্ণিত হইয়াছে। যথা 
ছান্দোগ্যেপিনিষদের ক্ল অষ্টম অধ্যায়েরই ৬ষ্ঠ খণ্ডে ৫ম ও ৬ষ্ঠ বাক্যে উক্ত: 
আছে যে, “অথ যত্ৰৈতদম্বাচ্ছরীর দুক্রামত্যঘৈতৈরেব রশ্মিভিরদ্ধমাক্রমতে ; 
স ওমিতি বা তে! হা মীরতে ; স যাবৎ ক্ষিপ্যেন্মনস্তাবদা দিত্যং গচ্ছত্যেতদৈ 
খলু লোকদ্বারং বিদ্যুৎ প্রপদনৎ নিরোধোহবিদুষাম্‌। ৫ ॥ 

শতঞ্চৈক৷ চ হ্ৃদয়গ্ত নাড্য, স্তাসাং মূদ্ধানমভিনিস্যেতৈকা ৷ তয়োৰ্দ্ধমায়ান্ন- 
মৃতত্বমেতি, বিঘউউষ্া উৎক্ৰমণে ভবস্তি......; ৬ ॥ 

অর্থাৎ অতঃপর ( মৃত্যুকালে ) যখন জীব এই শরীর হইতে বহিৰ্গত হয়, 
তখন (সে অন্রঙ্গজ্ঞ বৈদিক কর্মানুষ্ঠায়ী হইলে) পূৰ্ব্বোক্ত সূৰ্য্যরশ্ি দ্বারা উদ্দে 
স্বৰ্গাদি লোকে গমন করে; এবঞ্ (যদি তিনি ব্রন্ধজ্ঞপুরুষ হয়েন তবে ; 
ওঁকার (ধ্যান ) পূৰ্ব্বক আরও উর্দ্ধে গমন করেন। মনকে আদিত্যে প্রেরণ 
করিতে যে সময় লাগে, তত অন্ন সময়ে (অর্থাৎ খুব অল্প সময়ে ) তিনি 
আদিত্যকে প্রান্ত হয়েন। এই আদিতাই ব্রহ্লোক-প্রাপ্ডিবিষয়ে ব্ৰহ্মজ্ঞ- 


বেদান্ত-দৰ্শন । তে 


পুরুষের পক্ষে দ্বার স্বরূপ, আর অবন্ধজ্ঞ কন্মীদিগের পক্ষে নিরোধ ( প্রতি- 
বদ্ধকের নিমিত্ত কবাট ) স্বরূপ ॥ ৫ 
হৃদয়ের (মধ্যে) একশত একটি নাড়ী আছে, তন্মধ্যে একটি নাড়ী 
উদ্ধদিকে মস্তকের দিকে উঠিয়াছে। এ নাড়ীপথে উত্থিত হইয়া, উদ্ধে 
“গমন করিয়া, ব্ৰহ্মজ্ঞ পুরুষ অমৃতত্ব লাভ করেন। মর অন্যদিকে অপর 
সকল নাভী গিয়াছে ; এই সকল ( অপর যাহারা অমৃতত্বের অধিকারী নহে, 
তাহাদের ) দেহ হইতে নিক্ষমণের ( নিমিত্ত ) পন্থ। স্বরূপ হয় ॥ ৩॥ 
কঠোপনিযদের ২য় অধ্যায়ের ৩র বল্লীতেও উক্ত ৬ষ্ঠ বাক্যস্থ শ্লোকটি 
বণিত হইয়াছে । ওঁ ৩য় বল্লীর ১৪শ ও ১৫শ শ্লোকে বণিত আছে £- 
যদা সৰ্বেৰ প্রমুচ্যন্তে কামা, যেহস্থ হৃদিস্থিতাঃ। 
অথ মৰ্ত্্যোহস্বতো ভবত্যত্র ব্ৰহ্ম সমন্তে ॥ ১৪ 


যদা সৰ্ব্বে প্রভিণ্তান্তে হদয়স্থোহ গ্ৰন্থয়ঃ। 
অথ মর্কোহমুতো ভবত্যেতাবদনুশাসনম্‌ ৷ ১৫ 
অর্থাৎ যখন সম্পূর্ণরূপে নিষ্কাম হয়েন, তখনই মধ্য জীব অমৃত হয়েন ; 
জীবিতেই (এই দেহে থাকিয়াই ) ব্ৰহ্মকে প্রাপ্ত হয়েন (অথবা ব্ৰহ্ম- 
সাক্ষাৎকার হেতু যে আনন্দ, তাহা ভোগ করেন অশ্ন,তে )। ১৪। 
( বুছদারণ্যকের ৪র্থ অধ্যারের ॥৪র্থ ব্ৰাহ্মণেও এই গ্লোক উক্ত হইয়াছে )। 
যখন হৃদয়ের গ্রন্থিসমন্ত ছির হয়, তখনই জীব অমৃত হয়েন; ইহাই 
নিশ্চিত উপদেশ । 
অতঃপর পূৰ্ব্বে ব্যাখ্যাত পূর্বোক্ত শ্লোকটি বর্ধিত হইয়াছে ; যথা £-- 
শতঞ্চৈকা হৃদয়স্ত নাড্য স্তাসাং মুর্ধীনমভিনিঃস্থতৈকা। 
তয়োদ্বমায়ানমৃতত্মেতি ... +: ত ১৬ 
১৪শ ও ১৫শ শ্লোকে যে অমৃতত্ব লাভের কণা বল৷ হইয়াছে, তাহার 


৫৪ বেদাস্ত-দর্শন । 


সম্পূৰ্ণৰূপে প্রাপ্তি যে মৃত্যুকালে ব্রহ্ম নাড়ী দ্বারা শরীর হইতে নিৰ্গত হইয়া 
হয়, তাহা স্পষ্ট করিয়া ১৬শ শ্লোকে শ্ৰুতি উপদেশ করিলেন। সমস্ত 
কামনা দূরীভূত হইলে হৃদয়গ্রন্থি ছিন্ন হয়, এবং মৃত্যুকালে মূৰ্দ্ধন্য নাড়ী দ্বারা 
উত্ক্ৰাপ্তি হয়, এবং তৎপরে অমৃতত্ব লাভ হয়; ইহাই পূর্বোক্ত তিনটি 
শ্লোকের উপদেশ। জীবিত থাকিতেই যে অমৃতত্ব লাভ হয়, তাহাতে দেহ 
সম্বন্ধ সম্পূৰ্ণ বিলুপ্ত হয় না; এই নিমিত্ত সম্পূর্ণ অমৃতত্ব দেহ হইতে নিঙ্গান্ত 
হইবার পর হয়, ইহাই এতদ্বারা শ্ৰুতি উপদেশ করিলেন। ছান্দোগ্য শ্ৰুতিও 
বলিয়াছেন-_“তন্ত তাবদেব চিরং যাঁবন্ন বিমোক্ষ্যেংখ সম্পৎস্তে” ইহ! পূর্বে 
ব্যাখ্যাত হইয়াছে। অতএব শ্রুতিবাঁক্য বিচারে ইহ! নিশ্চিতরূপে সিদ্ধান্ত 
করা যায় যে, ব্ৰহ্মজ্ঞ পুরুষ মৃত্যুকালে (স্থলদেহের পতনকালে ) সুক্ম্মদেহাব- 
লম্বনে ব্ৰহ্মনাড়ী দ্বারা শরীর হইতে নিঙ্গণন্ত হইয়া হুৰ্খ্যমণ্ডলে গমন করেন । 

কিন্তু সুৰ্য্যমণ্ডল প্রাপ্ডিতেই ব্ৰহ্মজ্ঞের গতির শেষ হয় ন|। কৃর্য্যমগ্ডল 
তাহার গতির দ্বারন্বরূপ মাত্ৰ হয় বলিয়া পূৰ্ব্বোক্ত ছান্দোগ্য শ্ৰুতি উপদেশ 
ক্রিয়াছেন। তৎপরে ব্ৰহ্মজ্ঞের গতি ছান্দৌগ্যোপনিষদের ৪র্থ অধ্যায়ের 
১৫শ খণ্ডে ও কৌধিতকীউপনিষদের প্রথম অধ্যায়ে এবং বুহদারণ্যকের ওষ্ঠ 
অধ্যায়ের ২য় ব্ৰাহ্মণে বিশেষরূপে বণিত হইয়াছে; তাহাতে উক্ত আছে যে 
আদিত্য লোক পার হইয়া, ব্ৰহ্মজ্ঞ পুরুষ অপরাপর লোক অতিক্ৰম করিয়া 
অবশেষে ব্রহ্মলোকে “অমানব” পুরুষের সাহায্যে উপস্থিত হয়েন। তথায় 
উপস্থিত হইবার পর তাহার সুক্ষ দেহনিষ্ঠ সংঙ্কারও একেবারে বিলুপ্ত হইলে, 
তিনি পরত্রহ্মে মিলিত হয়েন এ :ব্রক্মলোকে যাইবার পরই যে তাঁহার 
পূর্ণ বিমুক্তি ঘটে, তাহা মুণ্ডক প্রভৃতি শ্রুতিও উরি বর্ণনা করিয়াছেন! 
যথা ৩য় মুণ্ডকের ২র খণ্ডে উক্ত আছে ঃ-- 

«“বেদান্তবিজ্ঞান-স্থুনিশ্চিতার্থাঃ সন্ন্যাসযোগাদ যতয়ঃ শুদ্ধসত্বাঃ। 

তে ব্ৰহ্মলোকেষু পরান্তকালে পরামৃতাঃ পরিমুচ্যন্তি সর্ব্বে” ॥৬ 


বেদান্ত-দৰ্শন । ৫৫ 


অর্থাৎ বেদান্তবিজ্ঞানলাভে যাহার! জুনিশ্চিতরূপে ব্ৰহ্ম অবগত হইয়াছেন, 
সম্যাস-যোগের দ্বার! ধাহাদের চিত্ত বিশুদ্ধ হইয়াছে, তাঁহারা সকলে দেহান্ত- 
কালে ব্ৰহ্মলোক সকলে (গত হইর1) পরম অমৃতত্ব প্রাপ্ত হইয়া সম্যক্‌ যুক্ত 
হয়েন। 

বস্তুতঃ বরহ্মজ্ঞ পুরুষের স্ুলদেহ-পাতের সঙ্গে সঙ্গেই যে স্থক্ষ্মদেহাত্মক 
সংস্কার সকলও একেবারে বিদুরিত হইবে, ইহার কোন কারণও দৃষ্ট হয় না। 
কোন বিশেষ স্থুলদেহের সহিত জীবের এক জন্মেরই সম্বন্ধ ; কিন্তু একই 
সপ্দেহের সহিত সম্বন্ধ অনাদিকাল হইতে বর্তমান আছে। সুতরাং তদাত্মক 
সংস্কার সকল স্থুলদেহাম্মক সংস্কার হইতে অধিকতর দৃঢ়! অতএব স্থুল- 
দেহাত্মক সংস্কার বিনষ্ট হইবা মাত্রই,ষে সুঙ্মদেহাত্মক সংস্কার বিনষ্ট হইবে, 
তাহারও কোন হেতু নাই। স্থৃতরাৎ স্থূল দেহান্তে সুক্মাদেহাবলম্বনে সুক্মা 
ব্ৰহ্মলোক সকলে বে জীবের গতি শ্রুতি উপদেশ করিয়াছেন, তাহা 
যুক্তিমূলেও সমীচীন বলিয়া মনে হয়। 

পুরাণ সকল বেদান্তেরই অর্থ বিস্তার করিয়াছেন তাহাতে উল্লেখ 
আছে যে, লোক সপ্তসংখ্যক ; যথা (১) ভূর্লোক, (২) ভূবর্লোক, (৩) 
স্বর্লোক, (৪) মহর্লপোক, (৫) জনলোক, (৬) তপোলোক, (৭) 
সত্যলোক। যাহারা সকাম উপাসক, তীহারা সাধারণতঃ দেহান্তে ধুম 
মার্গাবলম্বনে স্বর্লোক পর্য্যন্ত প্রাপ্ত হইয়া, তথায় ভোগের দ্বার৷ তীহাদের 
পুণ্য ক্ষয় হইলে, পুনরায় মর্ত্য ভূর্লোকে আগমন করিয়া, জন্ম গ্রহণ করেন। 
স্বর্লোকের উদ্দেস্থিত মহর্লোককে গুজাপতি-লোক-বলে ; তৎপরে পর পর 
উপরে স্থিত জন, তপঃ ও সত্য লোককে ব্ৰহ্মলোক বলে। ভূর্লোক, 
ভূবর্লোক ও ন্বর্পোক ব্রহ্মার একদিনমাত্র-স্থায়ী, তৎপরে ইহাদের প্রলয় 
ঘটে। নিষ্কাম সাধক বিজ্ঞানের ও উপাসনার তারতম্যান্সাৱে পূর্বোক্ত 


চন 


তিনটি ব্রক্মলোকের মধ্যে কোনটিকে প্রাপ্ত হয়েন। বাহার এ ব্রহ্গলোক 


৫৬ বেদান্ত-দর্শন । 


প্রাপ্ত হয়েন, সাধারণতঃ তীহাদের কাহাকেও আর মন্ত্য ভুর্লোকে আসির! 
জন্মমরণধৰ্ম্ম৷ পাধিব নশ্বর দেহ লাভ করিতে হয় না। ও ব্রহ্মলোককে 
“হিরশ্যগর্ভলোক” বলা যায়। * (১) বাহারা হিরণ্যগর্ভোপাসক, তাহারা 
কল্লান্ত পর্য্যন্ত এ লোকে বাস করিয়া, তখাকার আনন্দ ভোগ করেন ; তথায় 
যাহাদের পর্রন্ধজ্ঞান পূর্ণরূপে স্ফুরণ হয়, তীহার! কল্পান্তে পরবদ্গে প্ৰবিষ্ট 
হইয়া কৈবল্য লাভ করেন; অপরে পুনরায় সৃষ্টি প্রাহুভূত হইলে, ব্ৰহ্ম- 
লোকেই উপজাত হয়েন,_এই মৰ্ত্যলোকে আসেন না। আর যিনি পর- 
বন্ধোপাসক ও জীবিতে ব্ৰহ্মজ্ঞ হয়েন, তিনি স্থূল দেহান্তে পূৰ্ব্বোক্ত 
প্রকারে চরম ব্ৰহ্মলোক প্রাপ্ত হইয়া, তথায় হক্মদেহনিষ্ঠ সংঙ্কারও সম্পূর্ণরূপে 
পরিত্যাগ করেন, এবং পরব্রহ্মকে প্রাপ্ত হুইয়া স্বীয় বিশুদ্ধ চিন্ময়রূপে 
প্ৰতিষ্ঠিত হয়েন। তিনি তৎকালে আপনাকে ব্ৰহ্ম হইতে অভিন্ন বলিয়াই 
বোধ করেন (ব্ৰহ্মক্ত্ৰ, ৪র্থ অঃ ৪র্থ পাদ ১৯শ হুত্ৰ ও ভাষ্য দ্ৰষ্টব্য) । তিনি 
অশরীরী থাকিয়া ব্ৰহ্মানন্দ অনুভব করেন; ইচ্ছা! হইলে শরীরও ধারণ 
করিয়া যে কোন লোকে ক্রীড়া করিতে পারেন ( ব্ৰঃ স্থঃ ৪র্থ অঃ ৪র্থ পাদ 
১৩-১৫ হঃ দ্রষ্টবা )। অশরীরী থাকিয়াও মনের দ্বারা ব্ৰহ্মলোকাদিগত 
সুখ অনুভব করিতে পারেন। তিনি তখন সৰ্ব্বজ্ঞ হয়েন; ছান্দোগ্য ৮ম 
অঃ, ১২শ খণ্ড ৫ম বাক্য দ্ৰষ্টব্য; তথায় উল্লেখ আছে “সবা এষ এতেন 
দৈবেন চক্ষুষ! মনসৈতান্‌ কামান্‌ পণ্তন্‌ রমতে, য এতে ব্ৰহ্মলোকে” 
অর্থাৎ ব্ৰহ্মলোকে যে সমস্ত ভোগ্য বিষয় আছে, তা'হ। তিনি দৈব মানস 
চক্ষুর দ্বার! দর্শন করিয়ী আনন্দান্নভব করেন; ব্ৰহ্ম হৃত্ৰের ৪র্থ অধ্যায়ের ঘর্থ 


* (১) ব্ৰদ্ধৈব লোকঃ ব্ৰহ্মলোকঃ এইরূপ কৰ্ম্মধাৱয় সমাস করিয়া ব্ৰহ্ম অর্থেই 
ব্ৰহ্মলোক শব্দ শ্ৰুতিতে কোন কোন স্থলে ব্যবহৃত হইয়৷ছে। পৰন্ত প্রসিদ্ধ ব্ৰহ্মলোক 
নামক লে|ক অৰ্থেও বহুস্থলে ব্যবহৃত হইয়াছে। বিবঙক্ষ| অনুসারে বিশেষ বিশেষ স্থলের 
অর্থ বুঝিতে হয়। 


বেদান্ত-দর্শন | ৫৭ 


পাদের ১৬শ প্রভৃতি সুত্র দ্ৰষ্টব্য । তাহার সত্যসঙ্গল্পর তখন প্রাছভূত হয়, 
সুতরাং তিনি পম্বরাট” হয়েন। ছাঃ ৭ অঃ ২৫ খণ্ড এবং 3 সঃ ৪র্থ অঃ 
ও্থ পাদ ৯ম সুত্ৰ দ্ৰষ্টা! )। কিন্ত তদ্দপ হইলেও তিনি স্বরূপতঃ ব্ৰহ্গের 
অংশ মাত্র হওয়াতে জগতের স্ষ্ট্যাদি শক্তি তীহারি হয় না । (স্থ, ॥র্থ 
"হাঃ ৪র্থ পাদ ১৭শ সুত্ৰ দ্ৰষ্টব্য )। 
এই সকল শ্রুতি ও সূত্রের বিচারে ইহা স্পষ্টরূপেই প্রতিপন্ন হইবে যে 
বরহ্মবিৎ পুরুষগণের শেষ পরিণাম যাহা শ্রীমচ্ছস্করা চার্ধ্য বর্ণনা করিয়াছেন, 
তাহা শাস্ত্ৰে অনভিপ্রেত “অত্র ব্রহ্ম সমশ্রতে” ( ব্রন্মবিদ্গণ এই দেহেই 
ব্ৰহ্মকে প্রাপ্ত হয়েন ) বলিয়া যে কঠ ও বৃহদারণ্যক শ্রুতি উল্লেখ করিয়াছেন, 
(যা| পূৰ্ব্বে উদ্ধৃত কর! হইয়াছে ) তাহার অর্থ বৰহ্মজ্ঞদিগের একদা বিলুপ্তি 
নহে। দেহপন্বন্ধ রক্ষ। করিয়াও যে ব্ৰহ্মদৰ্শন হয়, তাহাই ই শ্ৰুতি 
ব্যক্ত ক্রিয়াছেন। তাহ! পূর্বোক্ত শ্ৰুতি সকল পাঠ করিলেই বিদিত হওয়৷ 
যায়। ব্ৰহ্মস্গত্ৰ ব্যাখ্যানে এই শীঙ্করিক মতের ল্রান্তত্ব যুক্তিমূলেও আরও 
বিশেষরূপে প্রতিপাদিত করা ইইবে। জীবের জীবত্বের কখন বিনাশ নাই; 
জীব অনাদি ও নিত্য অক্ষর। শ্রুতি পুনঃ পুনঃ তাহা জ্ঞাপন করিয়াছেন। 
মোক্ষলাভ করিয়া তিনি সর্ববিধ দুঃখ হইতে বিমুক্ত হয়েন এবং অচ্যুত 
আনন্দ লাভ করেন। “তরতি শোকমাত্মবিং” এবং “রসং হোবায়ং লব্ধ 
নন্দী ভবতি” এই প্রকার বহু বাক্যের দ্বারা মোক্ষপদ যে অচ্যুতানন্দদায়ক, 
শ্ৰুতি তাহ। প্রদর্শন করিয়াছেন। বাস্তবিক জীবের জীবস্বের সম্যক 
বিনাশই মোক্ষ, এই কথা জানিলে অতি অল্প পুরুষই মোক্ষপ্রার্সী হইবেন । 
ইহা শাস্ত্রের উপদেশ নহে, প্রত্যুত সৰ্ব্ববিধশাস্ত ইহার বিরোধী । 
সামান্তঃ বেদান্তদর্শনের বিষয় বৰ্ণনা করা হইল! এইক্ষণে মূলদৰ্শন 
ব্যাখ্যানে প্রবৃত্ত হওয়া যাইতেছে । এই গ্রন্থে শরীনিম্বার্কাচার্য্যের সুত্রপাঠ 
ও ভাষ্যেরই অনুসরণ করা হইয়াছে; সম্যক নিথ্বার্কভাষ্য অন্তবাদসহ 


৫৮ বেদান্ত-দর্শন। 


অধিকাংশ সুত্রের নিয়ে লিপিবদ্ধ কর! হইয়াছে; কোন স্থানে ভাষে)র 
ভাবার্থগ্রহণ করিয়া সরলভাবে স্ত্রার্থেরও ব্যাখ্যা করা হইয়াছে ; এবং 
প্রয়োজন অনুসারে কোন স্থানে বিশেধরূপে উল্লেখ করিয়া শাঙ্করভাব্য ও 


আন্সবাদসহ প্রদর্শিত হইয়াছে। 


ওঁ ঠীগুরবে নমঃ । 
ওঁ হরি 


লেচা স্ত-দ্শন 1 


ব্ৰীৰ্ৰন্ধসূত্ৰম্‌ ৷ 
প্রথম অধ্যায়। 
প্রথম পাঁদ। 


১ম সূত্র । অথাতো ব্ৰহ্মজিজ্ঞাস| | 

( অথ--অতঃ---ব্ৰহ্মজিজ্ঞাস| )। 

ব্যাখ্যাঃ--“অথ”= অনন্তর, বেদাধ্যয়নের পর ধর্ম্মশীমাংসা পাঠে 
বেদোক্ত ধৰ্ম্মানুষ্ঠানের ফল অবগত হইয়া এবং সাধারণ ভাবে উপনিষং 
পাঠের দ্বারা ব্রহ্মের সর্ব্বোৎকর্ষ সাধারণভাবে জ্ঞাত হইবার পর) “অতঃ”= 
অতএব, দেই ফল পরিচ্ছিন্ন ও অন্তবিশিষ্ট বলিয়া শ্রুত হওয়া হেতু, এবং 
কর্মকাণ্ডের প্রতিপা্ধ দেবদেবীসকলই ঈশ্বরাধীন ও ব্ৰহ্মের বিভূতিমাত্র 
বলিয়া অবগত হওয়াতে ব্ৰহ্ধের প্রতি আকষ্টচিত্ত হওয়া হেতু; “ব্রহ্মজিজ্ঞাসা” 
ব্ৰহ্মবিষয়ক প্রকৃত তত্ব অবগত হইবার নিমিত্ত, এবং তৎসাক্ষাৎকারলাভের 
উপায়বিষর়ে উপদেশ পাইবার নিমিত্ত, ব্রক্গজ্ঞ গুরুর নিকট অনুগত শিষ্য 
হচ্ছ! প্রকাশ করেন ৷ 

ভাষ্য ।-_-অথাধীতষড়ঙ্গবেদেন কৰ্ম্মফলক্ষয়াক্ষয়ত্ববিষয়কবিবেক- 
প্রকারকবাক্যার্থজন্যসংশয়াবিষ্টেন, ততএব জিজ্ঞাসিতধৰ্ম্মমীমাংসা|- 


৬০ বেদান্ত-দর্শন। [১অঃ১প৷ ১সু 


শান্ত্রেণ তননিশ্চিতকর্ম্ম-তৎপ্রকার-তৎফলবিযয়ক-জ্ঞানবতা, কৰ্ম্মবন্ধফল- 
সান্তত্ব-সাঁতিশয়ত্ব-নিরতিশয়ত্ব-বিষয়ক-ব্যবস৷য়জাত-নিৰ্বেবদেন, ভগবং- 
প্রসাদেপ্সন| তত্দর্শনেচ্ছা-লম্পটেনাচার্য্যেকদেবেন শ্রীগুরুভক্তোক- 

হার্দেন, মুমুক্ষুণাহনন্তাচিন্ত্যক্বাভা বিকম্বরূপ গুণশক্ত্যাদিভিবৃহত্তমো 

যে| রমাকান্তঃ পুরুষোন্তমে! ব্ৰহ্মশব্দাভিধেয়স্তদ্বিষয়িক| জিজ্ঞাস 

সততং সম্পাদনীয়েত্যুপক্ৰমবাক্যাৰ্থঃ। 


'অস্তার্থঃ--বড়ঙ্গের সহিত বেদাধ্যয়নের পর কর্মাফলের ক্ষয়াক্ষয়ত্ববিষয়ক 
বিভিন্ন বেদবাক্যার্থ চিন্ত| করিয়! কৰ্ম্মফলের ক্ষয়াক্ষয়ত্ববিষয়ে বিচার উপস্থিত 
হইয়া তত্প্রতি সংশয় জন্মিলে, ধর্মের (বৈদিক ধর্মের) স্বরূপ অবগত 
হইবার জন্য ইচ্ছার উদ্রেক হয়; তদনুদারে ধৰ্ম্মতত্বজিজ্ঞাস্সু পুরুষের পূর্ব 
সীমাংসাদর্শনপাঠে ধর্শের স্বরূপ ও প্রকারভেদ এবং তৎফলের জ্ঞান 
উপঙ্গাত হয়। অতঃপর কৰ্ম্মফলের সান্তত্ব সাতিশরত্ব ও নিরতিশরত্ব-বিষয়ক 
বিচার দ্বারা ইহার পরিচ্ছিন্নতাবিষয়ে নিশ্চিতজ্ঞান উপজাত হইলে, 
ততপ্রতি অনাস্থা উৎপন্ন হয়; এই প্রকারে কৰ্ম্মমলে অনাদরবিশিষ্ট মুমুক্ষু 
পুরুব শ্রীভগবানের গুণগ্রাম শ্রবণে তৎপ্রতি আকৃষ্টচিন্ত হইয়| ভগবৎ- 
প্রসন্নতা ও ভগবদর্শনলাভেচ্ছাবশতঃ গ্রীতিপুর্ববক সদ্গুরুর একান্ত শরণ! 
পন্ন হইয়| ভক্কিপূৰ্ব্বক তীহার নিকট স্বভাবতঃ অনন্ত, অচিন্ত্য, স্বৰূপ গুণ 
ও শক্তি প্রতি দ্বারা সৰ্ব্বশ্ৰেষ্ঠ, সর্ধববিধ ৰিভূতির আশ্রয়, ব্রহ্মশন্দবাচ্য, 
পুরুষোত্তমের বিষয় অবগত হইতে ইচ্ছা প্রকাশ করিবেন। ইহাই 
গ্রন্থারস্তক বাক্যের অভিপ্রায় । 

শ্রীরামানুজস্বামিক্ুতভাষ্যে এই স্থত্রের বৌধায়নখধিরূত বৃত্তি উদ্ধত 
হইয়াছে, তদ্যথ| £--“বৃত্তাৎ কর্ম্মাধিগমাদনস্তরং ব্রঙ্গবিবিদিবা” (পর্বে 
অধীত বেদোক্ত কৰ্ম্মবিযয়ক জ্ঞানলাভকার্য্যের এবং সাধারণভাবে উপনিষৎ- 


১অঃ১প৷১সূ] বেদান্ত-দর্শন | ৬১ 


পাঠের অনন্তর, ব্ৰহ্মবিষয়ে জ্ঞানলাঁভের ইচ্ছা হয় )। কন্ততঃ ব্ৰহ্মস্ত্ৰ পাঠ 
করিলে ইহা সম্যক প্রতিপন্ন হয় যে, বেদ সম্যক অধীত না হইলে, এই 
গ্রন্থপাঠে অধিকার জন্মে না; শ্রুতিবাক্যসকলের প্রতি লক্ষ্য করিয়া এই 
গ্রন্থের অধিকাংশ স্তর রচিত হইয়াছে । সেই শ্রুতিসকল যিনি অধ্যয়ন 
করেন নাই, তাহার পক্ষে এই গ্রন্থ সম্যক বোধগম্য করা অসম্ভব ; অনেক 
সুত্র কেবল শ্রুতিরই ব্যাখ্যার নিমিত্ত রচিত হইয়াছে, এবং স্থানে স্থানে 
জৈমিনিস্থত্রের প্রতিও বিশেষরূপে লক্ষ্য কর! হইয়াছে । কর্মের প্ৰাধান্য ও 
তদ্বিষয়ক বিধিবাক্যসকল বহুল পরিমাণে বেদের কর্মকাণ্ডে উক্ত আছে; 
তাঁহার তথ্য অবগত হইবার নিমিত্ত মহধি জৈমিনিকৃত মীমাংদাদর্শন প্রথমে 
অধ্যেতব্য ; ইহা ধৰ্ম্মসীমাংস।! বেদোক্ত ধৰ্ম্মাচরণ ও তৎফলের অন্তবন্তী- 
বিষয়ে সমাক্‌ জ্ঞান না হইলে, অনাদিকাঁল হইতে আচরিত কৰ্ম্মসংস্কার 
শিথিল হয় না, এবং প্রকৃত ব্রহ্মজিজ্ঞাপার উদয় হয় ন|। এই নিমিত্ত 
বেদাধায়নান্তে প্রথমে ধৰ্ম্মসীমাংস| অধ্যয়ন কর! কর্তব্য; ততদ্দার। কৰ্ম্মফল 
অবগত হইলে, পরে বিচারদ্বাবা এ ফলের অন্তবত্ত৷ বিষয়ে নিশ্চিতজ্ঞান 
জন্মে; এইরূপ জ্ঞানের উদয় হইলে, কর্শের প্রতি অনাস্থা উপজাত হয়। 
কর্মফলের অনিত্যতা জ্ঞাত হইলে, তংপ্রতি অনাস্থার উদয় হয়, এবং 
তদ্ধিতু স্বভাবতঃই শ্ৰত্যুক্ত কর্মী তীত ব্ৰহ্মবিষয়ে জ্ঞানের নিমিত্ত চিত্ত ধাবিত 
হয়, ইহাই হুত্রার্থ। ইহা দ্বারা জিজ্ঞাস শিষ্ের অধিকার ও গ্রন্থের বিষয় 
অবধারিত হইয়াছে বুঝিতে হইবে। জৈমিনিস্থপ্রকে পুর্ববমীমাংসা অথবা 
ধৰ্ম্মমীমাংস৷, এবং ব্ৰহ্মহত্ৰকে উত্তরমীমাৎসা! অথবা ব্ৰহ্মমীমাংসা নামে 
আখ্যাত করা হয়; বস্তুতঃ এই উভয় মীমাংসা অধীত হইলে, সম্যক্‌ 
বেদার্থ পরিজ্ঞাত হওয়া যার। বৌধারনধবিকৃত বৃত্তি অতি প্রাচীন; 
ব্ৰহ্মস্ত্ৰ পূৰ্ব্বে গুরুপরম্পরাক্রমে যেরূপ উপদিষ্ট হইত, তদনুসারেই 
বৌধায়ন মুনি বৃত্তি রচনা করিয়াছিলেন বলিয়া অনুমিত হয়। সুতরাং 


৬২ বেদান্ত-দর্শন। [১ অঃ১পা১সু 


উক্ত প্রকার ব্যাখ্যাই সূত্রকার-বেদব্যাসের অভিমত বলিয়া সিদ্ধান্ত কর! 
উচিত। * 

শ্রীমচ্ছস্করাচাধ্যও স্বীয় ভাগ্যে “অথ” শব্দের “অনন্তর” অর্থ করিয়া- 
ছেন সত্য; কিন্ত তিনি বলেন যে, বেদাধায়নের পর ধৰ্ম্মজিজ্ঞাস| না হইয়াও 
উপনিষৎপাঠেই একেবারে ব্রহ্মজিজ্ঞাসা কাহারও কাহারও মনে উদয় হইতে 
পারে; ধর্মজিজ্ঞাসা ও ত্রহ্মাজিজ্ঞাসার কোন অঙ্গাঙ্গিভাব নাই, ধৰ্ম্ম ও ব্ৰহ্ম- 
জ্ঞানের মধ্যে কোন সাধ্যসাধক-সন্বন্ধগ নাই ; অতএব ধৰ্ম্মজ্ঞানের অনন্তর 
ব্ৰহ্মজিজ্ঞাসার উদয় হয়, অথবা ব্ৰহ্মজিজ্ঞাসা করিবে, এইরূপ সুত্রার্থ করা 
উচিত নহে। শঙ্ষরের মতে (১) নিত্যানিত্য-বস্তৃবিবেক, (২) এঁহিক ও 
পারত্রিক ভোগের প্রতি বৈরাগ্য, (৩) শম ( বহিরিন্দিয়-সংযম ), (৪) দম 
( অন্তরিন্দ্রিয-নিগ্রহ ), (৫) তিতিক্ষা ( শীতোঞ্চ, ক্ষুধাতৃষ্ণা ইত্যাদি দ্বন্দ্ব 
সহিষ্ণুতা ), (৩) উপরতি ( বিষয়ন্িভব হইতে ইন্দ্রিরগণের বিরতি ), (৭) 
সমাধান ( আত্মতন্বের ধ্যান), (৮) শ্রদ্ধা (গুরু ও বেদান্তবাক্যে সম্যক 
আস্থা) এবং (৯) মুমুক্ষৃত্ব+ (মোক্ষের নিমিত্ত প্রবল ইচ্ছা) এই সকল 
যাহার প্রতিষ্ঠিত হইয়াছে, তিনিই ব্রহ্মজিজ্ঞাসার অধিকারী । অতএব 
শাঙ্করমতে “অথ” শব্দের অর্থ এই সকল নিত্যানিত্যবিবেকপ্রস্থৃতি 
নাধনসম্পত্তিলাভের অনন্তর । 

এততসম্বন্ধে বক্তব্য এই যে, কোন কোন পুরুষের পক্ষে বেদের 
কৰ্ম্মক(ও অধ্যয়নের পরে ধৰ্ম্ম-জিজ্ঞাস৷ না হইয়াই উপনিষৎ অধ্যয়ন দ্বারা 


ৰং 


* নিন্বাৰ্কভাব্যের কাল নিরূপণ করা হয় নাই। এই নিমিত্ত বৌধায়নভাষ্যের 
বিষয়ই এইস্থলে বিশেষরূপে উক্ত হইল। 


1 ভাষ্যে  পনিত্যানিতাবস্তুধিবেক,, ইহামুত্ৰাৰ্থফলভোগবিরাগ:, শমদমাদি- 
সাধনসম্পং, মুমুক্ষুহ্চ” উল্লিখিত আছে। এই আদিশবদ্বারা তিতিক্ষা, উপরতি 
সমাধান ও শ্রদ্ধা পরিলক্ষিত হইয়াছে, তাহা শঙ্করাচার্যাকৃত বিবেকচুড়ামগি প্ৰভৃতি এন্ত 
ও ভাষ্যের টাক! প্রভৃতি পাঠে অবধারিত ,হয়। 


১ অঃ ১ প৷ ১সু ] বেদান্ত-দৰ্শন। ৬৩ 


ব্রহ্মজিজ্ঞাসার উদয় হইতে পারে, সন্দেহ নাই ; এবঞ্চ বেদাধ্যয়ন পৰ্য্যন্ত না 
করিয়া শৈশবাবস্থায়ই ব্ৰহ্মজিজ্ঞানার উদয় হইয়াছে, এমনও পুরুষের কথা 
কত হওয়া যায়। কিন্ত ততপ্রতি লক্ষ্য করিয়া ব্ৰহ্মহ্গত্ত রচিত হইয়াছে 
এইরূপ বোধ হয় না। সাধারণ নিয়মের প্রতি লক্ষ্য করিয়াই গ্রন্থ রচিত 
হইয়াছে বলিয়। বোধ হয়। স্থত্রার্থ করিতে ভারতবর্ষের প্রচলিত সাধারণ 
নিয়মের প্রতি লক্ষ্য করিয়াই স্থত্রার্থ করা উচিত। পুর্ববমীমাংসা দর্শনের 
প্রথমস্থত্ৰ “অথাতো। ধৰ্ম্মজিজ্ঞাসা”। এই স্ুত্রের গঠন এবং উত্তরমীমাৎসার 
(বেদান্তদর্শনের) “অথাতে। ব্রচ্মজিজ্ঞাসা” এই প্রথম সুত্রের গঠনের প্রতি লক্ষা 
করিলেও ইহাই প্রতিপন্ন হয়। যাগাদি কৰ্ম্ম ও বহ্মজ্ঞানের মধ্যে সাক্ষাৎ- 
সম্বন্ধে অঙ্গাঙ্গিভাব ও সাধ্যসাধক ভাব নাই সত্য; পরন্ত অনাদিকাল হইতে 
জীব কৰ্ম্মসকল অনুষ্ঠান করির! আসিতেছে, তজ্জনিত সংস্কার অতিশয় দৃঢ়; 
সুক্ষ্ম বিচার দ্বার! কৰ্ম্মফলের স্বরূপ অবগত না হওয়া পর্য্যন্ত তৎপ্রতি সম্পূর্ণ 
অনাস্থ। সাধারণতঃ জন্মে না) বিশেষতঃ বিহিত কৰ্ম্মসকলের দ্বারা চিত্ত 
পরিশুদ্ধ হয়; চিত্ত পরিশুদ্ধ না হইলে ব্ৰহ্মজ্ঞানেচ্ছ| বদ্ধমূল হয় ন|। কদলী 
বৃক্ষ যেমন ফলদান কৰিয়া স্বয়ং বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু বুক্ষভিন্ন ফল উৎপন্ন 
হয় না; তদ্ৰূপ বিহিতকৰ্ম্মানুষ্ঠানও চিন্তপরিশুদ্ধি সম্পাদন পূৰ্ব্বক ব্ৰহ্মজিজ্ঞাস| 
অথব। মুমুক্ষত্বরূপ ফলোতপাদন করিয়া! স্বয়ং পর্যবসিত হয়; কিন্তু কৰ্ম্মান্ন- 
ষ্ঠান ভিন্ন চিত্তের এই পরিশ্দ্ধি আপনা হইতে জন্মে না। পরন্ত কাহারও 
বাল্যকালেই ব্রহ্মজিজ্ঞাসার উদয় হইয়াছে বলিয়া শ্রবণ করা যায় সত্য; কিন্তু 
তাহা সাধারণ নিয়ম নহে, এবং তা হাদেরও পূৰ্ব্ব পূৰ্ব্ব জন্মাঞ্জিত সাধনসংস্কার- 
বলেই ইহজন্মে এইরূপ অবস্থা লাভ হওয়া অনুমিত হয়; শাস্ত্রকারগণ ও 
তদ্ধপই ব্যাখ্যা করিয়াছেন বিশেষতঃ ক্রহ্মজিজ্ঞাসার উদয় হইব'র পরেও 
সমুদয় কৰ্ম্মের অনুষ্ঠান বর্জন করা এই ব্ৰহ্মসূৱ্ে স্বয়ং সুত্রকার ভগবাম্‌ বেদ- 
ব্যাস আশ্রমীর পক্ষে নিষেধ করিয়াছেন, ( ব্রহ্গমূত্র ৩য় অঃ ওর্থ পাদের 


৬৪ বেদান্ত-দর্শন। [১অঃ১প৷১ সু 


২৬২৭ সংখ্যক ও অপরাপর সত্ৰ দষ্টব্য)। শ্রীমদ্ভগবদ্রীতায়ও বিহিত- 
কশ্মানুষ্ঠানের সম্পূর্ণ বৰ্জ্জন অনুমোদিত হয় নাই। অতএব ব্ৰহ্মজিজ্ঞাসা- = 
বিষয়েও কর্মের এবং কশ্মজ্ঞানের সম্পূর্ণ সম্বন্ধাভাব স্বীকার করা যায় না। 
ব্রহ্মদর্শনসন্বন্ধে কর্মের সাক্ষাৎ ফল-জনকৃতী। না থাকিলেও, ব্রহ্মজিজ্ঞাস। 
উৎপাদন করিতে কন্ধের ও কন্মকল-বিজ্ঞানের সম্পূর্ণ উপযোগিতা আছে। 
ইহাই যে কর্মানুষ্ঠানের শ্রেষ্ঠফল, তাহ শ্রুতি স্বয়ং “তমেতমাত্মানং বেদান্ু- 
বচনেন ব্রাহ্মণ! বিবিদিষন্তি যজ্ঞেন দানেন তপস| হন(শকেন” ( বৃহদারণ্যক 
৪ৰ্থ অঃ ৪ৰ্থ ব্ৰাহ্মণ) ইত্যাদি ৰাক্যে প্ৰতিপন্ন করিয়াছেন। অতএব 
ব্ৰহ্মজ্ঞানের নী হউক, ব্ৰহ্মজিজ্ঞাসার উতপাদনবিবয়ে কৰ্ম্জ্ঞানের আবশ্যকতা 
আছে। সূত্ৰে ব্ৰহ্মজ্ঞানের বিষয় উল্লিখিত হয় নাই, বন্ধজ্িজ্ঞাসার বিষরমাত্র 
উল্লিখিত হইয়াছে । 

নিত্যানিত্যবিবেক প্ৰভৃতি যে ব্রহ্মজিজ্ঞাসার সাক্ষাৎ কারণ বলিয়া 
শঙ্কৱাচাধ্য নির্দেশ করিয়াছেন, তাহাও সম্যক সঙ্গত বলিয়া স্বীকার করা 
যায় ন| ৷ নিত্যানিতাবিবেক ধাহার জন্মিয়াছে, তিনি ব্ৰহ্মতত্ব একপ্রকার 
অবগতই হইয়াছেন বল! যায়; সমস্ত জগংই অনিত্য, আত্মাই নিত্য, 
এইরূপ জ্ঞান বাহার জন্মিয়াছে, এবং এই আত্মার ধ্যানই কর্তব্য বলিয়৷ 
বিনি জানিয়াছেন, তিনিই নিত্যানিত্যবিবেকী । যিনি এই নিত্যানিত্য- 
বিবেকসম্পন্ন হইয়াছেন, এবং নিত্য আত্মাতে চিত্তের “সমাধান”-রূপ সাধন- 
বিশিষ্ট হইয়াছেন, তাহার তদতিরিক্ক কিছু জিজ্ঞাসার উদয় হওয়া সম্ভবপর 
নহে; তিনি যখন আত্মাকে একমাত্র নিত্যবস্ত বলিয়া জানিয়াছেন, এবং 
সেই আত্মার স্বরূপ দর্শনের নিমিত্ত সমাধানরূপ সাধনসম্পন্ন হইয়াছেন, 
তখন সেই সাধনের ফল প্রাপ্ত না হইয়াই, অপর কোন বিষয়ে জিজ্ঞাস্স 
হওয়া তীহার পক্ষে স্বাভাবিক নহে। এবঞ্চ আত্মস্বরূপ পরিজ্ঞাত হইলে, 
জিজ্ঞানারই বা বিষয় আর কি থাকে? সুতরাং আত্মানাত্মবিবেক এবং 


১ অঃ ১ পা ২ সু ] বেদান্ত-দৰ্শন । ৬৫ 


সমাধান ও শমদমাঁদিসাধনসম্পত্তিসম্পন্ন হওয়ার পর ব্ৰহ্মজিজ্ঞাসা 
হয়, এইরূপ সূত্ৰাৰ্থ যাহ! শঙ্করাচার্য্য বর্ণনা করিয়াছেন, তাহা সঙ্গত 
বলিরা বোধ হয় না। বিশেষতঃ বৌধাঁয়ন খবিকৃত বৃত্তি অতি প্রাচীন ; 
বৌদ্ধমত প্রবন্তিত হইয়া ভারতবর্ষীয় প্রাচীন শিক্ষাপ্রণালীর বিশৃঙ্খলতা 
স্থাপিত হইবার বহু পূৰ্ব্বে বৌধায়নকৃত বৃত্তি বিরচিত হইয়াছিল ; আচাৰ্য্য- 
পরম্পর৷ ব্ৰহ্মহ্ষত্ৰের ব্যাখ্যা যেরূপ পুৰ্ব্বাবধি প্রচলিত ছিল, তদনুনারেই বৃত্তি 
গ্রথিত হইয়াছে বলিয়৷ অনুমিত হর; স্থতরাং তদনুমোদিত সুত্র ব্যাখ্যা বৰ্জ্জন 
করিয়া শাঙ্করব্যাখ্য! গ্রহণ করিবার অনুকুলে কোন সঙ্গত হেতু দৃষ্ট হয় না। 
গ্রন্থারম্ভে এই সুত্রের “অথাতো” অংশের দ্বারা জিজ্ঞাস শিয়্যের 
যোগ্যত!, এবং “ব্রহ্মজিজ্ঞাস” অংশের দ্বারা সম্পূর্ণ ব্ৰহ্মবিপদ্তাই যে এই 


গ্রন্থের বিষয়, তাহা অবধারিত হইয়াছে বুঝিতে হইবে। 
ইতি জিজ্ঞাসাধিকরণম্‌ ॥ 


-াহি9 শিট 


হয় হুন। জন্মাগ্ম্ত যতঃ ॥ 

( অস্ত বিশ্বস্তা, জন্মাদি যতঃ যন্মাৎ ভবতি তদ্বদ্ম) __ 

ভাষ্য ।--"তল্লক্ষণাপেক্ষায়াং  সিদ্ধান্তমাহ---অস্যাহচিন্ত্যবিচিত্ৰ- 
জংস্থানসম্পনন্তাসংখ্যেয়নামরূপাদিবিশেষাশ্রয়স্তাচিন্ত্যরূপম্য বিশ্বস্ত 
্পটিস্থিতিলয়া যম্মাৎ সৰ্ববজ্ঞান্তনন্ত গুণশৈয়াদ্ব্রেশকালা দিনিয়ন্তুর্ভগ- 
বতো ভবন্তি, তদেব পুর্বেবাক্তনির্ব্বচনবিষয়ং ত্ৰহ্ধেতি লক্ষণ- 
বাক্যাৰ্থঃ ৷ 

ব্যাখ্যা £--জিজ্ঞাসিত বন্ধের লক্ষণ সম্বন্ধে সুত্রকার সিদ্ধান্ত বলি- 
তেছেন ;--পরম্পরের সহিত সম্বন্ধযুক্ত অনন্ত অঙ্গবিশিষ্ট, অনন্ত নাম ও 
রূপে প্রকাশিত, এই অচিন্ত্য বিচিত্র বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয় যাহ! দ্বার 


সাধিত হয়, সুতরাং যিনি সর্বজ্ঞ ও অনন্তগুণের আশ্রয়, যিনি ব্ৰহ্ম 
৫ 


৬৬ বেদান্ত-দর্শন। [১অঃ১প৷ ২ সু 


মহেশ্বর এবং কালাদিরও নিয়ন্ত।, তিনিই সেই জিজ্ঞাসিত ব্রহ্ম । জিজ্ঞাসিত 
ব্রহ্মের লক্ষণ এইরূপে এই সৃত্রের দ্বারা অবধারিত হইল । 

কৃষ্ণযজুৰ্ব্বেদীয় তৈত্তিরীয়োপনিযদের তৃতীয়বল্লীর উল্লিখিত ব্ৰহ্ম- 
বিষয়ক প্রশ্ন ও উত্তরের প্রতি লক্ষ্য করিয়া এই সুত্র বিরচিত হইয়াছে; তাহা 
নিয়ে উদ্ধৃত করা হইল £--- 

পতৃগুর্বে বারুণিঃ। বরুণং পিতরমুপসসার। অবীহি ভগবো ব্ৰহ্মেতি। 
তম্মা এতৎ প্রোবাচ। অন্নৎ প্রাণৎ চক্ষুঃ শ্রোত্রৎ মনে৷ বাচমিতি। 
তৎ হোবাচ। যতো বা ইমানি ভূতানি জায়ন্তে। যেন জাতানি জীবন্তি। 
যং প্রয়ন্ত্যতিসংবিশস্তি। তদ্বিজিজ্ঞাসস্ব । তদ্বঙ্গেতি ৷” 

অস্তাৰ্থ--বকরুণপুত্ৰ ভৃগু পিতা বরুণের নিকট গমন করিয়া তাহাকে 
নিবেদন করিলেন, ভগবন্‌ ! আমাকে ব্রহ্ম উপদেশ করুন। তাঁহাকে বরুণ 
এই কথা বলিলেন ঃ-- অন্ন, প্রাণ, চক্ষু, শ্ৰোত্ৰ, মনঃ ও বাক্য 
এতৎ সমস্ত ব্ৰহ্ম; আরও বলিলেন, যাহ| হইতে এই দৃশ্যমান বিশ্ব সষ্ট 
হইয়াছে, বাহ! দ্বারা জন্মপ্রাপ্ত সমস্ত জীবিতাবস্থায় রক্ষিত হইতেছে, 
যাহাতে এতত্সমস্ত লয়প্রাপ্ত হয় এবং প্রবিষ্ট হয়, তীহাকে তুমি বিশেষ- 
রূপে জ্ঞাত হইতে প্রযত্ব কর, তিনিই ব্ৰহ্ম ৷ 

ব্রহ্গকে এই বিচিত্র জগতের কারণ বলাতে, ব্ৰহ্ধের সর্ববজ্ঞত্ব ও সৰ্ব্ব- 
শক্তিমত্তা ভাবতঃ বলা হইয়াছে, বুঝিতে হইবে। সূত্রের শব্দার্থ এইমাত্র 
ষে, “এই জগতের স্থষ্টি প্রভৃতি বাহ| হইতে হর” (তিনিই জিজ্ঞাসিত 
ব্রহ্ম )। এই সংক্ষিপ্তবাক্যের সম্যক অর্থ অবধারণ করিয়া, ভাষ্যকারগণ 
পূর্ব্বোল্লিখিত প্রকারে স্থত্ৰের অর্থ ব্যাখ্যা করিয়াছেন। শ্রীমচ্ছঙ্করাচার্য্য ও 
এই স্থত্ৰের ভাষ়্যে বলিয়াছেন ঃ--“জগত্কারণত্বপ্ৰদৰ্শনেন সর্ববজ্ঞং 
ব্ৰহ্ষেত্যুপক্ষিপ্তম্‌” (ব্ৰন্মকে জগতকারণ বলিয়া প্রদর্শন করাতে, ব্ৰঙ্গের 
সর্ধজ্ঞত্বও উপক্ষিপ্ত (ভাবতঃ উপদিষ্ট) হইয়াছে। কারণ, সৰ্ব্বজ্ঞ ভিন্ন 


১অঃ১পা৷২সূ] বেদান্ত-দর্শন | ৬৭ 


'কেহ এই বিচিত্র অনন্ত জগৎ সৃষ্টি করিতে সমর্থ হন না। পৰন্ত 
ইহা লক্ষ্য করিতে হইবে যে, স্থত্ৰে ব্ৰহ্কে জগতের কেবল স্রষ্টা বলিয়া 
উপদেশ করা হয় নাই। স্থত্রোক্ত “জন্মাদি শব্দে জগতের জন্ম ( সৃষ্টি ), 
স্থিতি ও লয় এই তিনই বল! হইয়াছে। ব্ৰহ্ম জগতের কেবল স্রষ্টা 
নহেন, তিনি ইহার পালনকর্তা ও নিয়ন্তা এবং নিত্য বিনাশকর্তাও বটেন। 
এইস্থলে এবং মূলসূত্রে বলা হইল যে, ব্ৰহ্ম হইতে জগতের জন্মাদি হয়; 
তিনিই জগতের একমাত্র কারণ। কিন্তু কুম্ভকার যেমন মৃত্তিকারূপ উপাদান 
অবলম্বনে কুম্ভ নির্মাণ করে, তদ্রপ ব্ৰহ্ম অন্ত উপাদান অবলম্বনে জগৎ 
রচনা! করেন, এইরূপ বলিলে, ব্ৰহ্ধই জগতের একমাত্র কারণ হয়েন না; 
‘সেই অন্য বস্তুটিও জগতের একটি কারণ হয়। কিন্তু সূত্ৰে ব্ৰহ্মকে একমাত্র 
কারণ বলাতে তিনি জগতের নিমিত্ত ও উপাদান এই উভয় কারণ বলিয়া 
সূত্রের উপদেশ বুঝিতে হইবে। ত্রদ্মেতেই জগৎ অন্তে লীনও হয় বলাতে 
ব্ৰহ্ম ভিন্ন যে জগতের অন্য উপাদান কারণ নাই, ইহা খুব স্পষ্টভাবেই সিদ্ধ 
হয়। সুতরাং জগং বিলুপ্ত হইলেও জগতের সৃষ্টি স্থিতি লয়-সাধিনী 
শক্তি ব্রক্ষে নিত্য বর্তমান থাকে; তন্বার। তিনি ইহার পুনঃ পুনঃ প্রবর্তনাদি 
সাধন করেন ৷ অতএব স্বরূপতঃই তাঁহার সর্বশক্তিমত্তাও আছে বলিয়৷ সুত্রে 
উক্ত হইয়াছে, বুঝিতে হইবে । অধিকন্ত বিনি জগতের স্ষ্টি, স্থিতি ও লয়- 
কওঁ|, তিনি অবশ্য জগৎ হইতে অতীত, জগৎকে অতিক্রম করিয়াও বর্তমান 
আছেন। অতএব ব্রন্মের জগদতীতত্বও এতদ্বারা বল| হইল, বুঝিতে 
হইযে। শাঙ্করভাপ্যেও এই শ্ুত্রের সারার্থ এইরূপেই ব্যখ্যা কর! 
হইয়াছে; যথা £-- 

“অন্ত জগতে! নামরূপাভ্যাৎ ব্যাক্বত্তানেককর্তৃভোক্ত,সংযুক্তন্ত প্রতি- 
নিরতদেশকালনিমিত্তক্রিয়াফলাশ্রয়স্ত মনসাপ্যচিন্ত্যরচনারূপস্ত জন্মস্থিতি- 
ভঙ্গং যতঃ সর্বজ্ঞাৎ সর্বশক্তেঃ কারণান্তবতি তদ্বন্ধেতি বাক্যশেবঃ !” 


৬৮ বেদান্ত-দর্শন। [১অঃ১প৷৩সূ 


অন্তাৰ্থঃ--বিবিধ নাম ও রূপে প্রকাশিত, অনেক কর্তী ও ভোক্তা 
সংযুক্ত, প্রতিনিয়ত দেশকালাদিহেতুক ক্রিয়াফলের আশ্রয়ীভূত, মনের 
দ্বারাও অচিন্তারচনা-বিশিষ্ট, এই জগতের স্বষ্টি স্থিতি ও লয় বে সৰ্ব্বজ্ঞ 
সৰ্ব্বশক্তিমান্‌ কারণ হইতে হয়, তিনিই ব্ৰহ্ম ; ইহাই বাক্যার্থ।* 

অতএব এই সুত্রের ফলিতার্থ এই যে, প্রথম স্থত্রের জিজ্ঞাসিত ব্রহ্ম 
জগদতীত, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, এবং জগতের একমাত্র নিমিত্ত ও উপাদান 
কাঁরণ। ব্ৰহ্ম জগতের নিমিত্ত ও উপাদান কারণ হওয়াতে, জগৎ তীহারই, 
রূপ। যেমন স্ুবৰ্ণনিৰ্ম্মিত বলয়-কুগুলাদি সুবর্ণেরই রূপ, ইহারা স্ুবর্ণই-_- 
সুবৰ্ণ ভিন্ন অন্য কিছু নহে; জগৎও তদ্ৰূপ ব্ৰহ্ম হইতে অভিন্ন। সুতরাং ব্ৰহ্ম 
অদ্বৈত, সৰ্ব্বব্যাপী ও সদ্বস্ত। তিনি এই জগতের প্রকাশক হওয়ায় জগৎ 
হুইতেও ব্যাপকবস্ত এবং সৰ্ব্বজ্ঞ সর্ধশক্তিমান্। তিনি জগদ্রপী এবং 
জগতীতও ৰটেন ৷ 

ইতি ব্ৰহ্মস্বরূপনিরূপণাধিকরণম্‌ ॥ 

পরস্থ এই স্থানে জিজ্ঞান্ত এই যে ব্ৰহ্মই যে জগতের একমাত্ৰ কারণ 
তাহার প্রমাণ কি আছে? তদুত্তরে:স্থত্ৰকার বলিতেছেন £ 

৩ সূত্ৰ । শান্্রযোনিত্বাৎ। 

(যোনিঃ = প্ৰমাণম্‌ ) 

ভাষ্য ।-_কিং প্ৰমাণকমিত্যাকাঙ্কায়াং সিদ্ধান্তমাহ--শাস্ত্ৰমেব 
যোনিস্তজ্জ্ঞণ্ডিকারণং যস্মিংস্তদেবৌক্তলক্ষণলক্ষিতং বস্তু ব্ৰহ্ম- 
শব্দাভিধেয়মিতি । 

ব্যাখ্যা £--এই ব্ৰহ্ম কি প্রকার প্রমাণগম্য, তত্সম্বন্ধে সূত্ৰকার সিদ্ধান্ত 
বলিতেছেন ঃ--শাস্ত্ৰই উপরিউক্ত লক্ষণাক্রান্ত ব্রহ্মের যোনি অর্থাৎ জ্ঞাপক 


* যে স্থানে বিশেষ প্রয়োজন, সেই স্থানেই শাঙ্করভাষ্য উদ্ধত কর! হইবে, অন্যত্ৰ 
হইবে না। 


১অঃ১প৷৩সূ] বেদান্ত-দৰ্শন। ৬৯ 


(তাঁহার সম্বন্ধে শান্তই একমাত্র প্রমাণ )। পূর্বোক্ত লক্ষণাক্রান্ত বলিয়া 
ব্রহ্মশব্দের অভিধেয় বস্তুকে শাস্ত্ৰে নির্দেশ করা হইয়াছে। (জগতের সৃষ্টি, 
স্থিতি ও লয়ের একমাত্র কারণ সৰ্ব্বজ্ঞ ও সৰ্ব্বশক্তিমাম্‌ বস্তই ব্রহ্ম ; ইহা শাস্ত্ৰ 
প্রমাণের দ্বারা অবগত হওয়া যাঁয় )। 

ব্ৰহ্ম অনুমানপ্রমাণগম্য নহেন ; কারণ অনুমান ইন্দ্রিয়প্রত্যক্ষের উপর 
স্থাপিত, ব্রহ্ম তদ্রপ প্রত্যক্ষের বিষয় নহেন। ইন্দ্রিয় প্রত্যক্ষ কেবল বাহা- 
ূপরসাদিকে বিষয় করে; যিনি তৎসমস্তের স্থষ্টি স্থিতি ও লয়ের বিধানকর্তা, 
তিনি তদ্বার| পৰ্য্যাপ্ত নহেন; তিনি তৎসমস্তের অতীত । সুতরাং তিনি 
ইন্দিয়গ্রাহ নহেন; এবং ইন্দ্রিয় প্রত্যক্ষের উপর স্থাপিত অনুমানপ্রমাঁণ- 
গম্যও নহেন। কেবল শাস্ত্ৰই তাহার বিষয়ে একমাত্র প্রমাণ ৷ 

শরীমচ্ছস্করাচার্ধ্য এই সূত্রের ব্যাখ্যা দ্বিবিধরূপে করিয়াছেন, যথাঃ--- 
“মহতঃ  খখেদাদেঃ = শান্ত্ৰস্তা,,...‘সৰ্ব্বজ্ঞকল্পপ্ত যোনিঃ কারণৎ ব্রহ্ম”। 
( মহান্‌ সর্বজ্ঞতুল্য যে খখ্থেদাদি শাস্ত্ৰ, তাহার যোনি অর্থাৎ উৎপত্তি- 
স্থান ব্ৰহ্ম )। “অথবা যথোক্তমূগুবেদ।দিশাস্ত্ৰং যোনিঃ কারণ, প্রমাণমন্ত 
ব্রহ্ধণো যথাবৎস্বরূপাধিগমে ৷ শাস্ত্ৰাদেব প্রমাণাৎ জগতে৷ জন্মাদিকারণংৎ 
ব্ৰহ্মাধিগম্যত ইত্যভিপ্ৰায়”। ( অথবা পূৰ্ব্বোক্ত প্রকার সর্ববজ্ঞকল্প 
স্বথ্বেদাদি শাস্তই ব্ৰহ্মের যথাবংস্বরূপজ্ঞানের কারণ অর্থাৎ প্রমাণ ৷ যিনি 
জগতের জন্মাদির কারণ, তিনি যে ব্ৰহ্ম, ইহা কেবল শাস্ত্র-প্রমাণেরই গম্য, 
ইহাই সূত্রের অভিপ্রায় )। এই দ্বিতীয় অর্থই শঙ্করাচাৰ্য্য গ্রহণ করিয়াছেন। 
কিন্তু এইস্থলে এইরূপ আপত্তি হইতে পারে যে, বেদ কৰ্ম্মকেই 
মুখ্যরূপে উপদেশ করিয়াছেন বলিয়া 'জৈমিনিমীমাংসায় প্রতিপন্ন কর! 
হইয়াছে; পরন্ত এইস্থলে বলা হইল যে, শাস্ত্ৰ ব্ৰহ্কেই জগৎকারণ ও 
মুখ্যবস্তরূপে প্রতিপন্ন করিয়|ছেন; সুতরাং এই শেষোক্ত মত কিরূপে গ্রহণীয় 
হইতে পারে? এবঞ্চ ব্ৰহ্মকে যেমন প্রত্যক্ষ ও অনুমানের অগম্য বলিয়া 


৭° বেদান্ত-দৰ্শন। [১ অঃ১পা৪সূ 
শ্রুতি বর্ণনা করিয়াছেন, তদ্রপ তীহাকে শব্দপ্রমাণেরও অবিষয় বলিয়া: 
শ্রুতিই ব্যাখ্যা করিয়াছেন । অতএব ব্ৰহ্মকে কিরূপে শ্রতি-প্রমাণগম্য 
বলা যাইতে পারে? তদুত্তরে হুত্ৰকার বলিতেছেন £__ 

৪ সূত্ৰ। তত্তু সমন্বয়াৎ ॥ 

(“তু” শব্দ আশঙ্কানিরাসাৰ্থঃ। তসন্মিন্‌ ব্ৰহ্মণি সৰ্ব্বস্ত বেদন্ত সম্যগৃ- 
বাচ্যতয়। অন্বয়স্তন্মাৎ শাস্ত্ৰৈকবেদ্তম্‌ উক্তলক্ষণৎ ব্ৰহ্বৈব ) ৷ 

ব্ৰহ্মই শ্ৰুতিবাক্যসকলের প্রতিপাগ্ ; একত্ৰহ্মেতেই সকল শ্রুতির সমন্বয় 
হয়; অতএব উক্তলক্ষণ (জগতের জম্মাদির হেতু ) বন্ধ সমস্ত শাস্ত্রপ্ৰমাণ- 
গম্য । (শ্ৰুতি স্বয়ংই বলিয়াছেন “সৰ্ব্বে বেদ যংপদমামনস্তে” কঠ ১অ ২ব )। 

ভাষ্য |--নমু সমস্তস্তাপি বেদস্ত ক্রিয়াপরত্বেন তত্তিন্ন- 
বিষয়কাণাং  ব্দোন্তবাক্যানামপ্যর্থবাদবাক্যানাং তৎপ্ৰাশস্ত্য- 
প্রতিপাদনদ্বারা পরম্পরয়া। বিধিবাক্যৈকবাক্যতাবৎ ক্রুত্বঙ্গকর্তৃ- 
প্রাশস্ত্যপ্রতিপাদনেন . বিধ্যেকপরত্বাৎ, কথমিব শান্ত্রৈপ্রমাণকং 
ব্ৰহ্মোতিপ্রাণ্ডে, রাদ্ধান্তঃ, তজ্জিজ্ঞাস্থাং বিশ্বকারণং শান্ত্রপ্রমাণকং 
ব্ৰহ্মৈব ন কর্ম্মাদি; তত্রৈব প্রতিপাদকতয়া কৃত্সম্তাপি বেদস্য 
সমন্বয়াৎ মুখ্যবৃত্ত্যাহস্বয়ঃ । যা বেদেযু তম্থৈব প্রতিপাদকতয়া 
সমন্বয়াদিতিসংক্ষেপঃ ৷ ন চ কর্ম্মণি তৎসমন্বয়ে| বক্ত,ং শক্যঃ ; 
তষ্থা তু বিবিদিষোৎপাঁদনেনৈব নৈরাকাওক্্যাৎ ক্রহজং ব্রন্মেতি তু 
বালভাধিতম্‌। তস্য সৰ্ব্ববৰ্ম্মকর্ৰদিকারকনিয়ন্ত্ত্বেন স্বাতন্ত্যাৎ, 
তত্ফলদীতৃত্বাচ্চ। প্রত্যুত কৰ্ম্মৰ এব বিবিদিষোৎপাদনেন পর- 
ম্পরয়| তংপ্রাপ্তিসধনীভূতজ্ঞানোৎপত্তপকারকত্বেন সমন্বয় ইতি 
নিশ্চীয়তে বিবিদিষাশ্ৰুতেং। ননু প্রত্যক্ষাদিপ্রমাণাবিষয়কত্ব- 


১অঃ ১ পা ৪ সূ] বেদান্ত-দৰ্শন । ৭১ 


বচ্ছব্দপ্রমাণাবিষয়ত্বস্তাপি শ্রুতিসিদ্ধত্বান্ন শান্ত্রৈকপ্রমেয়ং ব্ৰহ্মোতি- 
প্রাপ্তে, জমঃ, জিজ্ঞান্যাং ব্ৰহ্ম শান্্রপ্রমাণকমেব, নান্তপ্রমাণকম্‌; 
সমস্তশ্রুতীনাং সাক্ষাৎপরম্পরয়া বা তত্রৈব সমন্বয়াৎ ৷ 
তত্র লক্ষণপ্রমাণািবাক্যানাং স্বত এব তদ্বিষয়কত্বেন, শাণ্ডিল্য- 
পঞ্চাগ্নিমধুবিস্তাদিবাক্যানাং প্রতীকাদিপ্রকারকাণাং চ পরম্পরয়! 
সমন্বয়ঃ। যদ্বা সর্ব্বেষামপি বাক্যানাং ভিন্নপ্রবৃত্তিনিমিত্ত- 
কত্বেহপি সাক্ষাদেব ব্রহ্মণি সমন্বয়ঃ, তত্তদ্বাক্যবিষয়াণাং সৰ্বেব- 
ষামপি ব্ৰহ্মাত্মকত্বাবিশেষেণ মুখ্যবাক্যত্বা । নচৈবং বিষয়নিষেধ- 
পরাণাং বাধঃ শঙ্কনীয়স্তেষাং ব্রন্মন্বরূপগুণাদিবিষয়কেয়ন্তানিষেধ- 
পরত্বেন সমবিষয়ত্বাৎ । কিঞ্চাত্র প্রস্টব্যো ভবান্‌ «শব্দীহবিষয়ং 
ব্রহ্মে”্তিবাক্যস্ত বাচ্যং ব্রহ্দীভিপ্রেতং নবেতি £ আছে বাচ্যত্ব- 
সিদ্বেরবাচ্যত্বপ্রতিজ্ঞাভঙ্গঃ, দ্বিতীয়ে স্থতরাং বাচ্যতেতি। তস্মাৎ 
সৰ্ব্বজ্ঞঃ জর্ববাচিন্তাশক্তিবিশ্বজন্মাদিহেতুবেদৈকপ্রমাণগম্যঃ সৰ্বব- 
ভিন্নাভিন্নে ভগবান্‌ বাহ্ণুদেবো বিশ্বাত্লৈৰ জিজ্ঞাসাবিষয়স্তত্ৰৈব 
সর্ববং শান্ত্ৰং সমন্বেতীত্যৌপনিষদানাং সিদ্ধান্ত ॥ 
অস্তাৰ্থঃ -_' পূৰ্ব্বস্তত্ৰে বল৷ হইয়াছে যে, শাস্ত্ৰই ব্ৰহ্মবিষয়ে প্রমাণ অর্থাৎ 
জ্ঞপ্তিকারণ )। কিন্তু ইহাতে এইরূপ আপত্তি হইতে পারে যে, ( জৈমিনি- 
মীমাংসার “আম্নায়স্ত ক্ৰিয়াৰ্থত্বাদানৰ্থক্যমতদৰ্থানাম্‌” ইত্যাদি স্বত্রে ইহা প্রতি- 
পন্ন করা হইয়াছে যে) সমস্ত বেদ যাগাদিক্রিয়াকেই মুখ্যরপে প্রতিপাদিত 
করে ক্রিয়ার্থ প্রকাশ করে না, এইরূপ যে বেদোক্ত অর্থবাদবাক্য, তৎসমস্ত 
পরম্পরাস্থত্রে ক্রিয়াবৌধক বিধিবাক্যসকলেরই অর্থ বিস্তার করিয়া প্রকাশ 
করে (ইহারা বিধিবাক্যসকলেরই স্তাবক ; “বিধিনা ত্বেকবাক্যত্বাৎ স্তত্যর্থেন 
বিধীনাৎ জ্যুঃ” ইত্যাদি জৈমিনি সুত্রে ইহা প্রকাশিত আছে) এইরূপে এই 


৭২ বেদান্ত-দর্শন। [১অঃ১পা৪সু 


সকল অর্থবাদবাক্য পরম্পরা স্থত্রে বিধিবাক্যসকলের সহিত একার্থতা প্রাপ্ত 
হইয়া সার্থক হয়; ইহাদের নিজের কোন স্বতন্ত্ৰ অর্থ নাই। তদ্ৰূপ বন্ধবিষয়ক 
বেদান্তবাক্যসকলও যাগাদিক্রিয়াবোধক বিধিবাক্যসকল হইতে স্বতন্ত্ৰ অর্থ 
প্রতিপাদন করে না বলিয়াই সিদ্ধান্ত করা উচিত৷ কর্মকর্তা ক্রতুরই একাঙ্গ; 
“তত্বমসি” ইত্যাদি বেদাস্তবাক্যে ও কর্মকর্তারই ব্ৰহ্মত্ত উপদেশ করা 
হইয়াছে; তদ্দারা ইহাই প্রতিপন্ন হয় যে, বেদের অর্থবাদবাক্যের ন্যায়, 
বেদান্তের ব্ৰহ্মবিষয়ক বাক্যসকলও ক্ৰতুর অঙ্গীভূত যে কর্ম্মকর্ত্তা, তাহারই 
স্তাবকবাক্য মাত্র; এমকল বাক্যের দ্বারা বেদ স্বতন্ত্ৰ কোন অর্থ প্রকাশ 
করেন, নাই। ইহারা পরম্পরাহ্থত্রে বেদোক্ত কৰ্ম্মবিষয়ক বিধিবাক্যেরই 
প্রাধান্ঠ প্রকাশ করে, সর্বপ্রধানরূপে ব্ৰহ্মকে প্রতিপাদন করে না। অতএব 
পুর্বস্থত্রে যে বিশ্বকারণরূপে ( স্থৃতরাৎ যাগাদি কৰ্ম্বেরও কারণরূপে ) ব্ৰহ্মকে 
শাস্ত্ৰ প্রমাণিত করে বলিয়া সিদ্ধান্ত কর! হইয়াছে, তাহ| গ্রাহ্য নহে। এইরূপ 
আপত্তির উত্তরে সুত্রকার সিদ্ধান্ত বলিতেছেন “তন্তু, সমন্বয়াং” ; “তৎ” 
অর্থাৎ ব্ৰহ্মই বিশ্বকারণ এবং শাস্ত্র তীহাকেই প্রতিপন্ন করে; কারণ মুখ্য- 
জ্ঞাতব্য বিষয়রূপে ব্রহ্মেতেই মুখ্যবৃত্তিতে সমস্ত বেদবাকে৷র অন্বয় হয়। 
অথবা সংক্ষেপতঃ সৃত্রার্থ এই যে, ব্ৰহ্মপ্ৰতিপাদক বলিয়া বেদবাক্য সকলে 
ব্ৰহ্মেরই সমন্বয় হয়। কৰ্ম্মে বেদবাক্যসকলের সমন্বয় হয়, এই কথা বলা 
যাইতে পারে না; কারণ ব্রহ্মকে জ্ঞাত হইবার ইচ্ছামাত্র উৎপাদন করিয়াই 
কৰ্ম্মশক্তি ক্ষয় প্রাপ্ত হয়; এই ইচ্ছামাত্র উৎপাদন করাই কশ্মের শেষ ফল। 
অতএব ব্ৰহ্মকে ক্রতুর অঙ্গস্বরূপে মাত্র উপদেশ করাই বেদের অভিপ্রায়, 
ইহ! নির্বোধ বালকের উপযুক্ত কথা । ক্রতুসহন্ধীয় কৰ্ম্ম, কর্তা, করণ, 
ইত্যাদি সমুদয় কারকই ব্ৰহ্ধের নিয়ন্তস্বের অধীন বলিয়া শ্রুতি বর্ণনা 
করিয়াছেন, এবং যজ্ঞের ফলদাতাও তিনি (“যতো বা ইমানি ভূতানি 
জায়ন্তে”, “অন্তঃপ্রবিষ্টঃ শান্তা জনানাং” “যং সৰ্ব্বে দেবা নমন্তি” “রদ্দৈবেদং 


১অঃ১প৷৪লসু] বেদান্ত-দৰ্শন | ৭৩ 


সর্ববম্” ইত্যাদি শ্রুতি দ্রষ্টব্য ); সুতরাং তিনি তংসমস্ত হইতে স্বতন্ত্ৰ । এবঞ্চ 
“তমেতমাত্মানং বেদানুবচনেন ব্রাহ্মণ! বিবিদিযন্তি যজ্ঞেন দানেন তপস| 
নাশকেন” ইত্যাদি (বু, ৪অঃ ওক্রা) শ্ৰুতিবাক্যে ইহ। স্পষ্টরূপে প্রমাণিত 
তয় যে, ব্ৰহ্মসম্বন্ধীয় বিবিদিষ| ( জিজ্ঞাস।) উৎপাদন করিয়া, ব্ৰহ্মপ্ৰাপ্তির 
নাধনভূত যে জ্ঞান, তাহার উৎপত্তিবিষয়ে পরম্পরাপূত্রে উপকারক হয় বলিয়াই 
কর্মের সার্থক্য হয়, এবং শ্ৰুতিও এই নিমিত্তই কর্মের উপদেশ করিয়াছেন। 

পরন্ত কেহ কেহ এইরূপও আপত্তি করেন যে, শাস্ত্র বেমন একদিকে 
বৰহ্ধকে প্রত্যক্ষাদি প্রমাণের অগম্য বলিয়া বর্ণনা করিয়াছেন, তদ্রপ তাঁহাকে 
শব্ধ প্রমাণেরও অগম্য বলিয়া প্রতিপন্ন করিয়াছেন; অতএব পূর্বোক্ত 
তৃতীয় সূত্রে যে ব্রহ্মকে শাস্ত্ৰপ্ৰমাণগম্য বলিয়| সিদ্ধান্ত করা. হইয়াছে, তাহা! 
অপসিদ্ধান্ত; (কারণ শান্ত্রবাক্যদকলও শব্দমাত্র, ব্রহ্ম শব্দের অবিষয় 
হওয়াতে তিনি শাস্ত্ৰপ্ৰমাণগম্য হইতে পারেন না)। এই আপত্তির উত্তরে 
আমরা বলি যে “তং” জিজ্ঞাসিত ব্ৰহ্ম নিশ্চয়ই শাস্তপ্ৰমাণগম্য ; তিনি 
প্রত্যক্ষাদি অন্য প্রমাণগম্য নহেন; কারণ সাক্ষাত্সম্বন্ধে অথবা পরম্পরা- 
সম্বন্ধে ব্ৰহ্ধেতেই সমস্ত শ্রুতির সমন্বয় হয়। তন্মধ্যে যে সকল শ্রুতিবাক্য 
ব্ৰহ্ষের লক্ষণ এবং প্রমাণাদিবিষয়ক, সাক্ষাৎসম্বন্ধেই তাহাদের ব্ৰহ্মেতে 
সমন্বয় হয়; এবং শাগ্ডিল্যবিদ্বা, পঞ্চাগ্নিবিদ্ধা, মধুবিদ্ধা প্রভৃতি-বিষয়ক 
ভিন্ন ভিন্ন প্রতীকোপাসনাপর বাক্যসকলেরও পরম্পরাসন্বন্ধে ব্রক্েতেই 
সমন্বয় হয়। বস্তুতঃ, ভিন্নাৰ্থবোধক হইলেও সমস্ত বেদবাক্যেরই সাক্ষাৎ 
সম্বন্ধে ব্ৰহ্মেতেই সমন্বয় হয় বলিয়া নির্দেশ কর! যায়; কারণ তত্তদ্বাক্য- 
সকলের বিষয়ীভূত সমস্ত পদার্থেরই সমভাবে ব্রহ্মাত্মকরূপেই মুখ্যবাচ্যত্ব 
ভইয়াছে। (“সৰ্ব্বং খন্বিদং ব্ৰহ্ম" ইত্যাদি শ্রুতিবাক্য তাহার প্রমাণ )। 
এই সিদ্ধান্তে এইরূপ আপত্তি হইতে পারে ন! যে, ব্রহ্মকে শ্রুতিপ্রমাণগম্য 
বলিলে, শব্দের অবিষয়রূপে যে সকল শ্রুতি তাহাকে বর্ণনা করিয়াছেন, 


৭৪ বেদান্ত-দৰ্শশন। [১অঃ১পা৪ সু 


(যথ| “অবাঙ্ানসগেচরঃ” “অশব্দমস্পর্শম্” “্যতে| বাচো নিবর্তন্তে” 
ইত্যাদি) সেই সকল শ্রুতি এই মীমাংসান্থসারে নিরর্থক হইয়া পড়ে ; 
কিন্ত শ্রুতিকে নিরর্থক বলির! স্বীকার করা যাইতে পারে না; অতএব 
এই সিদ্ধান্তই ভ্ৰান্ত বলির! প্রতিপন্ন হর । কিন্তু বস্তুতঃ এই সিদ্ধান্তের 
সহিত পুর্বোক্ত শ্রুতিবাকাসকলের কোন বিরোধ নাই; কারণ যে সকল 
শ্রুতি ব্রঙ্গকে শব্দের অবিষয়রূপে বর্ণনা করিয়াছেন, সেই সকল শ্রুতি 
ব্ৰহ্মের স্বরূপ ও স্বরূপগত গুণসকলের “ইয়ত্ত|৷”-নিষেধপর মাত্র অর্থাৎ 
ব্ৰহ্ম যে এইমাত্রই নহেন, এবং কেবল শব্দাদিশক্তিমত্তাতেই যে তাঁহার 
স্বব্ূপগত শক্তিসকল পৰ্য্যাপ্ত হয় না, তদতিরিক্ত ভাবেও যে তিনি আছেন, 
তন্মাত্ৰ প্রকাশ করাই সেই সকল শ্রুতির অভিপ্রায়; কারণ সেই সকল 
শ্ৰুতি স্বয়ং শব্দমাত্র হইয়াও ব্ৰহ্মকেই বাচ্যরূপে প্রকাশ করিয়াছেন । আর 
এই স্থলে আপত্তিকারীকে জিজ্ঞাস! করিতেছি যে “শব্দের অবিষয় ব্ৰহ্ম" 
এই যে বাক্য, ইহার বাচ্য ব্ৰহ্ম কি না, এই বিষয়ে তীহার অভিমত, 
কি? যদি বলেন যে, এই বাক্যের বাচ্য ব্ৰহ্ম, তবে তাঁহার প্রতিজ্ঞ) 
ভঙ্গ হইল; ব্ৰহ্ম, শব্দের বাচ্য হইয়া পড়িলেন ; আর যদি বলেন যে, না, 
তাহা হইলেও এই “ন|” বলা দ্বারাই কার্য্যতঃ ক্রন্মের শব্দবাচ্যত্ব 
পিন্ধ হইল। (কারণ “ব্ৰহ্ম-শৰদের বাচ্য যে ব্ৰহ্মবস্তু, তাহ! তিনি এ 
শব্দবারাই বুঝিয়াছেন, ন! বুঝিলে এইরূপ উত্তর করিতে পারেন না )। 
অতএব সমস্ত উপনিষদের সিদ্ধান্ত এই যে, ব্ৰহ্ধেতেই সমস্ত শাস্ত্র সমন্বিত 
হয়; গ্রস্থারন্তে জিজ্ঞাসার বিষয় বলিয়া যে বহ্মকে উল্লেখ করা হইয়াছে, 
তিনি সৰ্ব্বজ্ঞ, তিনি এই অনিন্ত্যশক্তিক বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয়হেতু, 
তিনি একমাত্ৰ বেদপ্রমাণগম্য ; তিনি সমগ্রবিশ্ব হইতে ভিন্নও বটেন, এবং 
অভিন্নও বটেন, এবং তিনিই সৰ্ব্ববিধ প্ৰশ্বৰ্য্যপূৰ্ণ বিশ্বীত্থা বাসুদেব । তীহাতেই 
সকল শাস্ত্র সমন্বিত হয়। ইহাই উপনিষদ্‌ বেস্তা দিগের সিদ্ধান্ত । 


১ অঃ ১ পা ৪ সু ] বেদান্ত-দর্শন। ৭৫ 


এই সূত্রব্যাখ্যানে ভাষ্যকার ইহা প্রতিপন্ন করিলেন যে, ব্ৰহ্ম বেদোক্ত 
যাগাদিকৰ্শের অতীত, এবং এ যাগাদিকৰ্ম্মের কর্তী যে পুরুষ, তাহার সত্ভাতে 
মাত্র ব্রহ্মসত্তা পৰ্য্যাপ্ত হয় না; তিনি কর্মকর্তী পুৰুষসকলের এবং তৎকৃত 
সৰ্ব্ববিধকৰ্ম্মের নিয়ন্ত। ও বিধাতা । আবার সমস্ত জগতের ব্ৰহ্মাত্মকতা 
প্রদর্শন করিয়া, ভাষ্যকার মধুবিদ্যা প্রভৃতিতে কথিত উপাসনাকন্মেরও 
সার্থকতা প্রতিপন্ন করিলেন। অতএব ভাষ্যকারের শেষ নীমাংস| এই 
যে, জীব ও জগতের সহিত ব্রহ্মের ভিন্নাভিন্নসম্বন্ধই দ্বিতীয় হইতে চতুর্থ 
স্তর পর্য্যন্ত সূত্রকার স্থাপন করিয়াছেন। “একাংশেন স্থিতো জগৎ” এবং 
“মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতন” “ক্ষরাদতীতোহ্হমক্ষরাদ- 
পিচোত্তমঃ” ইত্যাদি গীতাৰাক্যেও এইরূপ ভিন্নাভিন্নসম্বন্ধই বেদব্যাস 
প্রতিপন্ন করিয়াছেন। অপিচ তৃতীয় ও চতুর্থ সূত্রে ব্রহ্মের সহিত শাস্ত্রে 
বাচ্যবাচকসম্বন্ধ স্থাপিত হইয়াছে । এই বাচ্যবাচকসম্বদ্ধ থাকা পাতগ্জল- 
দর্শনে “তন্ত বাচকঃ প্রণব” সূত্রে শ্রীভগবাম্‌ পতঞ্জলিও নির্দেশ করিয়াছেন । 
ও সূত্রের ভাষ্যে শ্রীতগবান্‌ বেদব্যাসও এইরূপই মত প্রকাশ করিয়াছেন,-_যথ৷ 

--“বাচ্য ঈশ্বরঃ প্রণবস্তা ।...সন্প্ৰতিপত্তিনিত্যতয়| নিত্যঃ শব্দার্থস্বন্ধঃ”। 
আর ব্ৰহ্বের নিগুত্ববিষয়ক শ্রুতিসকল তাঁহার “এতাবন্মাত্রত্বই” (জগত ও 
জীরমান্রত্বই ) নিষেধ করে বলিয়া যে ভাষ্যকার প্রতিপন্ন করিয়াছেন, তাহা 
ভগবান্‌ বেদব্যাস স্বয়ংই এই ব্রহ্মপুত্রের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাদের 
২২ সংখ্যক সূত্রে স্পষ্ট করিয়াছেন। বেদাস্তদর্শনের প্রথম ও দ্বিতীয় অধ্যায় 
বিশেবরূপে ব্রহ্মবিষয়ক ৷ তাহাতে ব্ৰদ্সম্বন্ধে এইরূপই সিদ্ধান্ত সত্রকার 
সর্বত্র প্রতিপাদিত করিয়াছেন। সুত্রকার কোন স্থানে বঙ্গের সম্বন্ধে 
কেবল নিপুণত্ব অথব| কেবল গুণাবচ্ছিনত্ব বর্ণনা করেন নাই । 

এই সূত্রের শাঙ্করভাষ্য অতি বিস্তীর্ণ; তাহাতে নানাবিধ বিচার 
প্রবর্তিত করা হইয়াছে; তত্সমস্ত এই স্থলে উদ্ধৃত কর! নিশ্রয়োজন ৷ 


৭৬ বেদান্ত-দৰ্শন। [১অঃ১>১পা৪সূ 


ইহার সার এই যে, ব্ৰহ্ম প্ৰত্যক্ষ ও অনুমানপ্ৰমাণের গম্য নহেন; কেবল 
শাস্ত্ৰই তাঁহার সম্বন্ধে প্রমাণ; ফলের দ্বার! শাস্ত্রের প্রামাণিকত্ব সিদ্ধ হয়। 
মীমাংসকগণ বলেন যে “ব্ৰহ্ম স্বতন্ত ও জগদতীত নহেন, কারণ কৰ্ম্ম অথবা 
উপাসনাবিধির অঙ্গরূপে মাত্র তিনি বেদে উক্ত হইয়াছেন; অতএব 
কর্মাতীত ব্ৰহ্ম শান্ত্ৰের প্ৰতিপাদ্য নহেন , বৈদিককৰ্ম্মের অঙ্গীভূত যে কৰ্ম্ম- 
কর্তী, ব্ৰহ্মবিষয়ক বাক্যসকল তীহারই স্ততিদুচক বলিতে হইবে; কারণ এ 
কৰ্ম্মকৰ্ভ।কেই শ্ৰুতি ব্ৰহ্ম বলিয়া! উপদেশ করিয়াছেন। “মীমাংসক” গণের 
এই মত সঙ্গত নহে; কারণ ব্রহ্মপ্রাপ্তিরপ মোক্ষ কৰ্ম্মসাধ্য নহে, তাহা 
শ্রুতি স্প্রূপে বলিয়াছেন, এবং আনত্ম| যে অসঙ্গশ্বভাব শরীরাদি-ব্যতিরিক্ত, 
তাঁহাও শ্রুতি উপদেশ করিয়াছেন; সুতরাং তিনি কৰ্ম্মসাধ্য হইতে পারেন 
না; এবং ব্রহ্গজ্ঞপুরুষ সৰ্ব্বকৰ্ম্মতীত হয়েন বলিয়া শ্ৰুতি স্পষ্ট্পে উপদেশ 
করাতে, ব্ৰহ্মকে কর্মের অঙ্গীভূত বলিয়া কোন প্রকারে বর্ণনা করা যাইতে 
পারে ন| ব্রঙ্গকে জ্ঞানরূপ ক্রিয়ারও কৰ্ম্ম বলা যাইতে পারে না; কারণ 
শ্রুতি তাঁহাকে বিদিত ও অবিদিত সকল হইতে ভিন্ন বলিয়া ব্যাখ্যা করিয়া 
ছেন। শ্রুতি যে আত্মাকে জ্ঞাতব্য ধ্যাতব্য ইত্যাঁদিরূপে বর্ণনা করিয়াছেন, 
তাহার অর্থ এই নহে যে, আত্ম! সাক্ষাৎসম্বন্ধে ধ্যানক্ৰিয়ার গমা। অপর 
সর্কবিষয়ক জ্ঞানবৃত্তিকে নিরুদ্ধ করাই উক্ত উপদেশ সকলের সার; অপর 
বৃত্তি নিরুদ্ধ হইলে চৈতন্শ্বরূপ ব্রহ্ম আপনা হইতে প্রকাশিত হয়েন। 
জৈমিনিসৃত্ধে বলা হইয়াছে যে, কর্মে প্রবৃত্তি জন্মানই বেদের সার, 
ইহা বেদের কর্ম্মকাণ্ডন্বন্ধেই প্রযোজ্য,__বেদান্তসন্বন্ধে নহে। কর্্মকাণ্ডেও 
নিষেধসূচক বাক্যগুলি অধিকাংশ স্থলে অভাব অর্থাৎ ওদাসীন্তবোধক,_কোঁন 
ক্রিয়াবোধক নহে; অতএব কৰ্ম্মে প্রেরণাই বেদার্থ বলিয়া কোন প্রকারে 
স্বীকার কর! যায় না। ইত্যাদি; ইত্যাঁদি। 

পরন্ত শাঙ্করভাধ্যে মূলহ্থত্ৰাৰ্থের ব্যাখ।! এইরূপে করা হইয়াছে, যথা £__ 


১অঃ১প|৷ ৪ সু] বেদান্ত-দৰ্শন। ৭৭ 


“তু-শব্দঃ পূৰ্বৰপক্ষব্যাবৃত্তযৰ্থথ। তদ্ত্রহ্ম সৰ্ববঙ্ঞং সৰ্ব্বজ্ঞশক্তি- 
জগদুৎপত্তিস্থিতিলয়কারণং বেদীন্তশীস্ত্রাদবগম্যতে ৷ কথং? সমন্বয়াৎ ; 
সর্বেবযু বেদান্তেষু বাক্যানি তাণপর্য্যেণৈতস্তার্থস্ত প্রতিপাদকত্বেন 
সমনুগতানি”। 

অগ্তার্থ-_শ্িত্রে যে “তু”--শব্দ আছে, তাহা আপত্তিভঞ্জনবোধক ৷ 
সেই ব্ৰহ্ম সৰ্ব্বজ্ঞ, সৰ্ব্বশক্তিমান্‌, জগতের স্থষ্টি, স্থিতি ও লয়ের হেতু ; বেদান্ত- 
শাস্ত্ৰ দ্বারা তিনি এইরূপ বলিয়| জ্ঞাত হয়েন। ইহা কি নিমিত্ত বলি ? উত্তর 
-_এইরূপ ব্রহ্ষেই বেদের সমন্বয় হয়। সমস্ত বেদান্তোপ্লিখিত শ্রুতিবাক্য- 
সকলের তাৎপর্ধ্য প্রতিপাগ্ঠরূপে বন্ধেরই অনুসরণু করে । 

বস্তুতঃ কঠ প্রভৃতি শ্ৰুতি স্বয়ং “সৰ্ব্বে বেদ! য্পদমামনস্তি, সৰ্ব্বে বেদা 
যত্রৈকীভবন্তি” ইত্যাদি বাক্যে স্পষ্টরূপে উপদেশ করিয়াছেন, যে ব্রহ্মেতেই 
শ্ৰুতি সমন্বিত হয়, তাঁহাকে প্রতিপন্ন করাই সমস্ত শ্রুতির অভিপ্রেত। কিন্তু 
এই স্থলে ইহ। লক্ষ্য করিবে যে ব্ৰহ্মকে সৰ্ব্বজ্ঞ সর্বশক্তিমান জগৎকারণ 
বলিয়া উপদেশ কর। ভগবান্‌ বেদব্যাসের অভিপ্রেত বলিয়া যখন আচার্য্য 
শঙ্কর এই সকল সুত্র ব্যাখ্যায় স্বীকার করিলেন, তখন ব্ৰহ্মকে একান্ত নিপুণ 
ও অকর্তা বলিয়| যে তিনি পরে স্বীয় মত জ্ঞাপন করিয়াছেন, তাহ! বেদান্ত ও 
ভগবান্‌ বেদব্যাসের অভিপ্রায়-বিরুদ্ধ | 

ইতি ব্রহ্মবিষরক-প্রমাণাধিকরণম্‌ ৷ 

পরন্ত এততসন্বন্ধে এই আপত্তি হইতে পারে যে, ত্ৰিগুণাত্মক প্রধানকেই 
জগতকারণ বলিয়া সাংখ্যশান্বে নির্দেশ কর! হইয়াছে, এবং প্রধানের জগং- 
কারণতাঁ-বিষয়ে সাংখ্যবাদীরা শ্রুতিপ্রম।ণও উদ্ধৃত করিয়! থাকেন, যথা ঃ-- 

“অজামেকা লোহিতশুরুকৃষ্ণাং 
বহবীঃ প্রজাঃ স্থজমানাং সরূপাম্‌”। 
ইত্যাদি শ্বেতাশ্বতরোপনিষৎ ৪র্থ অধ্যায় ৷ 


৭৮ বেদান্ত-দর্শন। [১অঃ১প| ৫ সু 


(শুরু লোহিত ও কৃষ্ণ বৰ্ণ (সত্ব রজঃ ও তমোগুণাত্মিক| ) একা 
প্রকৃতি নিজের সমানরূপবিশিষ্ট (ত্ৰিগুণাত্মক ) বহুবিধ প্রজা সৃষ্টি করেন) 
ইত্যাদি। অতএব শ্ৰুতি প্রমাণ দ্বার! ব্ৰহ্মকেই একমাত্র জগৎকার্ণ বলিয়া 
'কিরূপে নির্দেশ কর! যাইতে পারে? এই আপত্তি খণ্ডন করিবার অভিপ্ৰায়ে 
পরবর্তী স্থত্রের অবতারণ| করা হইয়াছে। যথা £-- 

১ম অঃ ১গাদ ৫ সুত্র । ঈক্ষতেনর্শশব্দম্‌ ॥ 

( “ঈক্ষতেঃ৮-ন__অশব্দম্ ) 

ভাষ্য 1 সাংখ্যাভিমতমচেতনং প্রধানং তু অশব্দম্‌ শ্রুতি- 
প্রমাণবজ্জিতম, অতো নৈব জগতৎকারণম্‌ ; জগৎকর্তৃশ্চেতন- 
ধর্্মন্যেক্গণহ্য শ্রুবণাু। ৰ 

ব্যাখ্যা সাংখ্যশাস্ত্ৰে কথিত অচেতন প্রধানের জগৎকারণতাবিষষে- 
কোন প্রমাণ শ্ৰুতিতে নাই, তাহা জগংকারণ নহে, অচেতন প্রধানকে 
জগংকারণ বলা শ্ৰুতির অভিপ্রায় নহে; কারণ শ্রুতি স্পষ্টরূপে জগৎ- 
কারণের “ক্ষণ” শক্তি ( জ্ঞানপূর্বক দৰ্শনশক্তি ) থাকার উল্লেখ করিয়াছেন; 
প্রধানের সেই শক্তি স্বীকৃতমতেই নাই ও থাকিতে পারে না; কারণ প্রধান 
অচেতন । অতএব সাংখ্যাভিমত অচেতন প্রধানের জগৎকারণত্ব শ্রুতিবিরুদ্ধ। 
( ঈক্ষতেঃ = ( জগতৎকারণের ) ঈক্ষণকার্য্য (শ্রুতিতে ) উক্ত থাকা হেতু; 
ন-্সাংখ্যাভিমত অচেতন প্রধান জগৎকারণ নহে; অশব্ম্‌- (অশৌতম্‌) 
ইহ শ্রুতিসিদ্ধ নহে,_ শ্রুতিপ্রমাণবিরুদ্ধ। জগতকাঁরণের ঈক্ষণকার্য্যবিষয়ক 
শ্রুতি, যথা £-- 

“সদেব সৌম্যেদমগ্রআদীদেকমেবাদ্বিতীয়ম্‌। তদৈক্ষত 
বহু স্তাং প্রজায়েয়েতি; তন্তেজোইস্জত” 
ইত্যাদি (ছান্দোগ্য ষষ্ট প্রপাঠক ২য় খণ্ড) 


১অআঃ১পা৫ সু] বেদান্ত-দর্শন । ৭৯ 


অস্তার্থ১--হে সৌম্য ! এই জগৎ আগ্রে ( সৃষ্টির পূৰ্ব্বে) ভেদরহিত 
একমাত্র অদ্বিতীয় সদ্বস্ত (ব্রহ্ম) ছিল। সেই সৎ ঈক্ষণ করিয়াছিলেন, 
(মনন করিয়াছিলেন) আমি বহু হইব, আমার বহুরূপে স্থষ্টি হউক, 
এইরূপ ঈক্ষণ করিয়া, সেই সৎ তেজের স্বষ্টি করিলেন। 

খগ্েদীয় এীতরেয়োপনিষদে এইরূপ বাক্য আছে, যথ| £--- 

“আত্মা বা ইদমেকএবীগ্রআসীৎ। নান্ঠিৎ কিঞ্চনমিষৎ ৷ 
স ঈক্ষত লোকান্‌ নু সুজা ইতি । স ইমাল্লে"কানস্থজত” ৷ 

অস্তাৰ্থ £--“এই বিশ্ব অগ্ৰে এক আত্মরূপে অবস্থিত ছিল, অন্ত 
কিছুরই স্ফুরণ ছিল না। সেই আত্মা ষ্টক্ষণ করিলেন, লোকসকলকে সৃষ্টি 
করিব কি? তিনি লোকসকল স্থষ্টি করিলেন ৷” 

“্বদ্ম বা ইদমগ্র আসীত” ইত্যাদি বৃহদারণ্যকোক্ত শ্ৰুতিও এই মৰ্ম্মের । 
শ্ৰুতি এইরূপ জগত্কারণের “ঈক্ষণ” কাৰ্য্যের উল্লেখ করিয়া বলিয়াছেন যে, 
যিনি জগৎকারণ তিনি “ঈক্ষণ” পূৰ্ব্বক জগৎ রচনা করিলেন। সাংখ্যাভিমত 
প্রধান অচেতন; সুতরাং উক্ত “ঈক্ষণ” কাৰ্য্য অচেতন প্রধানের সম্বন্ধে 
উক্ত হইতে পারে না; অতএব প্রধানের জগৎকারণতা শ্রুতিবিরুদ্ধ, সুতরাং 
অগ্রাহা। (এই হ্ুত্রের ফলিতার্থ এই যে জগতকর্তা ঈক্ষণশক্তিবিশিষ্ট, 
"অতএব চৈতন্ময় ব্রহ্ম ; সুতরাং অতি অনুসারে সাংখ্যোক্ত অচেতন প্রধানের 

জগতকর্তৃত্ব সিদ্ধ হয় না।) | 

এই স্থলে ইহ! প্রথমে লক্ষ্য করিতে হইবে যে শ্রুতি বলিলেন “তদ্বৈক্ষত 
বহু স্তাং” অর্থাৎ সেই সৎ এইরূপ ঈক্ষণ করিলেন যাহাতে তিনি বহু 
হইতে ( বহুরূপে প্রকাশিত হইতে) পারেন; পৰন্ত যখন তিনি ভিন্ন অপর 
কেহ অথবা অপর কিছু নাই, তখন এই বাক্যের অর্থ এই যে, তিনি স্বয়ং এক 
অদ্বৈত হইলেও, আপনাতে বহুরূপ প্রতিভাত হয় এইরূপ ঈক্ষণ করিলেন। 
অতএব বহুরূপতার নিমিত্ত কারণ এই ঈক্ষণ শক্তিই ৷ উপাদান বস্তুও স্বয়ংই 


৮০ বেদান্ত-দর্শন। [১ অ£১পা৫সু 


ব্রহ্ম । কিন্তু তাহার পরিবর্তন অসম্ভব ; কারণ পরিচ্ছিন্ন বস্ত হইলেই রূপের 
পরিবর্তন সম্ভব হয়; আকাশ তত্বের অপেক্ষাও ব্যাপক বুদ্ধিতত্ব প্রভৃতি থাকাতে, 
আকাশেরও পরিবর্তন সম্ভব হইতে পারে, বুদ্ধি তাহা সংঘটন করিতে পারে; 
কিন্তু সর্বাধার অদ্বৈত ব্ৰহ্মের সর্বব্যাপিত্বহেতু, মৃত্তিকাদির ন্যায় তাহার 
পরিবর্তন কোন প্রকারে কল্পনাও করা যায় না! কিন্তু পূৰ্ব্বোক্ত ঈক্ষণ 
কাৰ্য্যের বিষয় স্বয়ং সেই সদাই ; পরন্ত তাহার স্বরূপ পরিবর্তনের অযোগ্য। 
অতএব ইহাই সিদ্ধান্ত হয় যে, তাঁহার যে বহুরূপতা' উক্ত হইয়াছে, তাহ. 
তাহার ঈক্ষণ শক্তিরই ভেদ-নিমিত্বক। ইহার দৃষ্টান্তাভাব নাই । যথ৷ : 
সৌজাভাঁবে দেখিলে বস্তুকে এক প্রকার দেখা যায়, চক্ষুকে বক্র করিয়। 
দেখিলে কিঞ্চিৎ ভিন্নরপে দর্শন হয়, দৃষ্টি সঙ্কুচিত করিয়া দেখিলে অন্ত: 
প্রকার দর্শন হয়, বস্তুর একটি অবয়বমাত্রের দিকে দৃষ্টি স্থির করিলে সেই 
অবয়বটি দৃষ্টিতে ভাসমান্‌ হয়, শী বস্তুর সমগ্র অবয়বের প্রতি দৃষ্টি ও মন 
স্থির করিলে সম্পূর্ণাবয়বই দর্শন হয়। অতএব দৃশ্য বস্তু এক অবিকৃত 
রূপ থাকিলেও দর্শনের প্রকারের ভেদহেতু, ইহা বিভিন্নরূপ দৃষ্ট হইতে 
পারে। এই দৃ্টান্তের দ্বারা পূর্বোক্ত শ্রুতিরও তাৎপর্য্যাবধারণ বিষয়ে 
সাহাযা হয়। তরঙ্গের স্বরৱপের কোন পরিবর্তন ঘটে না; পরন্ত তাহার 
ঈক্ষণশক্তির নানাপ্রকার ভেদ আছে, এবং তাঁহার স্বরূপেরও এ বিভিন্ন 
প্রকার ঈক্ষণের দ্বারা বিভিন্নরূপ প্রতিভাত হইবার যোগ্যতা আছে। 
অতএব শ্ৰুতি বলিলেন যে, সদ্ধ ক্ষ এইরূপ ঈক্ষণ করিলেন, যাহাতে এক 
অদ্বৈত তিনিই বহুরপে দৃষ্ট হয়েন। তাঁহার স্বরূপের বহুরূপে দুষ্ট হইবার 
যোগ্যতা আছে, ইহাই জগতের মূল উপাদান ; ইহা অনন্ত জগত্রূপে 
তাহার ঈক্ষণ কাধ্যের বিষয়ীভূত হইয়া ব্রন্মের গুণরূপে প্রকাশিত 
হয়। সুতরাং জগৎকে গুণাত্মক বলা হয়ঃ গুণেরই সুন্ধাবস্থার নাম 


প্রকৃতি । 


১অঃ ১পা৫সু]  বেদান্ত-দৰ্শন। ৮১ 


এই স্থলে ইহা! লক্ষ্য করিতে হইবে যে, শ্ৰুতি বলিলেন, ব্রহ্ম বহু 
হইবেন, এইরূপ মনন (ঈক্ষণ) করিয়। প্রজাসকলরূপে আপনাকে সৃষ্টি 
করিলেন । “জন্মাদ্বান্ত যতঃ” সুত্রে (এই পাদের দ্বিতীয় সুত্রে ) বলা হই- 
য়াছে যে, ব্ৰহ্ম জগতের সৃষ্টিকর্তী, পালনকর্তী এবং প্রলয়কর্তী। স্থতরাৎ 
ব্ৰহ্মের স্বরূপগত “ঈক্ষণ”-শক্তি জগতের কেবল স্থষ্টিবিষয়ক নহে, জগতের 
রক্ষণ ও লয়-দাধনও ইহার অন্তভূ'ত। পরিবর্তনই জগতের স্বরূপগত 
ধৰ্ম্ম, ‘ইহ! প্রত্যক্ষসিদ্ধ। পরিবর্তনের স্বরূপ বিচার করিলে দেখ! যায় যে, 
সৃষ্টি, স্থিতি ও লয় এই তিনটিই পরিবর্তনশব্দের বাচ্য। সৃষ্টির পর প্রলয়, 
প্রলয়ের পর স্থষ্টি অনাদিকাল হইতে চলিয়া আসিতেছে বলিয়! শ্রুতিও 
নানা স্থানে প্রকাশ করিয়াছেন, এবং অপর সকল শাস্ত্ৰেও এইরূপ মতই 
প্রকাশিত হইয়াছে; দার্শনিকদিগের মধ্যেও এই বিষয়ে কোন মতভেদ 
নাই; সুতরাৎ এই ঈক্ষণশক্তি যে ব্রহ্মস্বরূপে পূৰ্ব্বে ছিল না, হঠাৎ উপস্থিত 
হইল, এইরূপ প্রকাশ করা শ্রুতির অভিপ্রায় বলিয়া অনুমান করা সঙ্গত 
নহে। ব্ৰহ্মে এই মননশীলতার অভাব ছিল, পরে তাহা উপজাত হইল, 
. এইরূপ বলিলে, তাহার কোন কারণও নির্দেশ কর! উচিত; অকারণ কোন 
কাধ্য হইতে পারে ন।। এব ব্ৰহ্মের কালাধীনতা, এবং পরিণামশীলতাও 
স্বীকার করিতে হয়; তাহা শ্রুতি পুনঃ পুনঃ প্রতিষেধ করিয়াছেন । সুতরাং 
এই “ঈক্ষণ”-শক্তিও অনাদি, এবং ব্ৰহ্ষের স্বরূপগত নিত্যশক্তি বলিয়। গ্রতি- 
পর্ন হয়। ব্ৰহ্গৈর স্বষ্টিশক্তি যে তীহার স্বরূপগতশক্তি, তাহা শ্বেতাশ্বতর 
শ্ৰুতি “দেবাত্মশক্তিং শ্বগুণৈনিগুঢ়াম্‌” ইত্যাদি বাক্যের দ্বার! স্পষ্টৱূপে নির্দেশ 
করিয়ছেন।* সুত্রে বল! হইল যে ঈক্ষণশক্তিই সেই স্ষ্টিশক্তি ; অতএব 
ঈক্ষণশক্তিটি যে ব্ৰহ্গের নিত্য আত্মভূতা, তাহাও এতদ্বারা প্রমাণিত হয়। 
পুর্ববকথিত “সদেব সৌম্যেদমগ্র আসীং” ইত্যাদি শ্রুতি, য'হাতে বর্গের 


* এই শ্রুতি মূল গ্রন্থের দ্বিতীয়াধ্যায়ের শেষপাদে ভাষ্যসহ ব্যাখ্যা কর! হইয়াছে। 
৬ 


৮২ বেদান্ত-দর্শন। [১অঃ ১প| ৫সু 


স্ষ্টিবিষয়ক “ঈক্ষণ” বিশেষরূপে উক্ত হইয়াছে, তাহার সম্যক্‌ বিচার করিলে, 
আরও দেখা যায় যে, সৃষ্টির অতীতাবস্থা যাহা ব্ৰহ্গের স্বরূপাবস্থা বলিয়| 
শাস্ত্রে বণিত হইয়াছে, তাহাই উক্ত বাক্যসকল ছারা শ্রুতি বিশেষরূপে 
প্রকাশ করিয়াছেন। শ্রুতি প্রথমে বলিলেন,--চরাচর সমস্ত বিশ্ব তদবস্থায় 
ব্ৰহ্মকূপে অবস্থিত, ব্ৰহ্ম হইতে পৃথক্রূপে কোন বস্তরই স্ফুরণ নাই; আবার 
বলিলেন, _ত্রহ্ম তদবস্থায় স্থাষ্টবিষয়ক ঈক্ষণবিশিষ্ট, অর্থাৎ তিনি সৃষ্টির 
প্রকাশ, রক্ষণ, ও সংহার করিবার উপযোগী জ্ঞান ও শক্তিসম্পন্ন_স্থৃতরাৎ 
সর্বজ্ঞ ও সর্বশত্তিমীন্। আবার অতি বিজন, তিনি জগদ্রূপে 
প্রকাশিত হইলেন, অর্থাৎ ব্রহ্ম যে কেবল হৃষ্টি, স্থিতি ও লয়ৌপযোগী 
জ্ঞান ও শক্তিসম্পন্ন, তাহা নহে; তিনি সেই শক্তির পরিচালনও করিয়া 
থাকেন; তিনি জগৎকে বস্তুতঃ নিজ স্বরূপ হইতেই সৃষ্টি করেন, বস্তুতঃই 
পালন করেন, এবং বস্তৃতঃই সংহার করেন। এইরূপে শক্তিপরিচাঁলনও নিত্য 
তাঁহার আছে; সুতরাং ব্রহ্মস্বরূপ অবগত হইবার নিমিত্ত এতৎ সমস্তই 
গ্রহণ করা আবশ্তক। প্রথমতঃ দেখা যায় যে, তিনি জগদতীত ও নিত্য 
নদ্বস্ত। দ্বিতীয়তঃ, অতীত অনাগত ও বর্তমান সমস্ত জগৎই তদ্ৰপে-- 
তৎসত্তায় একীভূত হইয়া প্ৰতিষ্ঠিত; সুতরাং তিনি এক--অদ্বৈত । 
এবঞ্চ তিনি অবিকারী; কারণ বিকার বলিলে এক অবস্থার অভাব ও অন্ত 
অবস্থার ভাব, এবং সেই ভাবাবস্থার অভাব হইয়া, অভাবাবস্থার ভাব হওয়া 
বুঝায়; কিন্তু ব্ৰহ্ম সর্বাভাবশূন্ত ; ত্রিকালে প্রকাশিত সমস্ত বস্তই:তৎস্বরূপে 
অবস্থিত। সুতরাং নূতন কিছু তিনি করেন, ইহা আর তাহার সম্বন্ধে 
বলা যাইতে পারে না; সৰ্ব্বকালে প্রকাশিত সমস্তই যখন তাহার স্বরূপগন্ত, 
তখন ‘নূতন কিছু তিনি করিলেন’, এই কথার কোন অর্থই হয় না; অতএব 
তাহাকে অকর্তী ও সর্ধবিধ বিকার-রহিত বলিয়াও বহু শ্রুতি বর্ণনা 
করিয়াছেন! স্থতরাৎ কেবল তদবস্থার প্রতি লক্ষ্য করিয়া, ব্ৰহ্মকে সপ্তণ 


১অঃ ১প| ৫সূ ] বেদান্ত-দৰ্শন। ৮৩ 


না বলিয়া ণনিগুণ” বলিতে হয়। তৃতীয়তঃ কিন্তু এইরূপ নিগুণমাত্ৰ 
বলিলেই ব্ৰহ্মস্বকূপ সম্যক্বণিত হয় না; তিনি স্বরূপতঃই সর্ধজ্ঞস্বভাব 
এবং সর্বশক্তিমান ; কৃষ্টি, স্থিতি ও লয়রূপ কাঁ্য্যও তাহার আছে বলিয়া 
বহু শ্ৰুতি প্রকাশ করিয়াছেন; এই কাৰ্য্য যে তিনি কখন করেন, কখন 
করেন না, এইরূপ হইতে পারে না; কারণ এইরূপ হইলে, তিনি বিকারী 
ও কালাধীন হইয়া পড়েন ; বহু শ্রুতিতে ইহার প্রতিষেধ হইয়াছে । অতএব 
সৰ্ব্বজ্ঞ, সর্বশক্তিমান ও সৃষ্টি স্থিতি ও লয়-কার্য্যকারিরপে ব্ৰহ্ম নিত্যই 
অগুণও বটেন। এইরপে বর্ষের নিত্য সপ্তণত্ব ও নিগুণত্ব উভয়ই প্রতি- 
পাদিত হয়। অতএব ব্ৰহ্ধের এই দ্বিরূপত্বই শ্রুতি-প্রমাণ দ্বারা প্রতিপাদিত 
হয়, এবং শ্রুত্তিই তদ্বিষয়ক অনুভব জন্মায় । অনুমান প্রভৃতি প্রমাণও 
অনুভব জন্ম ইয়াই যেমন সার্থক হয়, শ্রুতি-বাক্য সকলও তদ্রুপ আত্মাতে 
অনুভব জন্মাইয়| সার্থক হয়। এই অনুভবের বীজ প্রত্যেক জীবে 
বর্তমান আছে, প্রত্যেক মন্ুষ্যেরই উক্তপ্রকার দ্বিরূপতা ন্যনাধিক-পরিমাণে 
আশ্মান্থভবপিদ্ধ। আমার বাল্য, যৌবন, বার্ধক্য ইত্যাদি অসংখ্য অবস্থার 
নিয়ত পরিবর্তন হইতেছে; নানাপ্রকার চিন্তাত্রোত প্রতিমুহূর্ত্ে আমাতে 
প্রবন্তিত হইতেছে, সুখছুঃখদি ভোগ, একটির পর আর একটি, নিয়ত 
প্রবাহিত হইতেছে ; যখন যে অবস্থা উপস্থিত হয়, তখনই আমি তত্তুৎ 
অবস্থায় আত্মবুদ্ধিযুক্ত হই ; আমি স্থূল, আমি কব, আমি বালক, আমি 
যুবা, আমি বৃদ্ধ, আমি সুখী, আমি দুঃখী বলিয়া আপনাকে তত্তম্ভাবাপন্ন 
অনুভব করি। পক্ষান্তরে এই সমস্ত অবস্থা একটির পর আর একটি অতীত 
হইয়া যাইতেছে ; কিন্তু আমি একই আছি বলিয়াও অন্গভব করি; 
বাল্যকালে যে “আমি” যৌবনবিস্থায় এবং বৃদ্ধাবস্থায়ও সেই “আমি”; 
গীড়িতাবস্থায় যে “আমি”, স্থস্থাবস্থায়ও সেই “আমি”; স্বপ্নাবস্থায় 
“অনি? নানাবিধ থেল। করির। থাকি; সেই স্বপ্নের আবার দ্রষ্টাও “আমি. 


৮৪ বেদান্ত-দৰ্শন। [১অঃ ১প| ৫দু 


স্বপনদৃষ্ট “আমির” আশ্রয়রূপে অপরিবর্ভনীয়ভাবে অবস্থান করি। সুতরাং 
বহুরূপে প্রকাশিত হইয়া তাহা ভোগ করা, এবং অপরিবর্তনীয় ও সৰ্ব্বাবস্থার 
দরষ্ট রূপে অবস্থিতি করা, এই উভয়রূপত্ব প্রত্যেকেরই আত্মানুভবসিদ্ধ ৷ 
অতএব রঙ্গের দ্বিরূপত্ব যাহা শ্রুতি প্রতিপাঁদন করিয়াছেন, তাহা অনুভব 
করিবার বীজ সকলজীবেই ন্যুনাধিক-পরিমাণে আছে। শ্রুতিবাক্য 
সকলের মৰ্ম্ম চিন্তুনের দ্বার সেই বীজই অস্কুরিত হইয়া, ক্রমে জীবকে ব্ৰহ্ম- 
স্বরূপ অবগত হইবার নিমিত্ত উপযোগী করে। বাস্তবিক জীব ব্ৰহ্মেরই 
অংশ; সুতরাং জীবের স্বরূপের প্রতি লক্ষ্য করিয়া, বহ্গের স্বরূপ অবধারণ 
করিতে চেষ্টা কর! অসঙ্গত নহে । 

আবার জগতের দিক হইতে দৃষ্টি করিলে দেখ! যায় যে, গুণ অথবা 
শক্তি যে গুণী অথবা শক্তিমান্কে আশ্রয় ন! করিয়া থাকিতে পারে না, ইহা 
সর্বদাই প্রত্যক্ষ এবং আত্মান্ৰভবগম্য ; গুণী অথবা শক্তিমান্‌ পদার্থ 
যে গুণ ও শক্তি হইতে অতীত, তাহা অবশ্য স্বীকার্য্য ; গুণী এবং শক্তিমান্‌ 
শব্দের ইহাই অর্থ। অতএব প্রত্যেক গুণী বস্তই স্বরূপতঃ গুণাতীত অর্থাৎ, 
নিগুণ ; এবং যখন গুণও তাহাতে যুক্ত আছে, তখন তাহাকে সপ্তণও 
অবশ্য বলিতে হইবে ৷ ব্ৰহ্মও তদ্ৰূপ স্বরূপতঃ নিগুণ ; পরন্ত গুণও তাহারই 
হওয়াতে তিনি সগুণও বটেন। গুণাতীত স্বরূপ যে তাহার যথার্থই আছে, 
তাহা শ্রুতিপ্রমাণে উপপন্ন হয়। 

অতএব শ্রীনিষ্বার্বস্বামী যে ব্রহ্মকে সগুণ ও নিগুণ এই উভয়রূপ 
বলিয়। ব্যাখ্যা করিয়াছেন, তাহাই সমীচীন বলিয়া প্রতিপন্ন হয়। ব্ৰহ্ম 
একদিকে পু্ণস্বভাব, সৰ্ব্ববিধ বিকারবঞ্জিত এক অদ্বৈত; ইহাই তাহার 
নিগুণত্ব। আবার তিনি সৰ্ব্বশক্তিমান্‌, নিজস্বরূপকে অনন্তভাবে প্রকটিত 
করিয়া পৃথক্‌ পৃথক্‌ রূপে তাহার আস্বাদন করেন_-অদৈত হইয়াও দ্বৈত 
হয়েন ; ইহাই তাঁহার সপুণত্ব এবং দ্বৈতত্ব।  পূর্ণজ্ঞ ঈশ্বর, বিশেষজ্ঞ জীব, 


১অঃ ১পা ৫সু ]  বেদাস্ত-দৰ্শন | ৮৫ 


এবং জগৎ, এতৎ-ত্রিতয়ই তাহার রূপ । পরন্ত ইহা স্মরণ রাখা আবশ্যক যে 
জগৎ-রূপে যে ব্ৰহ্ধের প্রকাশ, তাহা কেবল “ঈক্ষণেরই” প্রভেদমূলক ; ব্ৰহ্ম- 
স্বরূপ বিকার প্রাপ্ত হইয়া জগদ্রপতা প্রাপ্ত হয়, এইরূপ নহে। পূৰ্ব্বে বলা 
হইয়াছে যে, ব্ৰহ্ম-স্বকূপের বহুরূপে দুষ্ট হইবার যোগ্যতা আছে; তাহাই 
বহুরূপে “ঈক্ষিত” হয়। এই ঈক্ষণের প্রভেদেই তাহাতে স্ষ্িস্থিতি ও লয়- 
ধর্ম-বিশিষ্ট জগৎ প্রকাশিত হয়; ইহা! ব্ৰহ্মস্বৱপের পরিবর্তন-নিমিত্তক 
নহে। এইরূপ বুঝিয়া লইলে সমস্তশীস্ত্রবাক্য সমঞ্জসীভূত হয় । 
যৌগস্ত্রে জীবকে চিতিশক্তি ও দৃকৃশক্তি নামে অভিহিত করা 
হইয়াছে, এবং দৃশ্যশক্তিনামে জড়জগৎকে আখ্যাত কর! হইয়াছে ; আর 
ঈশ্বরকে “পুরুষ-বিশেষ” বলিয়া সংজ্ঞিত করা হইয়াছে । শ্রীরামানুজ- 
স্বামিকৃত বেদান্ত-ভাষ্যে তিনি প্রতিপাঁদন করিয়াছেন যে, উক্ত “চিৎ” 
অথবা “চিতি”-শক্তি এবং “অচিৎ” জড়শক্তি (দৃশ্যশক্তি) এই উভয়ের সমষ্টিই 
জগতের মূল উপাদান। ইহারা সৰ্ব্বশক্তিবিশিষ্ট ব্রন্মের শরীর-স্থানীয় ; তিনি 
উক্ত প্রকার শরীরবিশিষ্ট ; কিন্তু তিনি এতদুভয় হইতে ভিন্ন ; তিনি এই 
চিদচিৎ সমষ্টিবস্তর অতীত; তাঁহার স্বরূপভূক্ত ইহারা নহে, ইহারা বিভিন্ন 
পদার্থ; কিন্তু নিত্য তদধীন। _ 
কেবল একটিমাত্র বিষয়ে এই উভয় মতের মধ্যে প্রভেদ ; যোগ ও 
সাংখ্যমতে প্রকৃতি স্বয়ংই স্বভবিতঃ গৰ্ত্বদাসবং পুরুযার্থ-সাধিকা; পূর্বোক্ত 
ববিশিষ্টাদ্বৈতমতে প্ররুতির প্রেরক ঈশ্বর, তিনি একান্ত অবর্তী নহেন। কিন্ত 
জীব ও জগৎ যে পরস্পর হইতে ভিন্ন অথচ মিলিত, এবং ঈশ্বর ( ব্ৰহ্ম ) যে 
ইহাদের উভয় হইতে পৃথক্রূপে স্থিত, ইহা উভয়ের স্বীকৃত ৷ ওঁ বিশিষ্টাদ্বৈত- 
"মতে একমাত্র ঈশ্বরত্বই ব্রন্মের লক্ষণ ও স্বরূপ ; কিন্তু জীব ও জগৎ পৃথক্‌ 
হইলেও নিত্য তাঁহার সহিত অধীনত্ব-সন্বন্ধে অবস্থিত; এই সম্বন্ধের অতিক্রম 
কদাপি হইতে পারে ন| ৷ যোগস্থত্রে প্রকৃতিকে নিত্যপুরুষের সহিত সান্নিধ্য 


৮৬ বেদান্ত-দৰ্শন। [১অঃ ১পা «সূ 


সম্বন্ধে থাক! এবং পুরুষার্থনাধিক! বলা হয়। এই উভয় মতের মধ্যে কার্য/তঃ 
কোন প্রভেদ নাই ; উভয় মতেই প্রকৃতি নিত্য দ্টশ্বৱ-সান্নিধ্যে স্থিত এবং 
পুরুযার্থসাধিকা ; যোগমতে এই পুরুষার্থসাধকত্ব প্রকৃতিরই স্বরূপগত ধৰ্ম্ম; 
অপর মতে ইহা ঈশ্বর-প্রেরিত; কিন্তু ঈশ্বর (ব্রহ্ম) প্রক্কৃতির প্রেরক হইলেও, 
নিত্য নির্বিকীরন্বভাঁব। যোগ ও সাংখ্যমতে ঈশ্বরকে নিগুণ বলা হয়; 
তাহারও ফল এই যে, তিনি নিত্য নির্বিকার; অতএব উভয়বিধ মতের 
ফলতঃ পার্থক্য অতি সামান্য ৷ পরন্ত ব্ৰহ্মস্বর্মপের নিরবচ্ছিন্ন পূরণন্ব, অদ্বৈতত্ব ও 
অথগুত্ব-প্রতিপাঁদক যে বহুশ্রাতিবাক্য বর্তমান আছে, তৎসমস্তের সুব্যাখ্য৷ 
ইহার কোন মতের দ্বারাই করা যাইতে পারে না। বস্তুতঃ ব্রঙ্গের দ্বিরপত্ব- 
বিষয়ক সিদ্ধান্তেই সমস্ত শ্রুতিবাক্যের সামঞ্জন্ত হয় । 

ব্ৰহ্ধের যে দ্বিরূপত্ব পূৰ্ব্বে বর্ণিত হইল, তাহাই দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত নামে 
বিখ্যাত; এই সিদ্ধান্ত ভগবান্‌ বেদব্যাস বিশদরূপে ব্রক্স্তত্রে পরে বর্ণনী 
করিয়াছেন) ব্রদ্দের দ্বৈতাদ্বৈত্বহেতু জীবের ব্ৰহ্মীর সহিত যে সম্বন্ধ, তাঁহা 
ভেদাভেদসন্বন্ধ ; ইহাঁও পরে বিশদরূপে বোব্যাঁসকর্ভৃক বৰ্ণিত হইয়াছে; 
তাহা যথাস্থানে প্রদশিত হইবে ৷ 

পূৰ্ব্বে বলা হইয়াছে যে, জগৎকারণের “ঈক্ষণ” শক্তি থাকার বিষয় শ্ৰুতি 
নির্দেশ করিয়াছেন; সুতরাং সাংখ্যসম্মত অচেতন প্রধানের জগৎকাঁরণত্ব 
শ্রুতিবিরুদ্ধ। কিন্তু তাহাতে এইরূপ আপত্তি হইতে পারে যে, শ্রত্যুক্ত 
এই “ক্ষণ” শব্দ মুখ্যার্থে ব্যবহৃত হয় নাই; এই “ঈক্ষণ” গৌণ অর্থাৎ 
উপচারিক-_মুখ্য “ঈক্ষণ” নহে; কারণ উক্ত ছান্দোগ্যশ্রুতি পূর্বোক্ত 
বাক্যের পরে বলিয়াছেন £--“তত্তেঙ্গ ক্ষত বহু স্তাম্‌” ইত্যাদি (সেই 
তেজঃ ঈক্ষণ করিলেন, আমি বহু হইব ); কিন্তু তেজের ঈক্ষণ আরোপিত, 
ইহাকে মুখ্য ঈক্ষণ বলা যাইতে পারে না; কারণ তেজঃ অচেতন পদাৰ্থ; 


১অঃ ১প৷ ৬সু ]  বেদান্ত-দৰ্শন | ৮৭ 


অতএব জগতকারণসম্বন্ধে যে ঈক্ষণের কথা বলা হইয়াছে, তাঁহাও আরোপিত 
মাত্র বুঝা উচিত, তাহা মৃখ্যার্থে ঈক্ষণ নহে। অতএব অচেতন হইলেও 
প্রধানের জগৎকাঁরণত্ব শ্রুতিবিরুদ্ধ বলা যায় না। এই আপত্তির উত্তরে ষষ্ঠ 
স্মুত্ৰের অবতারণা হইয়াছে ; যথা £-- 

১ম অঃ ১ পাদ ৬ সুত্ৰ । গৌণশ্চেন্নাত্মশব্দাৎ ॥ 

ভাষ্য।--গৌণাপীক্ষতিরযুক্তা, কুতঃ ? আত্মশব্দাৎ ॥ 

ব্যাখ্যা--শ্ৰুতি যে গৌণ অৰ্থে ঈক্ষণশৰের ব্যবহার করিয়াছেন, এইরূপ 
বল! সঙ্গত নহে; কারণ শ্ৰুতি অবশেষে জগৎকারণ-সম্বন্ধে “আত্মা” শব্দের 
ব্যবহার করিয়াছেন ; এ আত্মাশব্দকে অচেতন প্রধান অর্থে কখনই গ্রহণ 
করা যাইতে পারে না। শ্রুতি যথা 8 

“গ্ৰতদাত্ম্যমিদং সৰ্ব্বং, তৎ সত্যং, স আত্মা, তত্বমপি শ্বেতকেতো” 

(ছা'ন্দোগ্য ষষ্টপ্রপাঠিক ৮ম খণ্ড ) 

অস্ার্থঃ £--সেই সৎ যিনি জগতের কারণ বলিয়া উক্ত হইলেন, এই 

জগৎ তদাত্মক ; তিনি সত্য, তিনি আত্মা, হে শ্বেতকেতো ! তুমিও সেই 


আম্মা । 

এই স্থলে যে “আত্মা” শব্দের ব্যবহার হইয়াছে, তাহ| কখনই অচেতন- 
প্রধানবোধক হইতে পারে না; অতএব প্রথমোক্ত শ্রুতিতে “ঈক্ষণ" 
শব্দও গৌণার্থে ব্যবহৃত হয় নাই। “্তত্বেজ প্রক্ষত,...ত| আপ এঁক্ষন্ত” 
ইত্যাদি বাক্য যে উক্তস্থলে শ্রুতি উল্লেখ করিয়াছেন, তাহাতেও তেজঃ 
ও অপ্‌ শব্দ অচেতন অগ্নি ও জল অর্থে ব্যবহৃত হয় নাই; কারণ উক্ত 
সকল বাক্যের পরেই দেখা যায় যে, শ্রুতি বলিয়াছেন £_- ্‌ 

হস্তাহমিমাস্তিস্ৰৰ৷ দেবতা অনেন জীবেনাত্মনানুপ্রবি্য নামরূপে 
ব্যাকরবাণীতি”। (ছান্দোগ্য ষষ্ঠ প্রপাঠক তৃতীয় খণ্ড )। 

অস্তাৰ্থঃ---আমি (ব্ৰহ্ম এই তিন দেবতাতে (তেজ আদি দেবতাতে ) 


৮৮ বেদান্ত-ৰৰ্শন। [১ম ১পা ৭সু 


স্বীয় জীব-চৈতন্তের দ্বারা অনুপ্রবিষ্ট হইয়া, নামরূপ সহযোগে জগৎ 
প্রকাশিত করিব। 

এইস্থলে তেজঃ প্রভৃতিকে দেবতা বলিয়াই উক্তি করা হইয়াছে, এবং 
ইহাদিগের মধ্যে চৈতন্য অন্ধ প্রবিষ্ট বলিয়া, শ্রুতি স্পষ্টরূপে উল্লেখ করিলেন। 
অত এব শ্রুতি তেজঃ প্রভৃতি শব্ধ জীব অর্থেই প্রয়োগ করিয়াছেন । 

পরস্ত আত্মা-শব্দ চেতনাঁচেতন উভয় স্থলেই ব্যবহৃত হইতে (দেখ! 
যায়; ; সুতরাং কেবল আত্মা শব্দের ব্যবহারের দ্বারা প্রধানের অশ্ৰৌতত্ন 
সিদ্ধ হয় না; এই আপত্তির উত্তরে সপ্তম স্ত্রের অবতারণ! হইয়াছে, 
যথা ঃ-- 


১ম অঃ ১ পাদ ৭ সূত্ৰ । তনিষ্ঠস্ত মোক্ষোপদেশাৎ ॥ 


ভাষ্য ।--সদীক্ষিত্ৰাত্মাদিপদাৰ্থভূতকারণনিষ্ঠস্ত৷ বিদ্যুস্তম্ভাবাপত্তি- 
লক্ষণমোক্ষোপদেশান্ন প্রধানং সদাত্মশব্দবাচ্যম্‌। 


ব্যাখ্যা ঃ--এই স্থলে সৎ এবং আত্মা শব্দ অচেতন প্রধান অর্থে 
ব্যবহৃত হয় নাই; কারণ “সদেব” ইত্যাদি পূর্বোদ্ধীত শ্রুতিতে বর্ণিত “সৎ” 
“আত্মা” ও “ঈক্ষণকর্তা” প্রভৃতি পদের বাচ্য যে আঁদিকারণ, তাঁহার চিন্তে 
ভজনকাঁরী পুরুষের যে ধ্যেযশ্বরূপ প্রাপ্তি হয়, তাহাকে মোক্ষ বলিয়া 
ছান্দোগ্যশ্রুতি পরে উল্লেখ করিয়াছেন, যথা £-- 

“তস্ত তাবদেব চিরং যাঁবন্ন বিমোক্ষ্যেহথ সম্পৎস্তে” 


অস্ার্থঃ-_সেই পুরুষের ততকলিই বিলম্ব, যে পর্যন্ত না দেহপাতের 
দ্বারা কৰ্ম্মবন্ধন হইতে বিমুক্তি ঘটে, এবং ত্দনন্তর তাঁহার সেই উপান্তের 
স্বরূপপ্রাপ্তিরপ মোক্ষ লাভ হয়। 

পরন্ত অচেতন প্রধানের স্বরূপপ্রাপ্তি হইতে মোক্ষলাভ হয় না, ইভা 
সাংখ্যশান্ত্রেরও স্বীকৃত ৷ অতএব আন্মনিষ্ঠ পুরুষের মোক্ষলাভের উপদেশ 


১অঃ ১প| ৮-৯সূ ] বেদান্ত-দৰ্শন। ৮৯ 


খাকাঁতে, শ্রত্যুক্ত “সং” ও আত্মা” শব্দ প্রধ'নবাচক হইতে পারে না। তৎ- 
সম্বন্ধে অন্তবিধ কারণও নিয়ে পাঁচটি সুত্রে প্রদর্শিত হইতেছে £-- 

১ম অঃ ১ম পাদ ৮ সৃত্র। হেয়ত্বাবচনাচ্চ ॥ 

ভাষ্য 1--সৰ্ব্বজ্ঞেন হিতৈষিণ। সদাদিশব্ৈরুপদিফস্যাচেতনস্থ 
মোক্ষে হেয়স্তয হেয়ত্বমবশ্যং বক্তবামুপদেশেহপ্রয়োজনঞ্ বক্তব্যম্, 
তদুভয়বচনাভাবান্ন সদাদিপদবাচ্যং প্রধানম্‌। 

অন্তার্থ £--অচেতন প্রধানই শ্ৰুত্বাক্ত “সৎ” প্রভৃতি শব্দের বাচ্য হইলে, 
পরম হিতৈষী শ্রুতি তাহ! হের ত্যেজ্য) বলিয়া উপদেশ করিতেন, এবং তাহা 
যে সাধকের পক্ষে অপ্রয়োজন, তদ্বিষয়েও শ্ৰুতি উপদেশ করিতেন ; তাহা না 
করিয়া “ন আত্মা তত্ত্রমসি” ইত্যাদি বাক্য বলিয়া সাধককে প্রতারিত 
করিতেন না; অতএব পূৰ্ব্বকথিত বাক্যোক্ত “সং” “আত্মা” ইত্যাদি পদবাচ্য 
বস্তুর হেযত্ব শ্রুতি উপদেশ ন! করাতে, তাঁহ। অচেতন প্রধান নহে। 

১ম অঃ ৯পাদ ৯পৃত্র। প্ৰতিজ্ঞাবিরোধাত* ॥ 

ভাষ্য |--কিঞ্চৈকবিজ্ঞানাৎং . সর্বববিজ্ঞানপ্রতিজ্ঞাবিরোধাদপি 
নাচেতনকারণবাদঃ সাধুঃ ॥ 

ব্যাখ্যা ঃ--যে এক বস্তুর বিজ্ঞানে সকলের বিজ্ঞান হয়, তাহা উপদেশ 
করিবেন বলির। শ্রুতি পূর্বোক্ত “দেব সৌম্য” ইত্যাদি বাক্য বলিতে 
আরম্ভ করিয়াছেন; পরন্ত ও বাক্যের প্রতিপাগ্ভ বস্তু অচেতন প্রধান 
হইলে, তদতিরিক্ত চৈতন্বস্তর উপদেশ উক্ত ষষ্ঠ প্রপাঠকে না থাকার, 
শ্রুতির প্রতিজ্ঞাও লঙ্ঘিত হয়; কারণ অচেতন প্রধানের বিজ্ঞান হইলেই 
চৈতন্তস্বরপ পরমাত্মার জ্ঞান হয় না; ইহা সাংখ্যশাস্ত্রেরও অভিমত। 
অতএব শ্রুতির প্রতিজ্ঞাবিরৌধ হয় বলিয়াও অচেতন প্রধান “সৎ” শব্দের 


বাচ্য হইতে পারে না। 
* এই স্থত্ৰটি শাঙ্করভাব্যে ধৃত হয় নাই। 


৯০ বেদান্ত-দৰ্শন। [১অঃ ১পা ১০-১১সু 


১ম অঃ ১ পাদ ১০ স্থত্ৰ । স্বাপায়াৎ ॥ 
( স্ব--অপ্যয়াত ; স্বশ্মিন অপ্যয়ঃ__লয়ঃ, তন্মাৎ ) 

ভাষ্য ।---সচ্ছব্দাৰ্থং জগতকারণং প্রকৃত্য “স্বপান্তমেব সৌম্য 
বিজানীহীতি যত্ৰৈতৎপুকুষঃ স্বপিতি নাম সহা সৌম্য তদা সম্পন্নো 
ভবতী”-ত্যাদিনোক্তস্তার্ঘস্তাচেতনকারণীবগতেরসম্তবাৎ ভ্ৰহ্মৈব জগৎ- 
কারণং যুক্তম্‌ ॥ 

ব্যাখ্যা ঃ--“সং” শব্দ যে উক্ত স্থলে প্রধানবাচক নহে, তাহার 

কারণান্তর এই যে, জগৎকারণকে “সৎ” শব্দ দ্বার। আখ্যাত করিয়া, তত্সম্বন্ধে 

প্র প্রপাঠকেই শ্ৰুতি বলিয়াছেন যে, স্ুবুপ্তিকালে জীব এই সদাত্মাতে 
লীন হয়। শ্রুতি যথা := 

“যত্ৰৈতংপুরুষঃ স্বপিতি নাম সত্য, সৌম্য, সম্পন্নো ভবতি, স্বমপীতো 
ভবতি, তন্মাদেনং স্বপিতীত্যাচক্ষতে স্বংহৃপীতে| ভবতি” 

অস্তাৰ্থঃ--হে সৌম্য ! সৃণ্তিকালে এই পুরুষের ‘স্বপিতি’ নাম হয়, তখন 
তিনি সৎ-সম্পন্ন হয়েন ; “স্ব”তে ( আত্মাতে) অগীত (লীন ) হয়েন, অতএব 
ইহাকে স্বপিতি নামে আখ্যাত করা যায়; কারণ লীন হইয়া স্বপ্রতিষ্ঠ হয়েন। 

এই সকল বাক্যে ইহা স্পষ্ট দৃষ্ট হয় যে, অচেতন কোন বস্তু জগৎ- 
কারণ হইতে পারে না; অতএব এই শ্রুতি দ্বারা ব্রন্মেরই জগৎকারণত্ব 
স্থিবীকৃত হয় । | 

১ম অঃ ১ পাদ ১১ সূত্ৰ ৷ গতিসামান্যাৎ ॥ 

ভাষ্য '--সর্বেবযু বেদীন্তেযু চেতনকারণাবগতেস্তল্যত্বা 
অচেতনকারণবাঁদে নহি যুক্তঃ। | 


ব্যাখ্যা £_কেবল ছান্দোগ্যশ্রতি নহে, অপরাপর সমস্ত শ্ৰুতিই 
জগতের চেতনকারণত্ব উপদেশ করিয়াছেন ; স্থৃতরাৎ সমস্ত শ্রতিরই সমান- 


১অঃ ১পা ১২সু ]  বেদান্ত-দৰ্শন। ৯১ 


ভাবে বিজ্ঞাপন এই যে, সৰ্ব্বজ্ঞ ব্ৰহ্মই জগত্কারণ ; অতএব অচেতন প্রধান 
জগৎকারণ নহে। 

১ম অঃ ১পাদ ১২ সূত্ৰ ৷ শ্ৰ্যুতত্বাচ্চ ॥ 

ভাষ্য।--তন্মাৎ সবাদিশব্দাভিধেয়স্য সর্ববজ্ঞস্য সর্ববনিয়ন্তঃ 
সর্বেবশ্বরস্ চেতনত্বেন কারণবম্ত আতস্বান প্রধান গ্রহঃ ॥ 

ব্যাখ্যা ঃ--যিনি “সং” প্রভৃতি শব্দবাঁচ্য জগতকারণ, তিনি সৰ্ব্বজ্ঞ, সৰ্ব্ব- 
নিয়ন্তা, সর্ধেশ্বর, ও চেতনস্বভাঁব বলিয়! শ্রুতি স্পষ্টর্ূপেই প্রকাশ করাতে, 
অচেতন প্রধান জগতকারণ নহে । (এবং প্রধাঁনলীন) প্রধানতাপ্রাপ্ত (কোন 
জীবও জগৎকারণ নহেন )। 

ব্ৰহ্মই যে জগৎকারণ এবং অচেতন প্রধান যে জগতকারণ নহে, তাহা 
শ্ৰুতিবাক্যের বহু সমালোচনা দ্বারা প্রতিপন্ন করা নিশ্রয়োজন ; কারণ ইহা 
শ্রুতি ম্পষ্টরূপেই বলিয়াছেন । 


শ্রুতি, যথা £-- . 
“আত্মন এবেদং সর্বম্” ইত্যাদি । আত্মা হইতেই এতং সমস্ত জাত 


হইয়াছে। শ্বেতাশ্বতরশ্ৰুতিও সৰ্ব্বজ্ঞ ঈশ্বরের বিষয় প্রথমে উল্লেখ করিয়া 
তৎপরে ততসম্বন্ধে বলিয়াছেনঃ--“স কারণং কাঁরণাঁধিপাধিপো ন চান্ত 
কশ্চিজ্জনিতা ন চাধিপঃ”। (সেই সৰ্ব্বজ্ঞ ঈশ্বরই জগতের কারণ, এবং 
ইন্দিয়াধিপ জীবেরও তিনিই অধিপতি। তাঁহার জনক কেহ নাই, এবং 
অধিপতিও নাই )। এবং “দেবাত্মশক্তিং” ইত্যাদি বাঁক্যেও শ্বেতাশ্বতরশ্রুতি 
ইহা সপষ্টরূপে জ্ঞাপন করিয়াছেন 
ইতি ঈক্ষতাধিকরণম্‌॥ 

জগৎকারণ সদ্বস্ত এবং চেতনস্বভাব ( ষ্টক্ষণ করেন ), এইমাত্র পূর্ববপূর্বব 
সূত্রের লক্ষ্যীকৃত শ্রতিসকলের দ্বার! প্রমাণিত হয় সত্য; কিন্তু তাহার সম্পূৰ্ণ 
স্বরূপ এতদ্বার| স্পষ্টীকৃত হয় নাঁ। তিনি ঈক্ষণকর্তী সদ্বস্ত, আছেন ; এই 


৯২ বেদান্ত-দৰ্শন।  [১অঃ ১প| ১৩সমু 


মাত্রই তন্বারা জ্ঞাত হওয়া যায়। পরন্ত সেই সতের স্বরূপ সম্বন্ধে কি আর 
কিছু জ্ঞাতব্য নাই ? তদুত্তৱে হ্ত্রকার বলিতেছেন £-- 

১ম অঃ ১পাদ ১৩শ সুত্র। আনন্দময়োহভ্যাসাৎ। 

(আনন্দময়ঃ (পরমাত্ধ! স্বরূপত আনন্দময় এব; তৈত্তিরীয়োপনিষদি য়ৎ 
যং আনন্দময় ইতি নায়! বর্ণিত তদেব ব্ৰহ্ম ), অভ্যাসাৎ (পুনঃ পুনরুক্ত- 
ত্বাং; তশ্মিন উপনিষদি ব্ৰহ্দণঃ আনন্দরূপতয়া পুনঃ পুনরুক্তিত্বাৎ এতৎ 
সিধ্যতে )। 

ব্ৰহ্ম স্বরূপতঃ আনন্দময়; তৈত্তিরীর উপনিধদে ধাহাকে আনন্দময় নামে 
বর্ণনা করা হইয়াছে, তিনিই ব্ৰহ্মঃ; কারণ ব্ৰহ্মকে আনন্দরূপ বলিয়া এ 
উপনিষদে পুনঃ পুনঃ উক্তি করা হইয়াছে । 

ভাষা ।-_আনন্দময়ঃ পরমাত্মৈব নতু জীবঃ; কুতঃ £ পৰরমাত্ম- 
বিষয়কানন্দপদাভ্যাসাঁ। 

ব্যাখা £-_তৈত্তিবীর় উপনিষদৃক্ত “আনন্দময় আত্মা” শব্দের বিষয় 
পরমাত্ম! পরব্রহ্ম, পরমাত্মাই এ শব্দের বাচা জীব নহে। কারণ ও শ্রুতি 
আনন্দময় শব্দ পরব্ৰহ্ম অৰ্থে পুনঃ পুনঃ ব্যবহার করিয়াছেন । 

এই সূত্রে, এবং তৎপরবর্তী আরও কয়েকটি সুত্রে, এবং এই বেদাস্ত- 
দর্শনের নানা স্থানে, তৈত্তিরীর উপনিষদের দ্বিতীয়বল্লী, যাহা ব্রহ্মানন্দবল্লী 
নামে অভিহিত, তরুল্লিখিত বাক্যপকলের অর্থবিচার করা হইরাঁছে। এই 
সকল সৃত্রার্থ বুঝিবাঁর নিমিত্ত নিয়ে ওঁ ব্ৰহ্মানন্দবল্লীর কিয়দংশ . উদ্ধৃত 
হইল; যথা £-- 

“ওঁ ব্রহ্মবিদাঞ্ধোতি পরম্‌। তদেষাহত্যুক্তা। সত্যং জ্ঞানমনন্তৎ ব্রহ্ম 
যে বেদ নিহিতৎ গুহায়াং পরমে ব্যোমন্। সোহগ্ন,তে সর্বান্‌ কামান্‌ সহ 
ব্ৰহ্মণ। বিপশ্চিতেতি ॥ ২ ॥ 

তন্মাদ্ব! এতম্মাদাত্বন আকাশঃ সন্তুতঃ। আকাশাদ্বাযুঃ । বায়োরগ্রিঃ । 


১অঃ ১প৷ ১৩নু ] বেদাস্ত-দর্শন | ৯৩, 


অগ্নেরাপঃ।  অভ্তযঃ পৃথিবী । পৃথিব্যা ওষধয়ঃ | ওষবিভ্যোহন্ম্‌। 
অন্নাদ্রেতঃ। রেতসঃ পুরুষঃ ॥২॥ স বা এষ পুৰুষোহন্নরসময়ঃ ॥ 
তন্তেরমেব শিরঃ। অয়ং দক্ষিণঃ পক্ষঃ। অয়মুত্তরঃ পক্ষঃ। অয়মাম্মা। 
ইদং পুচ্ছং প্রতিষ্ঠ।। তদপোযষ শ্লোকো ভবতি ॥৩॥ ইতি প্রথমোহন্ুবাক£। 

* * * অন্নান্তূ তানি জায়ন্তে। জাতান্তন্নেন বদ্ধিন্তে। অগ্ঠতেহত্তি চ 
ভূতানি। তন্মাদন্নং তছুচাত ইতি ॥ ১ ॥ 

তন্মাদ্বা এতম্মাদন্নরসময়ৎ অন্তোহস্তর আত্মা প্রাণময়ঃ । তেনৈষ পূৰ্ণঃ । 
স বা এষ পুরুষবিধ এব। তন্ত পুরুষবিধতাম্‌। অন্বয়ং পুরুষবিধঃ ৷ তন্ত 
প্রাণ এব শিরঃ । ব্যানো দক্ষিণঃ পক্ষঃ। অপান উত্তরঃ পক্ষঃ। আকাশ 
আত্মা। পৃথিবী পুচ্ছং প্রতিষ্ঠা। তদপ্যেয শ্লোকে| ভবতি ॥২॥ ইতি 
দ্বিতীয়োহস্ুবাক£ । 

* * * সর্বমেব ত আরুর্যন্তি। যে প্রাণৎ ত্রক্ষোপাসতে ! প্রাণো হি 
ভূতানামারুঃ । তন্মাৎ সৰ্ব্বায়ুবমুচ্যত ইতি ॥ ১ ॥ 

তন্তৈষ এব শারীর আত্মা । যঃ পূৰ্ব্বহ্য। তন্মাদ্বা এতম্মাৎ প্রীণময়াৎ 
অন্টোহস্তর আত্মা মনোময়ঃ | তেনৈষ পূর্ণ । স বা এষ প্ুরুষবিধ এব ।. 
তন্ত পুরুষবিধতাম্‌। অম্বয়ং পুরুষবিধঃ। তত্ত যজুরেব শিরঃ। খগ্দক্ষিণঃ 
পক্ষং। সামোত্তরঃ পক্ষঃ । আদেশ আত্মা। অথর্বাঙ্গিরসঃ পুচ্ছং প্রতিষ্ঠা ৷ 
তদপ্যেষ শ্লোকে। ভবতি ॥ ২॥ ইতি তৃতীয়োহনুবাকঃ। 

যতো বাচো নিবর্তন্তে। অগ্রাপ্য মনসা সহ। 
আনন্দং বন্ষণো বিদ্বান। ন বিভেতি কদাচনেতি ॥ ১ ॥ 

তন্তৈষ এব শারীর আত্মা। যঃ পূর্ব্বন্ত । তম্মাদ্বা এতম্মান্মনোময়াত 
অন্তোহস্তর আত্মা বিজ্ঞানময়ঃ। তেনৈষ পুর্ণঃ। স বা এষ পুরুষবিধ 
এব। তন্তু পুরুষবিধতাম্‌। অন্বয়, পুরুষবিধঃ । তন্তু শ্রদ্ধৈৰ শিরঃ 


৯৪ বেদান্ত-দ,.1 [১অঃ ১পা ১৩দু 


খতৎ দক্ষিণ? পক্ষঃ | সত্যযুত্তরঃ পক্ষং। যোগ আত্মা । মহঃ পুচ্ছং 
প্রতিষ্ঠা তদপোষ শ্লোকে| ভবতি ৷৷ ২ ॥ ইতি চতুর্মোহনুবাকঃ। 

বিজ্ঞানং যজ্ঞং তন্থুতে। কৰ্ম্মাণি তম্লতেহপিচ । 

বিজ্ঞানৎ দেবাঃ সৰ্ব্বে । ব্ৰহ্ম জ্যেষ্টমুপাসতে। ১। 


ৰ ৰ যং ৰ 


তস্তৈষ এব শারীর আত্মা। যঃ পুর্বন্ত । তন্মাদ্বা এতস্মাদ্বিজ্ঞান- 
ময়াৎ অন্তোহন্তর আত্মানন্দগয়ঃ | তেনৈষ পূৰ্ণ: । স বা এষ পুরুষবিৰ 
এব। ত্য পুরুষৰিধতাম্‌ ৷ অন্বয়ং পুরুষবিষঃ | তন্তু প্রিয়মেব শিরঃ ৷ 
মোদে| দক্ষিণঃ পক্ষঃ | প্রমোদ উত্তরঃ পক্ষং ৷ আনন্দ আত্মা! ব্ৰহ্ম 
পুচ্ছং প্রতিষ্ঠা । তদপোষ শ্লোকো_ ভবতি ৷৷ ২ ৷৷ ইতি পঞ্চমোহনুবাকঃ । 
অসন্নেব ন ভবতি ৷ অপদ ব্রহ্মেতি বেদ চেং। 
অস্তি ব্ৰহ্মেতি চেদ্বেদ । সন্তমেনং ততো বিদছুরিতি। 
তশ্তেষ এব শীরীর আত্মা । যঃ পুর্ববস্ত ॥ ১ ॥ 
অথাঁতোহন্ুপ্রশ্নীঃ। উতাবিদ্বানমুং লোকৎ প্রেত্য। কশ্চন গচ্ছতি। 
আহে| বিছানমুং লোকৎ প্ৰেত্য। কশ্চিৎ সমশ্ন তা উ। সোহকাময়ত। বহু 
* স্তাং প্রজায়েয়েতি। স তপেহিতপ্যত। স তপস্তপ্ত1। ইদং সৰ্ব্বমস্থজত। 
যদিদং কিঞ্চ। তত স্বর তদেবানুপ্রাবিশৎ ৷৷ ২ ॥ 
তদনুপ্রবিশ্য | সচ্চ ত্যচ্চাভবৎ। নিরুক্তঞ্চানিরুক্তঞ্চ। নিলয়নঞ্চানি- 
লয়নঞ্চ। বিজ্ঞানঞ্চাবিজ্ঞানঞ্চ। সত্যঞ্চীনৃতঞ্চ । সত্যমভবৎ। যদিদং 
কিঞ্চ। তৎ সত্যমিত্যাচক্ষতে । তদপ্যেষ শ্লোকো ভবতি ॥৩॥ ইতি 
ষষ্টোহনুবাকঃ । 
অসদ্ধা ইদমগ্র আসীৎ। ততো বৈ সদজীয়ত। 
তদাত্মানং স্বয়মকুরুত | তন্মাৎ তৎ সুরৃতমুচ্যত ইতি ॥ ১॥ 
যদ্বৈ তৎ স্থকৃতম্‌। রসৌবৈ সঃ। রূপং হোবায়ং লব্দানন্দী ভবতি। 


১অঃ ১প| ১৩সু]  বেদান্ত-দর্শন ৯৫ 


কে হ্োবান্তাৎ কঃ প্রীণ্যাৎ। যদেষ আকাশ আনন্দো ন স্তাৎ। এব 
হোবানন্দয়াতি ॥ ২ ॥ যদ! হেবৈষ এতস্মিন্নদৃশ্যোহনাস্ম্যেহনির্ুক্তেহনিলয়নেহ- 
ভয়ং প্রতিষ্ঠাং বিন্দতে। অথ সোহভয়ং গতে৷ ভবতি ॥ ৩ ৷৷ যদ হোবৈষ 
এতসশ্মিন্ন,দরমস্তরৎ কুরুতে। অথ তন্ত ভয়ং ভবতি। তত্ত্বে ভয়ং 
বিদুধো মন্বানস্ত। তদপ্যেষ শ্লোকো ভবতি ৷৷ ৪ ॥ ইতি সপ্তমোহনুবাকঃ ৷ 

ভীষাম্মাদ্বাতঃ পবতে। ভীষোদেতি স্থয্যঃ ৷ 

ভীষান্মাদগ্নিশ্চেন্দ্ৰশ্চ । মৃত্যুর্ধাবতি পঞ্চম ইতি ॥ ১ ॥ 

সৈযানন্দন্ত মীমাংস| ভবতি ।......স বশ্ঠারং পুরুষে। যশ্চাসাবা- 
দিত্যে ॥ ১ ৷ স একঃ। স য এবংবিৎ। অন্মাল্লোকাৎ প্রেত্য। 
এতমন্নমরমাত্মানমুপসংক্রামতি । এতং প্রাণময়মাত্মানমুপসংক্ৰামতি। এতং 
মনোময়মাত্মানমুপসংক্ৰামতি ৷ এতৎ বিজ্ঞানময়মাত্মানমুপসংক্রামতি 1 এত- 
মানন্দময়মাত্মানমুপসংক্ৰামতি । তদপ্যেষ শ্রোকো ভবতি ॥ ২ ॥ 
ইত্যষ্টমোইমুবাকঃ 

যতো বাচে নিৰ্বত্তম্তে অপ্রাপ্য মনসা সহ । : 

আনন্দৎ ব্ৰহ্মণে। বিদ্বান । ন বিভেতি কুতশ্চনেতি ॥ ১ ॥ 

অন্তার্থঃ- ও) ব্ৰহ্মৰিৎ পুরুষ শ্ৰেষ্ঠ ব্ৰহ্মপদ লাভ করেন। তৎসম্বন্ধে 
এই থাক্‌ মন্ত্র উক্ত হইয়াছে। ব্ৰহ্ম সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ এবং অনন্ত ৷ 
যিনি গুহামধ্যে (গুপ্স্থানে_ বুদ্ধিতে ) লুক্কায়িত শ্রেষ্ঠ আকাশে 
(হৃদয়াকাশে) স্থিত সেই ব্ৰহ্মকে নিশ্চিতরূপে জানিয়াছেন, তিনি দেই 
ব্রন্মের সহিত সমস্ত ভোগ্যবস্ত ভোগ করিয়া থাঁকেন। ১॥ 

সেই এই আত্মা হইতে আকাশ সম্ভ,ত হইয়াছে। আকাশ হইতে বায়, 
বায়ু হইতে অগ্নি, অগ্নি হইতে অপ, অপ হইতে পৃথিবী, পৃথিবী হইতে 
ওষধিসকল, ওষধি হইতে অন্ন, অন্ন হইতে রেতঃ, রেতঃ হইতে পুরুষ 
উপজাত হইয়াছে। এই পুরুষ অন্নরসের বিকারসম্ভুত ॥ ২ ॥ 


৯৬ বেদান্ত-দর্শন। [ ১অঃ ১প। ১৩দু 


এই পুরুষের অঙ্গবিশেষকে শির বলে; অঙ্গবিশেষের নাম দক্ষিণ বাহু; 
অঙ্গবিশেষের নাম বামবাছ ; অঙ্গবিশেষের নাম আত্মা অর্থাৎ মধ্যভাগ ; অঙ্গ- 
বিশেষের নাম পুচ্ছ (নাভির নিম়স্থ মেরুদণ্ডের নিয়ভাগ ) য'হার উপর 
এই দেহ প্রতিষ্ঠিত। তৎসহন্ধে নিম্নোক্ত শ্লোক উক্ত হইয়া থাকে। ইতি, 
প্রথম অনুবাক । 

অন্ন হইতে ভূত সকল জন্মে; জন্মপ্রপ্ত হইয়া অন্নের দ্বারাই বদ্ধিত 
হয়; অপরের আহাৰ্য্য হয়; এবং অপরকে আহার করে; অতএব তাহা- 
দিগকে অন্ন ( অন্নবিকার ) বলিয়া অখ্যাত করা যায় ॥ ১ ॥ 

সেই এই অন্নরসময় পুরুষ হইতে পৃথক, কিন্তু তদভ্যন্তরে, “প্রাণময়” 
পুরুষ অবস্থিত আছেন; এই প্রাণময় পুরুষই অন্নময়ের সম্বন্ধে আত্মা; এই 
প্রাণময়ের দ্বারা অন্নময় পূর্ণ (ব্যাপ্ত )। তিনিও পুরুষাকার, অন্নময় 
পুরুষের ন্যায় তদন্থুরূপ এই প্রাণময়ও পুরুষবিশেষ। প্রাণবাধু ই হার শির, 
ব্যান দক্ষিণ বাহু, অপান উত্তর বাহু, আকাশ আত্মা, পৃথিবী পুচ্ছ__আশ্রয়- 
স্থান ৷ তংসম্বন্ধে নিম্নোক্ত শ্লোক উক্ত হইর়। থাকে । ইতি দ্বিতীয় অনুবাক। 

(মন্তব্য-_এই স্থলে আকাশ শব্দে দেহের মধ্যভাগস্থিত আকাশস্থ সমান- 
বায়ু এবং পৃথিবীশব্দে দেহস্থ উদ্ধগামী উদান বায়ু অর্থ করা হয়। ) 

ধাহারা প্রাণরূপ ব্রহ্মের উপাসনা করেন, তাহার দীৰ্ঘায়ু প্রাপ্ত হয়েন ; 
প্রাণই প্রাণিসকলের আয়ুঃ ; অতএব প্রাণকে সকলের আয়ুঃপ্রদ বলা যায়। 

অন্নময়ের যিনি আত্মস্বরূপ সেই প্রাণ, এই প্রাণমর দ্বিতীয় পুরুষের দেহ; 
সেই এই প্রাণময় হইতে পৃথক্‌, তদভ্যন্তরে “মনোময়” অবস্থিত আছেন ; 
এই মনোময় পুরুষই প্রাণময়ের সম্বন্ধে আত্মা ; এই মনোময়ের দ্বারা প্রাণময় 
পূর্ণ (ব্যাপ্ত ); তিনিও পুরুষাকার, প্রাণময়ের ন্যায় তদনুরূপ মনোময়ও 
পুরুষবিশেষ ; যজুঃ ( “যজুৱাদি বিষয়ক মনোবৃত্তি” )-ইহার শির, খক্‌ দক্ষিণ 


১ম? ১প। ১৩দু ] বোন্ত-দৰ্শন । ৯৭ 


বাহু, সাম উত্তর বাহু, আদেশ (বেদের ব্ৰাহ্মণ ভাগ) ইহার আত্মা, 
অথর্ববাঙ্গিরস মন্ত্র ইঁহার পুচ্ছ__আশ্রয়স্থান। তত্সম্বন্ধে নিয়োক্ত শ্লোক উক্ত 
হইয়া থাকে । ইতি তৃতীয় অনুবাক। 

ধাহাকে প্রাপ্ত না হইয়া মনের সহিত বাক্য নিবস্তিত হয়, সেই ব্রঙ্গের 
আনন্দ যিনি জ্ঞাত হইয়াছেন, তিনি কখনই ভয় প্রাপ্ত হয়েন না। 

যিনি প্রাণময়ের অন্তরাত্মা স্বরূপ, সেই মনঃ এই মনোময়-পুরুষের দেহ 
(অৰ্থাৎ স্বরূপ ); সেই এই মনোময় হইতে পৃথক ; তদভ্যন্তরে “বিজ্ঞানময়” 
অবস্থিত আছেন ; এই বিজ্ঞানময় পুরুষই মনোময়ের সম্বন্ধে আত্মা; এই 
বিজ্ঞানময়ের ছার! মনোময় পুর্ণ ( ব্যাপ্ত ); তিনিও পুরুষাকার ; মনোময়ের 
সায় বিজ্ঞানময়ও পুরুষবিশেষ। শ্রদ্ধাই তাঁহার শির, খত ইহার দক্ষিণ বাহু, 
সত্য ইহার উত্তর বাহু, যোগ ইহার আত্মা, মহঃ (বুদ্ধি ) ইহার পুচ্ছ 
আশ্রয়স্থান। তত্সম্বন্ধে নিম্নোক্ত শ্লোক উক্ত হইয়! থাকে। ইতি চতুর্থ 
অনুবাক ৷ | 
বিজ্ঞানই যজ্ঞসকল সম্পাদন ও বিস্তার করিয়া থাকেন; বিজ্ঞানই বৈদিক 
কর্মসকলও বিস্তার করিয়া থাকেন ; দেবতাঁসকল বিজ্ঞানকেই শ্রেষ্ঠ ব্রঙ্গরূপে 
উপাসনা! করিয়া থাকেন । 

মনোময়ের যিনি অন্তন্নাত্ম৷ স্বরূপ, সেই বিজ্ঞান এই বিজ্ঞানময় পুরুষের 
দেহ-স্বরূপ; সেই এই বিজ্ঞানময় হইতে পৃথক্‌ ; তদভ্যস্তরে “আনন্দময়” 
অবস্থিত আছেন; এই আনন্দময় পুরুষই বিজ্ঞানময়ের সম্বন্ধে আত্মা; এই 
আনন্দময়ের দ্বারা বিজ্ঞানময় পূর্ণ (ব্যাপ্ত )। তিনিও পুরুষাকার, বিজ্ঞান- 
ময়ের গ্তায় আনন্দমরও পুরুষবিশেষ। প্রিয়ই ( প্রীতিই ) তাঁহার শির, মোদ 
(হর্ষ) তাহার দক্ষেণ বাহু, প্রমোদ উত্তর বাহু, আনন্দ আত্ম।, ব্ৰহ্ম পুচ্ছ-- 
প্রতিষ্ঠী। তংসম্বন্ধে নিয়োক্ত শ্লোক উক্ত হইয়া থাকে । ইতি পঞ্চম 
অনুঘাক। 


৯৮ বেদান্ত-দৰ্শন।  [১অঃ ১পা ১৩দু 


ব্ৰহ্মকে যিনি অসৎ (অস্তিত্ববিহীন ) বলিয়া জানেন, তিনিও অসংই 
হয়েন ; যিনি ব্ৰহ্ম আছেন বলিয়া জানেন, তিনিই সেই জ্ঞানহেতু সন্ব,ক্ষের 
সাক্ষাৎকার লাভ করেন। বিজ্ঞনময়ের যিনি অন্তরাত্মা স্বরূপ সেই আনন্দই 
এই আনন্দময় পুরুষের দেহ ( অর্থাৎ স্বরূপ ) 

অনন্তর আচার্য্যকে শিষ্য এইরূপ প্রশ্ন করিতেছেন,_অবিদ্বান্‌ কোন 
ব্যক্তি মৃত্যুর পর কি সেই লোক প্রাপ্ত হয়েন? এবং বিদ্বান কোন ব্যক্তিও 
কি মৃত্যুর পর সেই লোক প্ৰাপ্ত হয়েন? (উত্তর) সেই আনন্দময় ব্ৰহ্ম 
ইচ্ছা করিলেন,-- আমি বহু হইব, প্রজারূপে আমার প্রকাশ হউক, তিনি 
ধ্যান করিয়াছিলেন, ধ্যান করিয়া এতৎসমস্ত যাহ| কিছু আছে, তাহা স্থষ্টি 
করিলেন, স্থষ্টি করিয়া তাহাতে অনুপ্রবিষ্ট হইলেন, অন্ষপ্রবিষ্ট হইয়া তিনি 
স্থল মূর্ত ও সুক্ষ্ম অমূর্ত-রূপে প্রকাশিত হইলেন, ব্যক্ত এবং অবক্তরূপ 
হইলেন, দেহাদি-আশ্রয়বিশিষ্ট ও তদতীত হইলেন, বিজ্ঞান এবং অবিজ্ঞান 
হইলেন, সত্য হইলেন, এবং মিথ্যাও হইলেন ৷ সেই সত্যন্বরূপ পরিদৃশ্যা- 
মান সমস্তই হইলেন; অতএব তিনিই সত্য বলিয়া আখ্যাত হয়েন। 
তংসম্বন্ধে এই শ্লোক উক্ত হইয়া থাকে। ইতি ষষ্ঠ অন্ুবাক। 

এই জগৎ প্রথমে অসৎ (অপ্রকাঁশ, অজগৎ রূপ) ছিল; সেই অসৎ 
হইতে সং (দৃগ্তমান জগৎ) প্রকাশিত হয়। সেই “অসৎ” আপনিই 
আপনাকে (প্রকাশ ) করিয়াছিল; অতএব ইহাকে স্বয়ংকৃত বলা যায় ॥ ১॥ 
য'হা আপনাকে আপনি প্রকাশ করিয়াছিল, তাহা রসস্বরূপ ; জীব সেই 
রদস্বরূপকে প্রাপ্ত হইয়া আনন্দী হয়েন। যদি হৃদয়াকাশে সেই আনন্দী 
পুরুষ ন! থকিতেন, তবে কেই বাঁ শ্বাসক্রিয়া-_কেই বা প্রথ্থাসক্রিয়৷ করিত ? 
ইনিই ( হৃদয়ে অবস্থিত হইয়া) সকলকে আনন্দ দান করেন। যখন 
জীব সেই অদৃশ্য অশরীরী বাক্যাতীত স্বপ্রতিষ্ঠ বস্তুতে সম্যক্‌ প্রতিষ্ঠা লাভ 
করেন, তখনই তিনি সৰ্ব্ববিধ ভয়বিরহিত হইয়া অমুতস্বরূপ হয়েন। কিন্তু 


১অঃ ১প| ১৬সু ]  বেদান্ত-দৰ্শন। ৯৯ 


‘ষে পর্য্যন্ত অতি অন্পপরিমাণেও তাহার ভেদদৰ্শন থাকে, সেই পর্য্যন্ত তাহার 
ভয়ও বৰ্ত্তমান থাকে, (তিনি মর্ত্যধর্ন্মবিশিষ্ট থাকেন )। পণ্ডিত ব্যক্তিও 
অমনন্ধীল হইলে, তাঁহার ব্ৰহ্ম হইতে ভয় থাকে। তৎ্সম্বন্ধে নিয়লিখিত 
শ্লোক উক্ত হইয়া থাকে । ইতি সপ্তম অনুবাক। 

ইহারই ভয়ে বায়ু প্রবাহিত হয়, ইঁহারই ভয়ে সূর্য্য উদিত হয়, ইঁহারই 
ভয়ে অগ্নি, ইন্দ্ৰ ও পঞ্চম দেবতা মৃত্যু স্বীয় স্বীয় কৰ্ম্মে নিয়োজিত হয় ॥ ১॥ 

ব্ৰহ্মানন্দের মীমাংসা (পরিমাণ) উক্ত হইতেছে (যদি একজন বেদজ্ঞ 
সাধুপ্রকৃতিক শুভলক্ষণসম্পন্ন দৃঢ়কায় যুবা পুরুষ ধনরত্বসম্পন্ন সমস্ত 
পৃথিবীর অধিকারী হয়েন, তবে তাহার আনন্দকে একগুণ আনন্দ ধরিয়া 
লইলে, ইহার শতগুণ আনন্দ এক মন্তস্তা-গন্ধৰ্ব্বেৱ আনন্দ; মনুষ্য-গন্ধৰ্ব্বের 
শতগুণ আনন্দ এক দেব-গন্ধৰ্ব্বেৰ আনন্দ; ইহার শতগুণ আনন্দ পিতৃ- 
লোকের ; ইহার শতগুণ আনন্দ “আজানিজ” দেবতাগণের ; ইহার শতগুণ 
আনন্দ কৰ্ম্ম-দেবতাদিগের ; ইহার শতগুণ আনন্দ দেবগণের ; ইহার শত- 
গুণ আনন্দ ইন্দ্রের; ইহার শতগুণ আনন্দ বৃহস্পতির; ইহার শতগুণ 
আনন্দ প্রজাপতির; ইহার শতগুণ আনন্দ ব্ৰহ্মের। ২॥ এই পর্য্যন্ত 
আনন্দের মীমাৎস! (পরিম'ণ ) বলিয়া, শ্রুতি বলিতেছেন ) ঃ--এই পুরুষে 
যে আত্মা, এবং আদিত্যে যে আত্মা, তাহা একই । যিনি ইহা অবগত 
আছেন, তিনি এই লোক হইতে অন্তরিত হইয়া প্রথমতঃ অন্নময় আত্মাতে 
প্রবিষ্ট হয়েন; তৎপরে প্রাণময় আত্মীতে ; তৎপরে মনোময় আত্মাতে; তৎপরে 
বিজ্ঞানময় আক্মাতে ; তৎপরে আনন্দময় আত্মাতে প্রবিষ্ট হয়েন। তৎসম্বন্ধে 
নিম্নোক্ত শ্লোক কথিত হইয়াছে । ইতি অষ্টম অনুবাক। 

মনের সহিত বাক্য ধীহাকে প্রাপ্ত না হুইয়া নিবপ্তিত হয়, সেই 

ব্রন্মের আনন্দ যিনি জ্ঞাত হইয়াছেন, তাহার আর কিছু হইতে ভয় 
খাকে না॥১॥ | 


১০০ বেদান্ত-দৰ্শন। [১অঃ ১প| ১৪সু 


তৃতীয় বল্লীতে উক্ত হইয়াছে যে, বরুণ-পুত্র ভৃগু পিতাকে বলিলেন,--- 
“আমাকে ব্ৰহ্ম উপদেশ করুন |” তাহাতে পিতা বলিলেন- “বাহ! হইতে এই 
ভূতগ্ৰাম উৎপন্ন হয়, যাহাতে স্থিতি করে, বাহাতে লয় প্রাপ্ত হয়, তিনি 
ব্ৰহ্ম। তাঁহাকে (ধ্যানের দ্বারা) জ্ঞাত হও”। ভৃগু ধ্যান-নিমগ্ন হইয়া 
জানিলেন,_-অনন হইতে ভূতগ্রাম উৎপন্ন হয়, অন্নেই জীবিত থাকে, অন্নেই 
লয়প্রাপ্ত হয়। অতঃপর পিতার আদেশ অনুসারে পুনরায় ধ্যানপরায়ণ 
হইয়া জানিলেন,_-মন হইতে ; তৎপরে বিজ্ঞান হইতে, এবং সর্বশেষে 
(জোনিলেন) আনন্দ হইতেই সমস্ত উৎপন্ন হয়; আনন্দেই জীবিত থাকে, এবং 
আঁনন্দেই লয় প্রাপ্ত হয়, এবং আনন্দই ব্রহ্ম (“আনন্দে ৰহ্গেতি বাজানাৎ। 
আনন্দান্ধ্যেব খন্দিমানি ভূতানি জায়ন্তে। আনন্দেন জাতানি জীবস্তি। 
আনন্দং প্রয়স্ত্যভিসংবিশন্তীতি। এষা ভার্গবী বারুণী বিদ্যা পরমে ব্যোমন 
প্রতিষ্ঠিত )।” 

এই উভয় বল্লীতে নানা স্থানে ব্ৰহ্মকেই আনন্দরূপ বলা হইয়াছে দেখা 
যায়; যথা £--“যদেষ আকাশ আনন্দে ন স্তাং।” “এষহোবানন্দয়াতি” 1 
(দ্বিতীয়বল্লী সপ্তম অনুবাক)। “আনন্দময়াতআ্বানমুপসংক্রামতি” (দ্বিতীয় বল্লী 
৮ম অনুবাক)। “আনন্দে! ব্ৰহ্মেতি ব্যজানাৎ” (তৃতীয়বল্লী ষষ্ঠ অনুবাক) ৷৷ 
“সৈবানন্দন্ত মীমাংসা ভবতি,” “আনন্দং ব্রঙ্গণোবিদ্বান্নবিভেতি কুতশ্চন” 
ইত্যাদি। অতএব তৈত্তিরীয় উপনিষহুক্ত আনন্দময় আত্মা ব্রহ্ম । ব্ৰহ্ম 
স্বরূপতঃ আনন্দময় । 

১ম অঃ ১ পাদ ১৪ সুত্র । বিকারশব্দান্নেতি চেন্ন, প্রাচুৰ্য্যাৎ ॥ 

( ৱিকার-শব্দাৎ--ন ;-_ইতি চেৎ ন;--প্রাচুৰ্য্যাব ) । 

ভাষ্য --বিকারার্থে “ময়টুত্রবণান্নানন্দময়ঃ পরমাত্মেতি চেন্ন, 
কন্মাৎ £ প্রাচ্য্যার্থকস্তাপি ময়টঃ স্মরণাৎ । 


১অঃ ১প| ১৫-১৭সু] বেদান্ত-দর্শন । ১০১ 


ব্যাখ্যা £__আনন্দময়শব্দটি ময়ট্‌ প্রত্যয়ান্ত ; এ ময়ট প্ৰত্যয় বিকা- 
রার্থবোধক ; অতএব অবিকারী পরমাত্মা আনন্দময়শবের বাচ্য হইতে 
পারেন না; যদি এইরূপ আপত্তি কর, তবে তাহা গ্রাহ্য নহে; কারণ প্রাচু- 
ৰ্খ্যাৰ্থেও ময়টু প্রত্যয়ের বিধান আছে। অর্থাৎ ব্রহ্ম অপরিসীম আনন্দের 
আলয় ; তাহাতে কোন প্রকার ছুঃখসম্পর্ক নাই, তিনি আনন্দস্বরূপ-_ইহাই 
আনন্দময়শব্দের অর্থ। 

১ম অঃ ১ পাদ ১৫ স্থত্ৰ তদ্ধেতুব্যপদেশাচ্চ ॥ 

ভাষ্য ।|--জীবানন্দহেতুত্বাদপি পরমাত্মৈবানন্দময়:। 

ব্যাখ্যা£_ ব্রঙ্গকে জীবের আনন্দের হেতু বলিয়া ও শ্রুতি উপদেশ 
করাতেও পরমাত্মাই আনন্দময়পদবাচ্য। শ্রুতি পূৰ্ব্বে উদ্ধত হইয়াছে; 
যথ| £--“এয হোবানন্দয়াতি।” ( দ্বিতীয়বল্লী সপ্তম অনুবাক )। 

১ম অঃ ১ পাদ ১৬ সুত্ৰ মান্ত্রবর্ণিকমেব চ গীয়তে ৷ 

(মান্ত্রবণিকং = মন্ত্ৰপ্রে।ক্তম্‌ ) 

ভাষ্য।--“সত্যং জ্ঞানমনন্তং ব্রঙ্গে”তি মন্ত্রপ্রোক্তং মান্ত্- 
বর্ণিকং তদেবানন্দশব্দেন গীয়তে। 

ব্যাখ্য| £-- তৈত্তিরীয় শ্রুতির দ্বিতীয়বন্লীর প্রারস্তেই যে খক্‌ মন্ত্র “সত্যং 
জ্ঞানমনন্তং ব্ৰহ্ম" উল্লিখিত আছে, সেই মন্ত্ৰোক্ত ব্ৰহ্মই আনন্দময়বাক্যে 
গীত হইয়াছেন। অতএব ব্ৰহ্মই আনন্দময়শৰ্দবাচ্য । 

১ম অঃ ১ পাদ ১৭ সুত্র । নেতরোহনুপপত্তেঃ ॥ 

(ন--ইতরঃ--অনুপপত্তেঃ । ইতরঃ = জীবঃ বৰহ্মেতরঃ ॥ 

ভাষ্য ।---আনন্দময়পদাৰ্থমুদ্দিশ্য অয়মাণানাং তদসাধারণ- 
খৰ্ম্মাণাং তদিতরস্মিন্ননুপপন্তেরিতরো জীবে নানন্দময়পদাৰ্থঃ । 


১০২ বেদান্ত-দর্শন। [১অঃ ১প৷ ১৮-১৯সু 


ব্যাখ্যা ঃ--আনন্ন্মময়কে লক্ষ্য করিয়া তৈত্তিরীয় শ্রুতি যে সকল 
অপাধারণ ধৰ্ম্মের উক্তি করিয়াছেন, তাঁহা জীবে উপপন্ন হইতে পারে না; 
তদ্ধেতু ব্ৰহ্মই আনন্দময়শব্দের বচ্য,_-জীব নহেন। যে সকল অসাধারণ 
লক্ষণ এ তৈত্তিরীয় শ্ৰুতি আনন্দময়ের সম্বন্ধে বর্ণনা করিয়াছেন, তাহার 
কিয়দংশ বিত হইতেছে) যথা ৫ 

“সোহকাময়ত ৷ বহু স্তাং প্রজায়েয়েতি”, “স তপোহতপ্যত। স 
তপস্তপ্ত।। ইদৎ সর্বমস্থজত।” (দ্বিতীয়! বলী ষষ্ঠ অন্থুবাক )। 

সৃষ্টি প্রকাশের পূৰ্ব্বে জীব প্রকাশিত ছিল না; তবে জীবে কিরূপে এই 
সকল লক্ষণ, যাহা আনন্দময়সম্বন্ধে বলা হইয়াছে, তাহা বর্তাইতে পারে? 

১ম অঃ ১ পাদ ১৮ সুত্র । ভেদব্যপদেশাচ্চ ॥ 

ভাষ্য ।-_“রসং হোবায়ং লব্ধ নন্দী ভবতী”-তিবাঁক্যেন লব্ক্‌- 
লবব্যয়োর্ডেদব্যপদেশাজ্ভীবো নানন্দময়ঃ। 

ব্যাখ্যা £--“রসে| বৈ সঃ ।  রসং হোবায়ং লব্ধানন্দী ভবতি ।” (দ্বিতীয়া 
বল্লী সপ্তম অনুবাক) এই বাক্য দ্বারা লবব্য আনন্দময় ব্ৰহ্ম ও লঙ্ধ| 
জীবের ভেদ শ্রুতি প্রদর্শন করাতে, জীব উক্ত আনন্দময় শব্দের বাচ্য নহে। 

১ম অঃ ১ পাদ ১৯ সুত্ৰ ৷ কামাচ্চ নানুমানাপেক্ষা ॥ 

ভাষা ।--প্রত্যগাত্মনঃ কারণত্রস্বীকারে, অনুমানস্থ প্রধানস্ত 
কারণাদিরূপম্তাপেক্ষা ভবেৎ, কুলালাদের্ঘটাদিজননে মৃদান্যপেক্ষা- 
বণ; অপ্রাকৃতস্যানন্দময়স্ত সর্ববশক্তেঃ পুরুষোত্তমস্ত তু ন, কুতঃ 9 
কামাৎ সঙ্কল্লাদেব “সোহকাময়ত বকুস্থা”মত্যাদিশ্রদতেঃ । 
অতস্তপ্তিন্ন আনন্দময়ঃ। 

ব্যাখ্যা ঃ--আনন্দময়সম্বন্ধে এ শ্রুতি বলিয়াছেন £__“সৌহকাঁময়ত বহু 


১অঃ ১পা ২০মু ] বেদান্ত-দর্শন | ১০৩ 


স্তাং প্রজায়েয়েতি 9. তন্দারা স্পষ্টই দেখা যায় যে, আনন্দময় নিজেই 
কেবল নিজ ইচ্ছ। হইতে, অন্ত কোন উপাদানের অপেক্ষা না করিয়া, স্থষ্টি- 
বিস্তার করিলেন ; কিন্তু জীব এই আনন্দময় হইলে, অন্গমান-গম্যের (প্রধান 
রূপ উপাদানের ) সাহ'য্য না লইয়| কেবল নিজের ইচ্ছাবশতঃ তিনি স্ষ্ট 
রচনা করিতে পরেন না; যেমন কুন্তকীর কখন মৃত্তিকার সাহায্য ব্যতীত 
ঘট রচনা করিতে সমর্থ হয় না; অতএব এ আনন্দময়শবের জীব অর্থ কৌন 
প্রকারে হইতে পারে না; আনন্দময় শব্দের বাচ্য যে অপ্রাকৃত সর্বশক্তিমান 
পুৰুষোত্তম, তাহা অবশ্য স্বীকার করিতে হইবে । 
১ম অঃ ১ পাদ ২০ হুত্ৰ ৷ অন্মিন্নহ্থ চ তদ্যে গিং শাস্তি ॥ 
( অশ্মিন-_অন্ত--চ তদ্যোগং শাস্তি ; তদ্যোগং= তন্তাবাপত্তিম্‌ আনন্দ- 
ময়-বঙ্গভাবাপত্তিম্‌; শাস্তি =উপদিশতি ) 
ভাষ্য --তন্তোগমানন্দযোগং শাস্তি শ্ৰুতিঃ “রসো বৈ সঃ, 
রসং হোবায়ং লক্ধাহনন্দী ভবতী”,তি জীবন্ত যল্লাভাদানন্দযোগঃ 
স তস্মাদন্য ইতি সিদ্ধম্‌। 
ব্যাখ্যাঃ--“রসে| বৈ সঃ,” ইত্যাদি এবং প্যদী হোবৈষ এতক্মিন্‌... 
প্রতিষ্ঠা বিন্দতে” “রসং হোবায়ং লব্ধহনন্দীভবতি” ইত্যাদি বাক্যে 
তৈত্তিরীয় শ্রুতি আনন্দময়কে লাভ করিয়া জীবের আনন্দময়ত্ব প্রাপ্তির এবং 
সংসার ভয় হইতে মুক্তির উপদেশ করিয়াছেন। সুতরাং আনন্দময়শবো ব্ৰহ্ম 
ভিন্ন জীব বুঝাইতে পারে না। 
শাঙ্করভায্যে ১৩শ স্থত্ৰ (“আনন্দময়োহভ্যা সাঁং” ) হইতে আরম্ত করিয়া 
২০শ ( অস্নিননন্ত চ তদ্যোগৎ শাস্তি” ) সুত্ৰ পর্যন্ত পূৰ্ব্বোল্লিখিত মৰ্ম্মেই 
ব্যাখ্যা করা হইয়াছে । এইরূপ ব্যাখ্যাই অপর ভাষ্যাকারগণও করিয়াছেন। 
পরন্থ এইরূপ ব্যাখ্যা প্রথমে করিয়া, অবশেষে শাঙ্করভাষ্যে এই সকল 


১০৪ বেদান্ত-দর্শন । [১অঃ ১পাঁ ২০সু 


প্রচলিত ব্যাখ্যার প্রতি নানাপ্রকার আপত্তি উত্থাপন কর! হইয়াছে ; তৎ- 
সমস্তের সার নিয়ে বর্ণিত হইতেছে ; যথা ঃ--- 

১৩শ স্থত্ৰের অর্থ করিতে গিয়া বল! হইয়াছে £--(১) “আনন্দময়” শব্দের 
উক্তি ব্ৰহ্ম সম্বন্ধে শ্ৰুতি পুনঃ পুনঃ বস্তুতঃ করেন নাই, “আনন্দ” শব্দেরই 
পুনঃ পুনঃ উক্তি শ্রুতিতে করা হইয়াছে ; যথা “রসে! বৈ সঃ রসং হোবায়ং 
লন্ধানন্দী ভবতি, কো! হেবান্তাৎ, কঃ প্রাণ্যাৎ যদেষ আকাশ আঁনন্দো ন 
স্যাৎ, এষ হোবানন্দয়াতি সৈযানন্দস্ত মীমাংসা ভবতি”; “আনন্দং ব্ৰহ্মণে 
বিদ্বান্ন বিভেতি কুতশ্চনেতি ;” “আনন্দ ব্ৰহ্ধেতি ব্যজানা২”। এই সকল 
স্থলে “আনন্দ” শব্দেরই উক্তি হইয়াছে ; “আনন্দময়” শব্দের নহে। যদি 
“আনন্দময়” শব্দ একমাত্র ব্ৰহ্মবাচী হইত, তবে এইরূপ বলা যাইতে 
পারিত যে, “আনন্দ” শব্দের পুনঃ পুনঃ উক্তি দ্বারাই “আনন্দময়” শব্দেরও 
উক্তি হইয়াছে । কিন্তু ময়ট_ প্রত্যয়ের বিকারার্থও প্রসিদ্ধই আছে। 
(২) আর আনন্মময়কে লক্ষ্য করিয়া তৈত্তিরীয় শ্রুতিই বলিয়াছেন 
“তন্ত প্রিয়মেব শিরঃ” (প্রিয়ই তাহার মস্তক ) ইত্যাদি। ইহা দ্বার! 
নিশ্চিতরূপে জানা যায় যে, উক্ত শ্রুতির কথিত আনন্দময় আত্মা সাবয়ব, 
সবিশেষ; সগুণ, নিপুণ নহেন; তাঁহার শিরঃ প্রভৃতি অবয়ব আছে। 
কিন্তু এ শ্রুতিই ব্ৰহ্ম সম্বন্ধে বলিয়াছেন--“যতে| বাচো নিবর্তস্তে অগ্রাপ্য 
মনসা সহ” “আনন্দ ব্ৰহ্মণে| বিদ্বান্ন বিভেতি কুতশ্চন” ইত্যাদি; তন্দ্রা 
উক্ত শ্রুতির কথিত ব্ৰহ্ম যে সগুণ নহেন, নিগুণ, তাহা স্পষ্টই বুঝা 
যায় । অপরাপর বহু শ্রুতিও তাঁহাকে নিরবয়ব বলিয়া বর্ণনা করিয়াছেন । 
অতএব “আনন্দময়” ব্রহ্ম হইতে পারেন না। (৩) এব? শ্ৰুতি প্রথমে 
অন্নময় আত্মার, তৎপরে প্রাণময় আত্মার, তত্পরে মনোময় আত্মার, 
তৎপরে বিজ্ঞানময় আত্মার, তৎপরে আনন্দময় আত্মার বর্ণনা করিয়া 
ছেন। অন্নময়াদি স্থলে ময়ট প্রত্যয়ের বিকারার্থেই প্রয়োগ যে হইয়াছে, 


১অঃ ১প| ২০সু ] বেদান্ত-দর্শন । ১০৫. 


ইহা স্বীকার করিতেই হইবে; সুতরাং একই পর্য্যায়ে প্রাপ্ত “আনন্দময়” 
শব্দের “ময়ট” যে বিকাঁরার্থক না হইয়া প্রাচ্র্্যার্থবৌধক, তাহা যুক্তি-সঙ্গত 
নহে; “আনন্দময়” স্থলেও পূৰ্ব্ববৎ বিকারার্থেই ইহার প্রয়োগ হওয়াই স্বাভাবিক 
অনুমান। আনন্দময় ব্ৰহ্ম নহেন বলিয়াই “ব্রহ্ম” শব্দ “আনন্দময়” শব্দের 
সহিত:যুক্ত না হইয়া “পুচ্ছ” শব্দের সহিত যুক্ত হইয়াছে। (৪)যদি বল যে অন্ন- 
ময়াদি আত্মার অৱঙ্গত| এই শ্রুতি দ্বারাই সিদ্ধ হইয়াছে; কারণ শ্ৰুতি স্পষ্টই 
বলিয়াছেন £--অন্নময়ের অন্তরে প্রাণময়, প্ৰাণময়ের অন্তরে মনোময়, মনো- 
ময়ের অন্তরে বিজ্ঞানময় ; এই পর্যন্ত বলিয়। বিজ্ঞানমরের অন্তরে আনন্দময় 
আম্মার উপদেশ করিয়া, এ আনন্দময়ের অন্তরেও যে আর কিছু আছে, 
তাহা উপদেশ করেন নাই; স্থৃতরাৎ আনন্দময়ে উপদেশের শেষ হওয়ায়, . 
ও আনন্দময়ই যে অবিকারী ব্ৰহ্ম, তৎসম্বন্ধে সন্দেহ থাকিতে পারে না; 
সুতরাং অন্নময়াদি অপর সকল আত্ম! বিকারী; আনন্দময় অবিকারী শেষ 
পদার্থ; অতএব অপর সকলের স্থলে ময়টের বিকাঁরার্থ সঙ্গত ; কিন্তু আনন্দ- 
ময় স্থলে প্রাচুর্য্যার্থই সঙ্গত। ইনি পরমাত্থা,--অপর সকল জীব। 

ইহার উত্তর এই যে, শ্রুতি আনন্দগয়ের অন্তরে অপর কোন আত্মার 
কথা বলেন নাই, সত্য; কিন্তু বৰ শ্রুতি বলিয়াছেন যে, আনন্দময়ের “আনন্দ 
আত্মা বর্গ পুচ্ছৎ প্রতিষ্ঠা” (আনন্দ ইহার আন্ম৷৷ ব্ৰহ্ম ইহার পুচ্ছ গ্রতিষ্ঠা)। 
'তৈত্তিরীয় উপনিষদের দ্বিতীয় বল্লীর প্রারস্তে “সত্যৎ জ্ঞানমনন্তং ব্রহ্ম” এই 
মন্ত্রে শ্রুতি প্রথমতঃ ব্রহ্ম” বর্ণনা করিয়াছেন; তৎপরে যে ব্ৰাহ্মণভাগ 
আছে, তাহাতেই উক্ত “ব্ৰহ্ম পুচ্ছং প্ৰতিষ্ঠা” বাক্য আছে; ব্ৰাহ্মণভাগ মন্ত্েরই 
বিস্তারমাত্র ; অতএব “পুচ্ছ” বাক্যে যে ব্রহ্ম শব্দ আছে, তাহা মন্ত্রোক্ত ব্ৰহ্ম- 
বোধক বলিয়! বুঝা! উচিত; “আনন্দময়কে” ওঁ বনহ্ম বলা উচিত নহে। অন্ন- 
ময়াদি কোষের স্তায় আনন্দময়ও কোষ ; তাঁহার পুচ্ছ অর্থাৎ আশ্রয়স্থান ব্ৰহ্ম; 
যেমন পক্ষী পুচ্ছের উপর অবস্থান করে; তদ্রপ ব্রঙ্গরূপ আশ্রয়ের উপর 


১০৬ বেদান্ত-দৰ্শন।-  [১অঃ ১পা ২০সু 


আনন্দময় কোষ প্রতিষ্টিত। পুচ্ছ শব্দের পরে যে প্রতিষ্ঠা শব্দ আছে, তাহা- 
তেও ইহাই জ্ঞাপন করে। পুচ্ছটি পক্ষীর অবয়ব (অঙ্গ) বিশেষ সন্দেহ নাই; 
কিন্তু এইস্থলে ব্রঙ্গরূপ পুচ্ছকে অবয়ব ও আনন্দময়কে অবয়বী বলা শ্রুতির 
অভিপ্রায় মনে করা উচিত নহে; তাহাতে ব্রহ্ম স্বপ্রধান থাকেন না; তিনি 
অবয়বী আননাময়ের একটি অবয়বমাত্ৰ ; স্থতরাৎ অপ্ৰধান হইয়া পড়েন । 
কিন্তু এই পুচ্ছ ব্ৰহ্ম যে স্বপ্রধান, আনন্দময়ের অঙ্গবিশেষ মাত্ৰ নহেন, পরন্ত 
সৰ্ব্বশেষ জ্ঞাতব্য বস্তু, তাহা পরবর্তী “অসন্নেব ভবতি অসদ্ত্রক্ষেতি 
বেদ চেৎ......” (যে ব্যক্তি ব্ৰহ্মকে অসং বলিয়া জানেন, তিনিও অসংই 
হয়েন, আর যিনি ব্ৰহ্মকে সং বলিয়া জানেন, তিনিও সৎ বলিয়া জ্ঞাত 
হরেন ) ইত্যাদি বাকো, এবং “আনন্দ ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কুতশ্চন” 
ইত্যাদি বাক্যে প্রতিপন্ন হয়। পূুর্ব্বোক্ত “অসন্নেব ভবতি” ইত্যাদি বাক্য 
ব্ৰহ্ম শব্দের অব্যবহিত পরে উক্ত হইয়াছে; সুতরাং ততসম্বন্ধেই উহা! উক্ত 
হইয়াছে, বলিতে হইবে ; দূরবর্তী আনন্দময় সম্বন্ধে উক্ত হয় নাই। 

(৫ )যদি বল যে এই সকল বাক্যাবপানে পূৰ্ব্বোক্ত ৮ম ও ৯ম ব্ৰাহ্মণে 
উক্ত আছে যে, জ্ঞানী পুরুষ অনময়াদি আত্মাকে পর পর প্রাপ্ত হইয়া, 
সর্বশেষে “আনন্দময়” আত্মাকে প্রাপ্ত হয়েন ( “এতদানন্দময়াত্মানমুপ- 
সংক্রামতি” ); অতএব “আনন্দময়” শব্দের পুনরুক্তি নাই বল! যাইতে পাঁরে 
নী ; এবং এই আনন্দময়ই জ্ঞানীর শেষ গঞ্জব্য বলাতে, ইনি ব্ৰহ্ম না হইলে 
জ্ঞানীর মোক্ষপ্রাপ্তিই হয় না বলিতে হয়। ইহা কদাপি বক্তব্য নহে; 
কারণ তৎপরেই শ্রুতি “আননং ব্ৰহ্মণে৷ বিদ্বান্‌ ন বিভেতি কুতশ্চন” ইত্যাদি 
বাক্যে জ্ঞানীর মোক্ষ প্রাপ্তির উপদেশ করিয়াছেন ৷ 

ইহার উত্তর এই যে, অন্নময়াদির পর্য্যায়ে আনন্দময় শব্দ ব্যবহৃত হওয়ায় 
এই আনন্দময় ও বিকারবাচী শব্দ বলিয়া গণ্য হয়। তবে ষে আনন্দময়ের 
প্রপ্থিকেই শেষ প্রাপ্তি বলিয়। পূর্বোল্লিথিত বাক্যে বর্ণনা করা হইয়াছে, 


১অঃ ১পা ২০সূ ] বেদান্ত-দৰ্শন। ১০৭ 


ইহার কারণ এই যে আনন্দময়কে প্রাপ্ত হইলেই, তৎপুচ্ছ ব্রহ্মকে প্রাপ্ত হওয়া 
যায়, ইহাই ওঁ শ্রুতি নির্দেশ করিয়াছেন। ও পুচ্ছ ব্রহ্ষের পর যথার্থই আর 
কিছু নাই; এই নিমিত্ত আনন্দময়ের প্রাপ্তিতেই জ্ঞানী পুরুষের গতির 
শেষ করা হইয়াছে ; এতদ্বারা আনন্দময়ের কোষত্ব নিবারিত হয় ন৷ ৷ অত- 
এব আনন্দময় শব্দের ময়ট, প্রত্যয়টি বিকারবোধক,- প্রাচুর্য বোধক নহে। 

(৬) আনন্দময় শব্দে ময়টের প্রচুরার্থ করিলেও তাহার ব্ৰহ্মাৰ্থ হর 
না; কারণ প্রচুর শব্দে অধিক বুঝায় ; অধিক বলিলে কিঞ্চিৎ দুঃখও আছে 
বলিতে হইবে । কিন্তু পরমাত্মায় দুঃখাভাব (“্যত্র নান্তৎ পশ্যতি” ) ইত্যাদি 
শ্ৰুতি স্পষ্টর্ূপেই বলিয়াছেন ৷ 

অতএব ১৩শ সুত্রের ( “আনন্দময়োহক্যাসাৎ” ) ব্যাখ্যা এই যে £--- 
শাঙ্করভাষ্য ঃ--“ব্ৰহ্মপুচ্ছৎপ্ৰতিষ্ঠে”ত্যত্ৰ কিমানন্দময়স্তাবয়বত্বেন ব্ৰহ্ম বিবক্ষ্যতে 
উতস্বপ্ৰধানত্বেনেতি ৷ পুচ্ছশক্দাবয়বত্বেনেতি প্রাপ্ত উচ্যতে £--আনন্দময়োহ- 
ভ্যাসাৎ। “আনন্দময় আত্মা” ইত্যত্ৰ “ব্ৰহ্ম পুচ্ছং প্রতিষ্ঠেতি” স্বপ্রধানমেব 
ব্ৰহ্োপদিশ্যৃতে; অভ্যাসাৎ, “অসন্নেব স ভবতি,” ইত্যশ্মিন্‌ নিগমশ্লোকে 
ত্ৰহ্মণ এব:কেবলস্তাহভ্যসমানত্বাত” ৷ 

অৰ্থাৎ “ব্ৰহ্ম পুচ্ছং প্রতিষ্ঠা” এই বাক্যে আনন্দময়ের অবয়ব রূপে ব্ৰহ্ম 
উক্ত হইয়াছেন অথবা স্বপ্রধান স্বপ্রতিষ্ঠ শেষপদার্থ) রূপে উক্ত হইয়াছেন? 
এই প্রশ্নের বিচারে আপাততঃ দেখা যায় যে, পুচ্ছশব্দ অবয়ব-বাচক ; 
অতএব অবয়বরূপেই ব্রহ্ম উক্ত হইয়াছেন; তদুত্তরে আনন্দময়োহভ্যাসাৎ 
সুত্রে বল! হইতেছে যে, “আনন্দময় আত্মা” বিষয়ক প্রকরণে “ব্রহ্ম পুচ্ছং 
প্রতিষ্ঠা” এই বাক্য যুক্ত আছে; তছল্লিখিত ব্রহ্ম স্ব প্রধানরূপেই উপদিষ্ট 
হইয়াছেন ; কারণ “অসন্নেব স ভবতি” এই পরবর্তী সর্বশেষ পদার্থ ( ব্ৰহ্ম ) 
*নিরূপক শ্লোকে শ্ৰুতি পুনরায় বলিয়াছেন (অভ্যাস করিয়াছেন ) যে 
তীহাকে যে নাস্তি বলে, সেও নাস্তিই হয়; অর্থাৎ ব্ৰহ্মই শেষ পদার্থ, তাহার 


১০৮ বেদান্ত-দৰ্শন । _ [১অঃ ১পা ২০সু 


অপলাপ কখনও করা যায় ন৷ | (অতএব তিনি অপর কোন ব্যাপক বস্তুর 
অবয়ব নহেন ; স্বপ্ৰতিষ্ঠ, স্বপ্রধান ) ৷ 

১৪শ সুত্ৰ* বিকারশব্দান্নেতি চে প্রাচুর্য্যাৎ”ও এইরূপে ব্যাখ্যাত হওয়া 
উচিত যে ঃ-- 

বিকারশব্দোহবয়বশব্দৌহভিপ্রেতঃ । পুচ্ছমিত্যবয়বশন্দাৎ ন স্ব প্রধানত্বং 
ব্ৰহ্মণ ইতি যছুক্তং তন্তু পরিহারে! বক্তব্যঃ। আত্রোচাতে ; নায়ং দোষঃ 
প্রাচুর্য্যাদপ্যবয়বশব্দোপপত্তেঃ ।  প্রাচুধ্যং প্রায়াপত্ভিরবয়বপ্রায়বচনমিত্যর্থঃ | 
অন্নময়াদীনাং হি শির আদিষু পুচ্ছান্তেঘববয়বেযুক্তেঘ্বাননদময়স্তাপি শির 
আদীন্তবয়বান্তরাণুমক্ত,হবয়বপ্রারাপত্যা। ব্ৰহ্ম পুচ্ছং প্রতিষ্ঠেত্যাহ ; নাবয়ব- 
বিবক্ষয়া, যংকারণমভ্যাসাদিতি স্বপ্ৰধানত্বং ব্ৰহ্মণঃ সমৰ্থিতম্‌। 

অস্তাৰ্থঃ (ক্ত্রে) বিকার শব্দ অবয়ব শব্দ লক্ষা করিয়া প্রয়োগ করা 
হইয়াছে। (শ্রত্যুক্ত) “পুচ্ছ” শব্দ অবরববাচী ; শ্রুতি যখন এই অবয়ববাচী 

শব্দ ব্যবহার করিয়াছেন, তখন ওঁ পুচ্ছ স্থানীয় ব্ৰহ্ম স্বপ্রধানভাবে উক্ত 

হয়েন নাই (অবয়ব__অঙ্গবিশেষরূপেই উক্ত হইয়াছেন ), এই আপত্তিরও 
উত্তর দেওয়া আবশ্তক। তাহাতেই সুত্রকার বলিতেছেন যে, পুচ্ছশব্দ 
ব্যবহারে কৌন দোষ হয় নাই (তাহাতে ব্রন্মের স্বপ্রধানত্বের খৰ্ব্বত| 
হয় না); কারণ অবয়ব শব্দের প্ৰাচুৰ্য্য অর্থও হয়। প্ৰাচুৰ্য্য অর্থাৎ 
“প্রায়াপত্তি” ; অবয়ব-প্রায় (অবয়ব-বহুল)। পূৰ্ব্বে অন্নময়াদিয় শির আদি পুচ্ছ 
পর্য্যন্ত বর্ণনা করতে আনন্মময়েরও শিরঃ প্রভৃতি অপর অবয়ব বর্ণনা 
করিয়া, অবয়ৰ অর্থাৎ “অবয়ব প্রায়” অর্থে “ব্ৰহ্ম পুচ্ছ, প্ৰতিষ্ঠা” বাক্য শ্ৰুতি 
ব্যবহার করিয়াছেন; সাধারণ অবয়ব (অঙ্গবিশেষ) বলিবার উদ্দেশ্যে নহে। কারণ 
পুর্ববর্তী সুত্রে “অভ্যাসাৎ” হেতুর দ্বার! বন্ধের স্বপ্রধানত্ব নিরূপিত হইয়াছে। 

১৫শ সুত্ৰ “তদ্ধেতুব্যপদেশাচ্চ’ও এইফ্ল্প ব্যাখ্যাতব্য ; যথা £_ সর্ববস্ত চ 
বিকারজাতন্ত সানন্দময়ন্ত কারণত্বেন ব্রহ্গব্যপদিশ্ততে, ইদং সর্বমস্থজত 


১অঃ ১পা২০সু] বেদান্ত-দর্শন। ১০৯ 


যদিদং কিঞ্চেতি। ন চ কারণত সদ্ব ক্ষ স্ববিকারস্তানন্দময়হ্য মুখ্যয়া বৃত্ত্যাবয়ব 
উপদিশ্যতে ৷ অর্থাৎ আনন্দময় পর্য্যন্ত সমস্ত বিকার-বস্তর কারণরূপে ব্রহ্ম উপ- 
দিষ্ট হইয়াছেন; যথ|,--“যাহ| কিছু আঁছে, তৎ্সমন্তকে তিনি স্থষ্টি করিলেন” 
যিনি এইরূপ সৰ্ব্ব কারণ বলির! উক্ত হইলেন, তিনি নিজের বিকার স্থানীয় 
আনন্দময়ের মুখ্যার্থে অবয়বমাত্র বলিয়া কখনও উক্ত হইতে পারেন না। 

এই তিনটি স্থত্রের এইরূপে ব্যখ্যার পর শাঙ্করভাষ়্যে বল! হইয়াছে যে, 
১৬শ হইতে ২০শ স্ুত্রও এইরূপেই ব্যাখ্যাতব্য। অপরাণ্যপি স্থত্রাণি যথা 
সম্ভব পুচ্ছবাঁক্যনির্দিষ্টমেব ব্রহ্মণ উপপাঁদকানি দ্রষ্টব)ানি ৷” 

অর্থাৎ ১৬শ হইতে ২০শ পর্য্যন্ত অপর যে সকল সুত্র উক্ত সিদ্ধান্তের 
পোষকতার জন্য রচিত হইয়াছে, তাহাও “পুচ্ছ” বাক্য্থ ব্রন্ষেরই প্রতিপাঁদক 
বলিয়া যথাসম্ভব ব্যাখ্যা করিতে হইবে । 

 এইক্ষণ এই সকল ব্যখ্যার যোগ্যতা বিচার করা আবশ্যক। ১৩শ 

সূত্রটি এই £_“আনন্দময়োহত্যাসাৎ” ( আনন্দময়ঃ অভ্যাসাৎ ) অভ্যাসাৎ 
শব্দের অর্থ পুনঃ পুনঃ উক্ত হেতু। এই হেতুর দ্বারা কি সিদ্ধান্ত হয় ? 
ইহার উত্তর সূত্রের শব্দ রচনার দ্বারা নির্ণয় করিতে হইলে, অবশ্য বলিতে 
হইবে যে, ইহার উত্তর সূত্রোক্ত আনন্দময় শব্দের দ্বারা স্ত্রকার প্রদান 
করিয়াছেন। অর্থাৎ পুনঃ পুনঃ উক্তির দ্বার৷ কি সিদ্ধান্ত হয়? 

উত্তর £--ব্রদ্ম আনন্দময় |” শাঙ্করভাষ্যে বলা হইতেছে যে, সূত্রের 
“আনন্দময়” শব্দের অর্থ আনন্দময় নহে; কিন্তু আনন্দময়বিষয়ক প্রকরণের 
শেবাংশে যে “ব্রহ্ম পুচ্ছং প্রতিষ্ঠা” (ব্রহ্ম আনন্দময়াত্মার পুচ্ছও প্রতিষ্ঠা স্থান) 
বাক্য আছে, তছুক্ত “ব্রহ্ম” শব্দই এ “আনন্দময়” শব্দের অর্থ; এবং এই 
“ব্রহ্ম” সম্বন্ধে সূরকার কি বলিতেছেন ? উত্তর, উক্ত ব্ৰহ্ম স্বপ্রধান বলিয়া উক্ত 
স্থলে শ্রুতিকর্তৃক বিবৃত হইয়াছেন ( আনন্দময় আত্মার কেবল পুচ্ছরূপে 


১১০ বেদান্ত-দর্শন। [১আ$ ১পা ২০সূ 


একটি অবয়বমাত্র রূপে নহে )। আর সূত্রে “অভ্যাসাৎ” পদের অর্থ এই যে 
ইহার অব্যবহিত পরবর্তী শ্লোকে “যিনি ব্ৰহ্মকে অসং বলিয়া জানেন, তিনি 
নিজেও অসংই হয়েন, অর্থাৎ আম্মনাশ করেন (ব্ৰহ্মই শেষপদার্থ 
তাঁহার অপলাপ কখন করা যায় না )” * এই বাক্যের দ্বার! ব্ৰহ্ধই জ্ঞাতব্য 
বলিয়া! পুনরায় উক্ত হইয়াছেন। আনন্দময় আত্মা (জীব) জ্ঞাতই আছেন ; 
সুতরাং তাহার অবধারণ এই শ্লোকের দ্বারা হইয়াছে বলা যাইতে পারে 
না। পুচ্ছস্থানীয় ব্ৰহ্ আপাততঃ অবরবমাত্র বোধক হইলেও, যখন তিনি 
এই শ্লোকে শেষ পদার্থরূপে পুনরায় উক্ত হইয়াছেন, তখন ওঁ পুচ্ছস্থ ব্ৰহ্ম 
স্বপ্ৰধান ব্ৰহ্ম। ভাষাকারের মতে ইহাই সূত্ৰাৰ্ ৷ 
, এই ব্যাখ্যাতে কতদূর কষ্টকল্পনা আছে, , এই ব্যাখ্যা পাঠেই ত তাহা স্পষ্ট- 

রূপে উপলব্ধি হয়; যদি আনন্দময় শব্দে আনন্দময় আত্মাকেই লক্ষ্য করা 
সুত্রের অভিপ্রেত না হইত, “বন্ধ পুচ্ছং প্রতিষ্ঠা” শব্দগুলিকেই লক্ষ্য করা 
অভিপ্রেত ছিল, তবে এ শব্দগুলিকে অথবা কেবল পুচ্ছশব্দকে সুত্রে উল্লেখ 
না করিয়া অনিন্দময় শব্দ ব্যবহার করিবার কি প্রয়োজন ছিল, তাহা বুবিয়| 
উঠা জুকঠিন। স্তরের গঠনে ত ভগবান্‌ বেদব্যাসকে অন্ত কৌন স্থলে 
এইরূপ করিতে দুষ্ট হয় না। এইরূপ অর্থযুক্ত শব্দের দ্বার! সুত্র রচনা করিলে, 
পাঠককে যথার্থ উপদেশ না করিয়া, এক প্রকার প্রতারিতই করা হয়। 
এইরূপ ব্যাখ্যার পোষকতায় ভাষ্যে বলা হইল যে, প্রকরণোক্ত “আনন্দ- 
ময়কে” লক্ষ্য না করিয়াই যখন পুচ্ছ বাক্যের অব্যবহিত পরে সর্বশেষরূপে 
উপদেষ্টব্য পদার্থকে “অপনেব স ভবতি” ইত্যাদি বাক্যে শ্রুতি বর্ণনা 
করিয়াছেন, এবং যখন আনন্দময়( জীব ) কখন এই শেষ বাক্যের বিষয় 
হইতে পারেন না, তখন পুচ্ছস্থ ব্ৰহ্মকেই এই বাক্যে লক্ষ্য করা হইয়াছে 


*_ ১৩শ সতের মূল ব্যাখ্যানের পর যে তৈত্তিরীয় উপনিষদে় ২য় বলী উদ্ধ্‌ ত কর] 
হইয়াছে তাহার ৫ম অনুবাঁক দ্ৰষ্টব্য । 


১অঃ ১প| ২০সু ] বেদান্ত-দর্শন | ১১১ 


বুঝিতে হইবে। কিন্তু “আনন্দময়”কে জীব বলিয়া কি নিমিত্ত নিশ্চিতরূপে 
ধরিয়া লইতে হইবে, তাহা এই ব্যাখ্যানে কোন প্রকারে প্রকাশ করা হয় 
নাই ৷” - 
তৈত্তিরীয় উপনিষদের “ব্ৰহ্মানন্দবল্লী” নামক দ্বিতীয় বল্লীতে এই সকল 
বাক্য উক্ত হইয়াছে । তৎপরবর্তী ভৃগুবল্লী নামক তৃতীয় বল্লীতে আধ্যায়িকার 
দ্বারা দ্বিতীয় বল্লীর উপদিষ্ট বিষয় সকল পুনরায় স্পষ্টীকৃত করা হইয়াছে ।' 
তাহাতে উল্লেখ আছে যে, ভৃগু তৎপিত৷| বরুণের নিকট গমন করিয়া ব্ৰহ্ম- 
স্বরূপ জানিতে ইচ্ছা! প্রকাশ করিলে, তিনি বলিলেন যে, “খাঁহা হইতে এই 
ভূতগ্রাম জাত হইয়াছে, ধাহার অবলম্বনে জীবিত থাকে ; এবং যাহাতে অন্তে 
প্রবিষ্ট হয়, তাহাই ব্ৰহ্ম। তুমি (ধ্যানের দ্বারা ) তীহাকে বিশেষরূপে জ্ঞাত 
হও” । তখন ভৃগু ধ্যান পরায়ণ হইয়া প্রথমে জানিলেন যে ব্রহ্ম “অন্ন”ক্লপ । 
“অন্ন” হইতে ভূতগ্রাম জাত হয়, অন্নের দ্বারা জীবিত থাকে এবং অরে লয় 
' প্রাপ্ত হয়। এই রূপ জানিয়া তিনি (তাহাতে তৃপ্ত না হইয়া ) পুনরায় 
পিতার নিকট গিয়া বলিলেন-_“ভগবন্। আমাকে ব্ৰহ্ম উপদেশ করুন” ৷ 
তখন পিতা বলিলেন-_“তুমি পুনরায় ধ্যানে প্রবৃত্ত ইও (জানিতে পারিবে)” ৷ 
তখন ভৃগু পুনরায় ধ্যানমগ্ন হইয়া জানিলেন ব্রহ্ম প্রাণ” রূপ। প্রাণ 
হইতে সমস্ত উৎপন্ন হয়, প্রাণের দ্বারা জীবিত থাকে এবং প্রাণেই লয় প্রাপ্ত 
হয়। পিতার আদেশ অনুসারে তিনি পুনরায় ধ্যানস্থ হইয়া জানিলেন__মনই 
ব্রহ্ম ; তৎপরে জানিলেন বিজ্ঞানই ব্ৰহ্ম ; এবং সর্বশেষে (“আনন্দো ব্রহ্ষেতি. 
ব্যজানাৎ। আনন্দাদ্ধ্েব খন্িমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জীতানি 
জীবন্তি; আনন্দং প্রয়ন্ত্যভিসংবিশস্তীতি” ) তিনি জানিয়াছিলেন ব্ৰহ্ম 
আনন্দরূপ ; আনন্দ হইতেই সমস্ত ভূতগ্রাম উৎপন্ন হয়, তাহাতেই 
জীবিত থাকে, এবং অবশেষে তাহাতেই লয় প্রাপ্ত হয় ইত্যাদি। এই 
উভয় বল্লীর উপদেশ সকল এক্য করিয়া বিচার করিলে, ইহা নিঃসংশয়ভাবে 


১১২ বেদান্ত-দর্শন। _ [১অঃ ১পা ২০সূ 


প্রতিপন্ন হয় যে, ব্রহ্মবলীর বর্ণিত অন্নময় আত্মা, প্রাণময় আম্মা, মনোময় 
আত্মা, বিজ্ঞান্ময় আত্মা এবং আনন্দময় আত্মা, ক্রমান্বয়ে ভৃগু বল্লীর উপদিষ্ট 
অন্নবহ্ম, প্ৰাণবঙ্ধ, মনোব্ৰহ্ম, বিজ্ঞানব্রহ্ধ এবং আনন্দ ব্রহ্ম । পান্ত ভৃগু 
বল্লীর বর্ণিত আনন্দ ব্ৰহ্ম যে পরব্রহ্গ,_-জীব নহেন, তাহাতে কোন প্রকার 
সন্দেহ নাই এবং ভাঁয্যকারেরও ইহ! সম্মত; কারণ তিনিও ভৃগু বল্লীর উপদিষ্ট 
পূর্বোক্ত “আনন্দে ব্ৰহ্মেতি ব্যজানাৎ” বাক্য পরব্ৰহ্ম-বোধক বলিয়া এই 
বিচারেই উদ্ধত করিয়াছেন। অতএব ব্ৰহ্ম বল্লীর উক্ত আনন্দময় আত্মাও 
যে পরব্ৰহ্ম,--জীব নহেন, তদ্বিষয়ে সন্দেহ করিবার কোনই কারণ থাকা দৃষ্ট 
হয় না। তৃতীয় বলীতে শেষ পদার্থ ব্ৰহ্মকে “আনন্দরূপ” বলা হইয়াছে; 
দ্বিতীয় বল্লীতে এই শেষ পদার্থকে বর্ণনা করিতে গিয়া তাঁহাকে “আনন্দময়” 
অর্থাত প্রভূত আনন্দরূপ বল! হইয়াছে । আনন্দময়কে জীব বলিয়া! যে গ্রহণ 
করিতে হইবে, তাহা :উক্ত বল্লীদ্বয়ের উপদিষ্ট বাক্যসকলের বিষয় দ্বারা 
কখনই সিদ্ধান্ত করা যাইতে পারে না। বস্তুতঃ আনন্দময়ই ব্ৰহ্ম হওয়াতে 
আনন্দময় বিষয়ক অনুবাকের শেষ ভাগে যে “তদপ্যেষ প্লোকে। ভবতি” বাক্য 
আছে তন্বারা ও অন্বাকৌক্ত আনন্দময় আত্মারই যে গতি পরবর্তী শ্লোকে 
করা হইয়াছে তৰিষয়ে সন্দেহ হইতে পারে না। অন্নময় আত্মা হইতে 
আরম্ভ করিয়! বিজ্ঞানময় আত্মা-বিষয়ক অনুবাক পর্য্যন্ত প্রত্যেক অনু- 
বাকেই এই রূপ তত্তং অন্ুবাকোক্ত আত্মারই স্তুতি যে পরবর্তী শ্লোকে করা 
হইয়াছে, তাহা “তদপ্যেষ শ্লোকো ভবতি” এই বাক্যটি প্রত্যেক স্থলে 
পুচ্ছবাক্যের পরে অনুবাকের শেষভাগে যোগ করিয়া শ্রুতি প্রদর্শন 
করিয়াছেন। পুচ্ছ বাক্যের পরেই স্তৃতি বিষয়ক শ্লেকটি গাঁকা হেতু অপর 
কোন স্থলেই এ শ্লোক কেবল পূচ্ছ সম্বন্ধে উক্ত হইয়াছে বলিয়া কেহ মনে 
করিতে পারে না ৷ যদি বল যে আনন্দময় বিষয়ক অনুবাকে “পুচ্ছ” বাক্যেই 
ব্ৰহ্ম শব্দের উল্লেখ আছে, এবং স্তুতিহুচক গ্লোকেও ব্ৰহ্ম শব্দেরই উল্লেখ আছে 


১অঃ ১পা ২০সূ ] বেদান্ত-দশন। ১১৩ 


আনন্দময় শব্দের উল্লেখ নাই ; এই জন্য ও শ্লোককে “পুচ্ছবন্ম”-বিষয়ক বলা 
বাইবে, তাহাও সঙ্গত নহে; কারণ মনোময় স্থলেও শ্লোকে ব্রহ্ম শব্দই 
আছে, মনোময়ের কোন উল্লেখ নাই; তথাপি ‘তদপ্যেষ শ্লোকো ভবতি’ 
বাক্যস্থ “তং” শব্দ অন্ুবাকোক্ত মনোময় আত্মার বাচক হওয়াতে, এ শ্লোক 
তত্সম্বন্ধেই বর্ণিত হইয়াছে বলিয়া গণ্য হয়; তদ্রপ আনন্দময় সম্বন্ধীয় অনু- 
বাকেও “তদপ্যেষ শ্লোকো৷ ভবতি” বাক্যস্থ “তৎ” শব্দ যে অন্ুবাকোক্ত 
আনন্দময় আত্মারই জ্ঞাপক, ইহা কেবল পুচ্ছবাক্যোক্ত ব্রহ্মজ্ঞাপক নহে । ) 

১৪ স্থত্ৰ £বিকারশব্দান্নেতি চেন, প্রাচুৰ্য্যাৎত। 

ময়ট প্রত্যয়ের বিকারার্থ আছে সন্দেহ নাই; কিন্তু ইহার প্রাচুর্য্যার্থও 
প্রসিব্ই আছে। (পাণিনি স্বয়ং “তৎ প্রকৃতবচনে ময়ট» সুত্রে ইহা 
স্পষ্টরূপে ব্যক্ত করিয়াছেন ; অন্প্রচুর অর্থে “অন্নময় যজ্ঞ” প্রভৃতি শব্দের 
ব্যবহারও প্রসিন্ধই আছে ।) 

এইত স্থত্ৰের ভাষার অনুরূপ স্বাভাবিক অর্থ । শ্রাঙ্করভাঙ্কে তৎপরিবর্তে 
এই স্থত্ৰের অর্থ করিতে গিয়া বল৷ হইয়াছে যে, “আনন্দময়” অথবা 
“পুচ্ছ” শব্দকে ও লক্ষ্য করিয়! স্থত্রোক্ত “বিকার” শব্দ ব্যবহার করা হয় নাই । 
পরন্থ পুচ্ছ একটি শারীরিক “অবয়ব্মাত্র ; সেই কাল্পনিক অবয়ব শব্দকে 
লক্ষ্য করিয়া ও “বিকার” শব্দ ব্যবহৃত হইয়াছে (“বিকারশব্বোহবয়বশব্দোই- 
ভিপ্রেতঃ” )। ভাষ্যকারের মতে স্থত্ৰের অর্থ এই যে, যদি বল যে, পুচ্ছ 
শরীরের একটি অবয়ব মাত্র, শরীরটিই প্রধান, পুচ্ছটি তাহার একাঙ্গ মাত্ৰ ; 
অতএব ইহা অপ্রধান। সুতরাং যখন ব্ৰহ্ম আনন্দময়ের পুচ্ছ বলিয়া 
নিদিষ্ট হইয়াছেন, তখন এ বাক্যস্থ ব্ৰহ্ম স্বপ্রধন নহেন-__।কন্ত জীব; তবে 
তছুত্তরে বলি যে, অবয়ব শব্দের প্রাচুধ্য অর্থও আছে। প্রাচুর্য শব্দের অর্থ 
“প্রায়াপঞ্তি”, “অবয়ব-প্ৰায়’। অন্নময়াদি বর্ণনা করিতে শিরঃ হইতে পুচ্ছ 


পধ্যন্ত বণিত হইয়াছে; তাহার অনুকরণে আননাময়েরও শিরঃ প্রভৃতি অন্ত 
ৰু ৮ 


১১৪ বেদান্ত-দৰ্শন। [১অঃ ১পা ২০ 


অবয়বের বিষয় বলিয়।, “অবয়বপ্রায়াপত্তি” অর্থে ব্ৰহ্ম “পুচ্ছং প্রতিষ্ঠা” বলিয়া 
বিত হইয়াছেন, শরীরের একটি বিশেষ অবয়ব (অঙ্গ ) অর্থে নতে । 

প্রায় শব্দের বহুল অৰ্থেও প্রয়োগ হয় সত্য, যথা “প্রায়শঃ = বহুলরূপে । 
বাহুল্য ও প্ৰাচুৰ্য্য একার্থবোধক। অতএব ভাষ্যোক্ত “প্রায়াপত্তি” 
এবং “অবয়ব প্রায়” শব্দে “প্রাচ্ধ্যপ্রাপ্তি” এবং“অবয়ব-বহুল” অর্থ করা যায়। 
অবয়ব শব্দে যদিও সাধারণতঃ শরীরের একটি অঙ্গ বুঝায়, তথাপি সমস্ত 
শরীর বুঝাইতেও কখন কখন অবয়ব শব্দের ব্যবহার হইতে পারে। 
অতএব অবয়ব শব্দের প্ৰাচুৰ্য্য অর্থও করা যাইতে পারে বলিয়া 
স্বীকার করা গেল। কিন্ত সুত্রে শ্রুতির উল্লিখিত বাক্যগুলিরই 
ব্যাখ্যা করা হইয়াছে, ইহাই স্বাভাবিক অনুমান ; শ্ৰুতিতে কিন্তু “অবয়ব” 
শব্দ নাই, এবং স্বত্বেও অবয়ব শব্দ নাই। শ্রুতিতে “পুচ্ছ” শব্দমাত্ৰ 
ব্যবহৃত হইয়াছে । পুচ্ছ শরীরের একটি অবয়ব সন্দেহ নাই ; কিন্তু পুচ্ছ 
ভিন্ন শরীরের হস্তপদাদি আরও অবয়ব সকল আছে; অবয়ব বলিতেই পুচ্ছ 
বুঝায় না, এবং পুচ্ছ শব্দের অর্থ অবয়ব নহে। সুতরাং অবয়ব শব্দের 
প্রাচুধ্যাৰ্থেও প্রয়োগ করা যাইতে পারে ইহা স্বীকার করা গেলেও, পুচ্ছ শব্দের 
যে প্ৰাচু্য্যাৰ্থ করিতে হইবে, তাহার কোন হেতুই নাঈ। পুচ্ছ শব্দের যখন 
্াডূ্ধার্থ হইতেই পারে না, তখন অবয়ব শব্দের প্রাচুধ্যাৰ্থে ব্যবহার 
কোন কোন বাক্যে থাকিলেও, শ্রুতির “ব্ৰহ্ম পুচ্ছৎ প্ৰতিষ্ঠা” বাক্যের অর্থ, 
অন্নময়াদি সম্বন্ধীয় বাক্যাবসানে যে “পুচ্ছং প্রতিষ্ঠা” শব্দগুলি আছে, তাহার 
অনুরূপ অর্থ অবশ্যই করিতে হইবে; অন্য অর্থ করিবার স্থল এখানে নাই; 
কারণ পুচ্ছ শব্দের অন্ত অর্থ হয় না। অতএব “পুচ্ছং প্রতিষ্ঠা” শব্দের অর্থ 
পুচ্ছদেশ, যাহার উপর জীব উপবেশন করে । অপর দিকে আনন্দময় বাক্যে 
ময়ট, প্রত্যয়ের অর্থ অন্নময়াদির ন্যায় বিকারার্থ না করিবার যথেষ্টই কারণ 
বুহিয়াছে। অন্নময় হইতে আরম্ভ করিয়া বিজ্ঞানমর :পর্যান্ত প্রত্যেক স্থলে 


১অঃ ১পা ২*সূ ] বেদান্ত-দর্শন । ১১৫ 


শ্ৰুতি বলিয়াছেন যে, প্রত্যেকটির অন্তরে অপর একটি আত্মা আছেন; যথা 
অন্নময়ের অন্তরে প্রাণময়, প্রীণময়ের অন্তরে মনোময়, মনোময়ের অন্তরে 
বিজ্ঞানময়, বিজ্ঞীনময়ের অন্তরে আনন্দময়। কিন্তু আনন্দময়ের অন্তরে আর 
কিছু নাই; আনন্দময়েতেই উপদেশ শেষ হইয়াছে । স্থতরাৎ আনন্দময় 
স্থলে ময়টের অর্থ বিভিন্ন করিতেই হইবে; কারণ আনন্দময় তদন্তরস্থ অপর 
কিছুর বিকার নহে; আঁনন্দমরই শেষ পদার্থ) অতএব যখন ময়টের 
প্ৰাচুধ্যাৰ্থও প্রসিদ্ধই আছে, এবং এ অর্থ করিলে পূৰ্ব্বাপৰ সমস্ত শ্ৰুতির 
সামপ্তন্ত হয়, তখন তাহাই করা সঙ্গত; এবং স্থত্ৰের উল্লিখিত শব্বগুলির 
অবলম্বনে সুত্রার্থ করিতে হইলে ইহা স্পষ্টই প্রতিপন্ন হয় যে, আনন্দময় 
সন্বন্ধেই এই স্থাত্র রচিত হইয়াছে । কাল্পনিক “অবয়ব” শব্দ সম্বন্ধে নহে। 

আর আপত্তি করা হইয়াছে যে ১৩শ সুত্রে “অভ্যাসাৎ” (পুনঃ 
পুনরুক্তত্বাৎ) শব্দে পুনঃ পুনঃ উক্তির উল্লেখ আছে; কিন্তু বস্তুতঃ 
“আনন্দময়” শব্দের পুনঃ পুনঃ উক্তি নাই ; আনন্দ শব্দেরই পুনঃ পুনঃ উক্তি 
আছে। কিন্তু যদি আনন্দময় শব্দেরও প্রচুর (অপরিসীম ) আনন্দই অর্থ 
হয়, তবে “আনন্দ” শব্দের পুনঃ পুনঃ উক্তির দ্বারাই কি আনন্দময়েরও 
উক্তি হয় নাই ? আনন্দময় ত আনন্দ ভিন্ন কিছুই নহে ? 

বস্তুতঃ “আনন্দময়” শব্দেরই পুনরুক্তি যে নাই, তাহাও নহে। আনন্দ- 
ময়ের স্বরূপ বর্ণনা ৫ম অনুবাকে আছে; ৬ষ্ঠ ভুনুবাকে ব্ৰহ্মই যে জগংরূপে 
আপনাকে প্রকাশ করিলেন, তাহা বর্ণনা! করিয়া, ৭ম অনুবাকে বলা হইয়াছে, 
তিনি “রস” (আনন্দ )স্বরূপ, ইহাকে প্রাপ্ত হইলেই জীব অভয় হয়, এবং 
" অচ্যুত আনন্দ লাভ করে। অতঃপর অষ্টম অনুবাকে ব্রহ্মানন্দ যে সর্বাপেক্ষা 
অধিক, তাহা বৰ্ণন! করিয়া শ্রুতি বলিয়াছেন যে, জ্ঞানী পুরুষ দেহত্যাগান্তে 
এই লোক হইতে গত হইয়| অন্নময় আত্মাকে প্রথমে অবলম্বন করেন, তৎপরে 
প্রাণময় আত্মাতে, তৎপরে মনোময় আঁত্মাতে, ততপরে বিজ্ঞানময় আত্মাতে, 


১১৬ বেদান্ত-দৰ্শন। [১অঃ ১পা ২০সূ 


এবং সর্বশেষে ‘আনন্দময়’ আত্মাতে প্রবেশ করেন ( “আনন্দময়া- 
স্ম।নমুপদৎক্ৰামতি” ) এবং তৎপরে বলিতেছেন যে, তৎসম্বন্ধে এই শ্লোক 
আছে যে, “যতো বাচে| নিবৰ্ত্তন্তে অপ্রাপ্য মনসা সই । আনন্দং ব্ৰহ্মণে৷ 
বিদ্বাম্‌ ন বিভেতি কুতশ্চনেতি”; অতএব “আনন্দময়” শবেরই পুনরুক্তি ত 
এই স্থানে আছেই ; অধিকন্তু আনন্দময়ই যে জ্ঞানী পুরুষের শেষ গন্তব্য, 
তাহাও স্পষ্টৱপেই উল্লিখিত হইয়া, উহাই যে অভয়পদ (মোক্ষ) তাহাও 
বর্ণিত হইয়াছে। 

পরপ্ত ভায়ো ইহার উত্তরে বল! হইয়াছে যে, আনন্দময়কে প্রাপ্ত হইলেই 
তংপুচ্ছ ও প্রতিষঠারপী বরহ্মকেও প্রাপ্ত হওয়া যায় ইহাই ও শ্রুতি নির্দেশ 
করিয়াছেন, কেবল আনন্দময়ের প্রাপ্তি এতদ্দার! নির্দিষ্ট হয় নাই। 

পরন্ত এই উত্তর অতিশয় অযৌক্তিক । ভাষ্যকারের মতে “আনন্দময়” 
বিকাঁরী জীব; ব্রহ্ম একান্ত নিগুঁণ বলিয়া “যত্ৰ নান্তৎ পশ্ঠাতি” ইত্যাদি 
শ্রুতির দ্বারা! ভাষ্ে স্থির কর! হইয়াছে ; কিন্ত আনন্দময়ের প্রিয়শিরস্বাদি 
অবয়ব বর্ণিত হওয়ায় তই আনন্দময় সগুণ ; সুতরাং তিনি ব্ৰহ্ম হইতে পারেন 

; ব্ৰহ্ম ইহার আশ্রয়স্থানীয় বলিয়া তাহাকে “পুচ্ছং প্রতিষ্ঠা” শব্দের দ্বারা 
বং Co কর! হইয়াছে। ইহাই ভায়্যকারের মত। ১৮ সকল বাক্যের সাৱবন্ত 
কতদূর, তাহ| পরে বিচার কর! যাইবে। কিন্ত আপাততঃ স্বীকার করিয়। 
লওয়া গেল যে, আনন্দময়-আত্মা জীব-বৌধক ; টি “প্রতিষ্ঠা” অর্থাৎ 
আশ্রয়স্থান একান্ত নিশুণ ব্ৰহ্ম । এইক্ষণে জিজ্ঞান্ত এই যে, আনন্দময় আত্মা 
যখন এই মতে ব্ৰহ্ম নহেন,--বিকারী জীব, তখন এই আনন্দময়কে প্রাপ্ত 
হইলেই ব্রঙ্গ-প্রাপ্তিবপ ফল কিরপে নিশ্চিত হইতে পারে? ব্ৰহ্ম ত 
আনন্দময় হইতে বিভিন্ন পদার্থ ও একান্ত নিগু”ণ স্বভাব; সবিকার সাবয়ব 
জীবকে প্রাপ্ত হইলেই নির্বিকার ব্রহ্মকে প্রাপ্ত হওয়! যাইবে, ইহা ত সম্পুর্ণ 
বুক্তিবিরুদ্ধ এবং তদনুকুলে এবং শ্রুতি-প্রমাণও ত কিছু নাই; এবং 


১অঃ ১প| ২০সূ ]  বেদান্ত-দৰ্শন | ১১৭ 


ভাষ্যেও এমন কোন প্রমাণ উল্লিখিত হয় নাই। তবে কিরূপে ইহা বল! 
যাইতে পারে যে, আনন্দময়কে লাভ করিলেই ব্রহ্মকে পাঁওয়! যায় এবং এই 
নিমিত্ত শ্রুতি আনন্দময়কে লক্ষ্য করিয়া তদতিরিক্ত ব্রহ্মকেই স্তুতি করিয়- 
ছেন ? অতএব এই যুক্তিকে অসার বলিয়াই সিদ্ধান্ত করিতে হইবে। শ্রুতি 
যখন আনন্দময়ের প্রান্তিই জ্ঞানীর শেষ ফল মোক্ষ বলিয়| উল্লেখ করিয়া- 
ছেন, তখন এ আনন্দময় ব্ৰহ্ম ভিন্ন বিকারী জীব হইতে পারেন না। তিনি 
জীব হইলে, প্র জীব ত তাহাকে প্রাপ্ত আছেনই, তৎসম্বন্ধে প্রাপ্তির কণ। 
একদা অপ্রযোজ্য হয় । 

ভাষ্যে আরও বল! হইয়াছে যে, আনন্দময় শব্দের ময়টের প্রচুর অর্থ 
কৰিলেও তদ্বারা ব্ৰহ্ম বোধগম্য হয়েন না; কারণ আনন্দ প্রচুর বলিলে, 
আনন্দের আধিক্য মাত্র থাকা বুঝাইবে ; তৎসঙ্গে কিঞ্চিৎ দুঃখ থাকাও প্রচুর 
শব্দের দ্বারা বাধিত হর নাঁ। কিন্ত ব্ৰহ্মে যে অল্পমাত্রও দুঃখ থাকিতে পারে 
না, ইহা সর্ববাদি-সন্মত। অতএব ময়টের প্রচুরার্থ করিলেও আনন্দময়ের 
ব্ৰহ্মত্ব অবধারিত হয় ন| । 

পরন্ত আনন্দ-প্রচুর বলিলে বাস্তবিক হুঃখাভাবই বুঝায়; প্রচুর অৰ্থাৎ 
যত আনন্দ চাও, ততই আছে,--অভাব নাই। যেমন অন্নময় যজ্ঞ বলিলে, 
যত অন্ন চাও, ততই ওঁ যজ্ঞে আছে,--অন্নের কোন অভাব নাই বুঝা যায়, 
তদ্রপ আনন্দময় স্থলেও যত আনন্দ চাই, ততই তাহাতে আছে-_ আনন্দের 
অভাব নাই, ইহাই বোধগম্য হয়। ছান্দোগ্যে ভূমা শ্রুতিতেও বলিয়াছেন 
. “যো বৈ ভূম| তৎ সুখং, নাল্সে জুখমস্তি, ভূমৈব স্থখম্‌” (অৰ্থাৎ যাহা ভূম। 
সর্বাপেক্ষা মহৎ, অনন্ত তাহাই স্তুখ--আনন্দ; অল্পে সুখ নাই; 
ভূমাই স্থখ,--যাহ| কিছু সীমাবদ্ধ, পরিচ্ছিনন, সুতরাং অল্প, তাহাতে সুপ 
নাই ; ভূমাই সুখ)! ব্ৰহ্ম স্বয়ং অনন্ত হওয়ায়, তাহার আনন্দও অনন্ত ন! 
হইলে, ওঁ আনন্দকে প্রচুর বলা যাইতে পারে না। আনন্দ যতই অধিক 


১১৮ বেদান্ত-দৰ্শশন। [১অঃ ১প| ২০সু 


হউক, অনন্তের সহিত তুলনায় তাহা সমুদ্রে বিন্দুবৎ,--স্থৃতরাৎ অল্প ;--প্ৰচুর 
নহে। ভূমা ( বৃহৎ ) ও প্রচুর শব্দ একার্থবাচীই বলিতে হইবে। অতএব 
ভূমাতে যেমন ক্ষুদ্রত্বের অস্তিত্বের আশঙ্কা নাই, তদ্রুপ এইস্থলে প্রচুরেও 
অল্পত্বের আশঙ্কা নাই। সুতরাং ভান্তেক্তি এই আঁপত্তিও অকিঞ্চিৎকর । 

ভায্যোক্ত এই সকল আপত্তি অতি পারিভাষিক; অন্ত একটি আপত্তি, 
যাহা ভাষ্যুকারের মূল আপত্তি, তাহার পোষকে মাত্র এই সকল আপত্তি উক্ত 
হইয়াছে। মূল আপত্তিটি এই যে £_ 

“নানন্দময়স্তয ব্ৰহ্মত্বম্‌ ; যত আনন্দময়ং প্ররৃত্য শ্রয়তে, অন্ত প্রিয়মেব 
শিরো, মোদে। দক্ষিণঃ পক্ষ, প্রমোদ উত্তরঃ পক্ষঃ, আনন্দ আত্মা, ব্ৰহ্ম পুচ্ছং 
প্রতিষ্ঠেতি। আনন্দময়ন্ত বহ্মত্বে প্ৰিয়াদ্যবয়বত্বেন সৰিশেষব্ৰহ্মাভ্যুপগন্তব্যং, 
নিৰ্ক্িশেষন্ধ ব্ৰহ্ম বাক্যশেষে শ্ৰীয়তে, বাঙ্মনসয়োরগোচরত্বাভিধানাৎ। যতে 
বাচে| নিবৰ্ত্তত্তে অপ্রাপ্য মনসা সহ । আনন্দং ব্ৰহ্মণে| বিদ্বান ন বিভেতি 
কুতশ্চনেতি।” অর্থাৎ আনন্দময় ব্ৰহ্ম হইতে পারে না; কারণ আনন্দময়ের 
বর্ণনা করিতে গিয়| শ্রুতি বলিয়াছেন “প্রিয় ইহার শির, মোদ ইহার দক্ষিণ 
পক্ষ (পাখা ), প্রমোদ ইহইারি বাম পক্ষ, আনন্দ ইহার আত্মা, ব্ৰহ্ম ইহার 
পুচ্ছ ও প্ৰতিষ্ঠা |” যদি আনন্দময়কেই ব্ৰহ্ম বল, তবে তাহার প্রিয় প্রভৃতি 
অবয়ব থাকাতে ব্ৰহ্ম সবিশেষ--সপগুণ বলিয়াই প্রতিপন্ন হইবেন। কিন্তু ব্ৰহ্ম 
যে নির্ব্বিশেষ, তাহার কোন বিশেষণ নাই, তাহা বাক্যশেষে শ্রুতি জ্ঞাপন 
করিয়াছেন ;' কারণ, তখন তাঁহাকে বাক্য ও মনের অগোচর বলিয়া! বর্ণনা 
করা হইয়াছে। যথা সবাহাকে প্রাপ্ত হইতে ন| পাঁরিয়া মনের সহিত বাক্য 
নিবপ্তিত হয়। ব্ৰন্মের আনন্দকে জ্ঞাত হইলে আর কিছু হইতে ভয় 
থাকে না।” 

এই আপত্তির উত্তরে বক্তব্য এই যে, প্ৰিয়শিরস্ক৷দি বর্ণনার দ্বারা ব্রন্মের 
সপ্তণত্ব উক্ত হইয়াছে সত্য; কিন্তু এইরূপ সগুণ সর্বশক্তিমান্রূপেই ব্ৰহ্ম 


১মঃ ১প।২০সু ]  বেদান্ত-দর্শন ১১৯ 


সুত্ৰকার কর্তৃক এই পর্যন্ত অবধারিত হইয়াছেন। প্রথমতঃ “জন্মাপ্তস্ত যতঃ” 
ব্ৰহ্মনিৰ্ণায়ক এই প্রথম স্থত্ৰেই ব্ৰহ্ম যে সৰ্ব্বজ্ঞ সর্বশক্তিমান, জগতের 
টা ও নিমিত্ত কারণ, তাহ! বেদব্যাস বর্ণনা করিয়া, তৎপরবর্তী ওয় 

ত্রে (“শাস্্রযোনিত্বাৎ” সুত্রে ) বলিয়াছেন যে, শাস্ত্ৰই ইহার প্রমাণ, এবং 
রী ৪র্থ সুত্রে (“তন্ত, সমন্বয়াৎ” স্থত্ৰে) আরও স্পষ্ট করিয়! বলিয়াছেন 
যে, এইরূপ ব্রহ্ধে সমস্ত শান্ত্রবাক্য সমন্বিত হয়। ভাষ্যকারও এঁ ৪র্থ সুত্রের 
ব্যাখ্যায় এই রূপই বলিয়াছেন, যথা £__“তদ্ব হ্ম সর্বজ্ঞ সর্ববশক্তিজগছুৎ- 
পত্তিস্থিতিলয়কারণৎ বেদান্তশান্ত্রদবগম্যতে । কুতঃ? সমন্বয়াৎ সর্বেষু 
বেদান্তেষু বাক্যানি তাৎপর্য্েণ তন্তার্থস্ত প্রতিপাদকত্বেন সমন্গগতানি ৷” 
ইহাই যদি সত্য হয়, তবে এই আনন্দময় সম্বন্ধীয় শ্ৰুতিও যে ব্ৰহ্মকে সবিশেষ 
(বিশেষণ যুক্ত সগুণ ) বলিয়া বর্ণনা করিবেন, তাহাতে বিরোধ কি হইতে 
পারে? “তল্তৈষ এব শরীর আত্মা, যঃ পুর্ববন্ত” এই শেষ বাক্যে সবিশেষত্ব 
আরও স্পষ্টীকৃত হইয়াছে । কিন্তু “যতো বাচে| নিবর্তত্তে অপ্রাপ্য মনসা সহ” 
এই শেষ বাক্যের প্রতি লক্ষ্য করিয়া ভাষ্যকার বলিতেছেন, ইহার দ্বারা 
ব্রন্মের একান্ত নিগুণত্ব প্ৰতিপন্ন হয়। কিন্তু এই বাক্যটি তৎপুর্বববর্তী ৮ম 
অনুবাকোক্ত “আনন্দময়” সম্বন্ধেই উক্ত হইয়াছে; জ্ঞানী পুরুষ সর্বশেষ 
আনন্দমরকে প্রাপ্ত হয়েন এই কথা বলিয়া, ঠিক তাহার পরেই শ্রুতি “যতো 
বাচো নিবর্তন্তে” ইত্যাদি বাক্য প্রয়োগ করিয়াছেন, তাহা পূৰ্ব্বে বলা 
হইয়াছে। সুতরাং এই শেষ বাক্যের সহিত ব্ৰহ্ধের আনন্দময়ত্বের যে বিরোধ 
নাই, ইহাই এতদ্দারা প্রতিপন্ন হয়। বস্তুতঃ এই বাক্যের এই মাত্রই অর্থ 
যে, বন্ধ বাক্য ও মনের অগেচর,_তিনি ইহাদের অতীত । অন্নময়, প্রাণময় 
ও মনোময় ত বিজ্ঞানময় পৰ্য্যন্তই শেষ প্রাপ্ত হয়েন; সুতরাং বিজ্ঞানময়েই 
বাক্য ও মনের সম্যক লয় হইয়| যায়; তদতীত আনন্দময়কে যে বাক্য ও 
মন প্রাপ্ত হয় না, ইহা ত স্বাভাবিকই ৷ ইহা ত শ্রুতি পূৰ্ব্ব বাক্যেই প্রদর্শন 


১২% বেদান্ত-দর্শন। [১জঃ ১পা ২০দু 


করিয়াছেন। তবে এই শেষ বাক্যে আনন্দময়কে মনের (স্থতরাৎ বাক্যের 9) 
অগোচির বলিয়া বর্ণনা করাতে কিরূপে শেষ পদার্থের একান্ত নিগুণত্ব 
প্রতিপন্ন হয়, ইহা বোধগম্য করা কঠিন। বস্তুতঃ শ্ৰুতি মনোময় আম্মার 
স্বতির নিমিত্তও ঠিক এই শ্লোকটি ব্যবহার করিয়াছেন। কিন্তু মনোময়কে 
একান্ত নিগুণ বলিয়া ত কখন বলা যাইতে পারে না।* (১) বস্তুতঃ আনন্দ- 
ময়ের শরীরাবয়ব রূপে যে প্রিয়, মোঁদ, প্রমোদ, ও আনন্দ শব্দ ব্যবহার 
কর! হইয়াছে, তৎসমস্ত কোন প্রকার দর্শন যোগ্য আকৃতির পরিচায়ক নহে; 
এই সমস্ত শব্দই এক আনন্দের পধ্যারবাঁচী; ব্ৰহ্মস্বৱূপ যে নিরবচ্ছিন্ন 
আনন্দময়, তাহাই এতদ্বারা বিশেবরূপে উক্ত হইয়াছে; যত প্রকারের 
উংকুষ্টতম আনন্দ হইতে পারে, তৎসমস্তই তাঁহার স্বরূপে বর্তমান আছে; 
তাহার স্বরূপের সর্বাংশই আনন্দ,_আঁনন্দই তীহার আত্মা; এবং তাঁহার 
স্বরূপগত আনন্দই সমস্ত আনন্দের মূল। অন্নময়াদি বিজ্ঞানময় পর্য্যন্ত 
সমস্তই এই আনন্দেরই অভিব্যক্তি; এই আনন্দই জগতের মূল 
উপাদান কারণ ৷ তৈত্তিরীয় উপনিষদের পরবর্তী ৩য় বল্লীতে খুব স্পষ্টরূপেই 
উক্ত হইয়াছে যে, অন্ন প্রাণ মন বিজ্ঞান এতংসমস্ত ক্রমশঃ আনন্দ হইতে 

অভিব্যক্ত হইয়াছে বলিয়া, ভৃগু ধ্যানযোৌগাবলম্বনে অবশেষে জ্ঞাত হইয়৷- 
ছিলেন। শ্রুতি তথায় বলিয়াছিলেন যে, ভৃগু অবশেষে “আনন্দে! ব্ৰহ্মেতি 
ব্যজানাৎ ৷ আনন্দাদ্ধ্যেব খন্বিমানি ভূতানি জায়ন্তে” (জানিয়াছিলেন 
আনন্দই ব্ৰহ্ম, আনন্দ হইতেই সমস্ত উৎপন্ন হয়। ভাষ্যকারও বলিয়াছেন, 
ব্রহ্ম বুঝাইতে বহুস্থানে শ্রুতি “আনন্দ” শব্দের আবৃত্তি করিয়াছেন ( যদিও 


* (১) মনোময় সম্বন্ধে কেন এ বাক্য উক্ত হইয়াছে তৎসন্বদ্ধে বিচার এই স্থলে 
অপ্রাসঙ্গিক ; অতএব এইস্থলে তদ্বিষয়ক বিচারে প্রবৃত্ত ইওয়| গেল না । এই স্থলে এই 
পৰ্য্যন্ত বলিলেই যথেষ্ট হইবে যে, মনোময় আত্মার সম্বন্ধে যে বাকা মনের অগোচরত্ব ও 
অভয়ত্বলাভ বর্ণিত হইয়াছে, তাহা আপেক্ষিক অগোচরত্ব ও অভয়ত্ব। যথার্য ভূমাবিচার 
বর্ণিত প্রাণোপাসকের অতিবাদিত আপেক্ষিক অতিবাদিত্ব । 


১ম? ১পা ২০সূ ] বোন্ত-দৰ্শন। ১২১ 


“আনন্দময়” শব্দের এই অর্থে আবৃত্তি তিনি স্বীকার করেন না)। যাহ৷ 
হউক আনন্দ, যদি ব্রঙ্গের স্বরূপান্তর্গত হয়, তবে এই আনন্দকে তাঁহার 
শরীর স্থানীয় বলিয়া অন্নময়াদি বাক্যের প্রবাহে বর্ণনা করিয়া নানা নামে এ 
আনন্দকেই ও কল্পিত শরীরের অবয়ব রূপে বর্ণনা করাতে ওঁ স্বরূপে কোন 
প্রকার পরিচ্ছিন্নৰ ও ইন্দ্ৰিয়গম্যত্ব দোষেরই আশঙ্কা হইতে পারে না। 
অতএব ভাঁয্যোক্ত এই আপত্তিও একান্ত অমূলক । 

ভাষ্যকারের এই আপত্তির পোষকতার জন্য আর একটি যুক্তি দেওয়া 
হইয়াছে যে, মন্ত্রভাগে শ্রুতি ব্রহ্মকে “সত্যং জ্ঞানমনন্তং” বলিয়া নির্দেশ 
করিয়াছেন; স্ুুতরাৎ ইনি যে শেষ বস্তু, তাহা অবশ্য স্বীকাধ্য । আনন্দময় 
প্রকরণে আনন্দময়ের শরীর বর্ণনা করিতে গিয়া “ব্ৰহ্ম পুচ্ছং প্ৰতিষ্ঠা” বাক্যে 
যে ব্ৰহ্ম শব্দ ব্যবহৃত হইয়াছে, তাহা অবশ্য পূর্ববমন্ত্রোক্ত শেষ পদার্থ ব্ৰহ্ম 
বলিয়া স্বীকার করিতে হইবে। কিন্তু এই ব্ৰহ্মকে আনন্দময়ের পুচ্ছরূপ 
অবয়ব মাত্র (অতএব অপ্রধান ) বল! কখন প্র বাক্যের মুখ্যাৰ্থে সঙ্গত হইতে 
পারে না; আর “প্রতিষ্ঠা” শব্দও আশ্রয়স্থান-বোধক; অতএব প্র বাক্যোক্ত 
ব্ৰহ্ম আনন্দময় হইতে অতীত, তদাশ্রয়রূগী বলিয়া স্বীকার করিতে হইবে ৷ 

পরন্ত এই আঁপত্তিও অমূলক । আনন্দময় প্রকরণে যেমন “তরঙ্গ পুচ্ছং 
প্রতিষ্ঠা” বাক্য আছে, তদ্রপ অন্নময়াদি বিজ্ঞানময় পর্য্যন্ত প্রত্যেকেরই 
অবয়ব বর্ণনস্থলে “পুচ্ছং প্রতিষ্ঠা” শব্দ সকল আছে। অন্নময় স্থলে একে- 
বাঁরে অঙ্গুলি নির্দেশ করিয়া পুচ্ছকে দেখাইয়|---“ইদং পুচ্ছং প্রতিষ্টা” শব্দ- 
গুলি উচ্চারিত হইয়াছে; সেই স্থলে প্রতিষ্ঠা শব্দ অপর পদার্থবোধক নহে। 
‘পক্ষিদেহ পুচ্ছের (মনুপ্যদেহও পদরূপ পুচ্ছের ) উপরই অবস্থান করে; এই 
নিমিত্ত পুচ্ছই দেহের প্রতিষ্ঠা স্থান বলিয়া প্রতিষ্ঠা শব্দের দ্বারা ইহাকে 
বিশেধিত করা হইয়াছে; কিন্ত ও পুচ্ছ দেহের অন্তর্গতই,_তদতীত নহে। 
প্রাণময়াদি স্থলেও ঠিক এইরূপ । এই বাঁক্যপ্রবাহে আনন্দময়েরও শরীর 


১২২ বেদান্ত-দৰ্শন । [১অঃ ১পা ২০সু 


কল্পনা করিয়া, স্াহারও সম্বন্ধে “পুচ্ছ প্রতিষ্ঠা” কল্পনা করা হইয়াছে ; 
এতন্বারা ওঁ পুচ্ছ প্রতিষ্ঠাস্থানীয় ব্ৰহ্ম আনন্দময়াতীত পদার্থ হয়েন না। 
আর আনন্দময়ও যখন ব্ৰহ্ধই, তখন তাঁহার একাঁবয়ব বর্ণন| করিতে ব্ৰহ্ম 
শব্দ ব্যবহার করাতে ব্রন্মের অপ্রাধান্ত কখন উক্ত হয় না; আনন্দময়ের 
অপরাপর অবয়ব বর্ণন! করিতেও আনন্দ অথবা আনন্দের পর্য্যায়বাচী অপর 
শব্দ ব্যবহার কর! হইয়াছে, তাহাতে আনন্দকে অপ্রধান করা হয় না; পুচ্ছ 
বানাতে ব্ৰহ্ম শব্দ ব্যবহার করাতেও তদ্রুপ ব্ৰহ্মকে অপ্ৰধান করা হয় 
না; পুচ্ছ অঙ্গ হইলেও অপরাপর অঙ্গের আশ্রয় বলাতে ইহাকে প্রধান 
অঙ্গই বলা হইল। আর “প্রতিষ্ঠা” শব্দের দ্বারাও সগুণ পদার্থ ই বুঝায় ; 
যহতে প্রতিষ্ঠিত, সেই বস্তুর আধেয় বস্তুকে ধারণ করিবার সামর্থ্য অবস্থা 
আছে; আধেয় বস্তুর আধাররূপে স্থিত হইবার ষোগ্যতাঁ ও আঁধারের ন। 
থাকিলে, কিরূপে আধেয়কে ধারণ করিবেন ? অতএব এই প্রতিষ্ঠা শব্দের 
দ্বারাও ব্রহ্মের একান্ত নিগুণতা প্রতিপন্ন হয় না। 

তবে জিজ্ঞান্ত হইতে পারে যে, অপরাপর অবয়ব বর্ণনার আঁনন্দবাচক 
শব্দ ব্যবহার করিয়া, পুচ্ছ বর্ণনা স্থলে “বন্ধ” শব্দ ব্যবহার করিবার কি 
বিশেষ উদ্দেশ্য হইতে পারে ? এই স্থলেও আনন্দবাচী কোন শব্দের প্রয়োগ 
হয় নাই কেন? তাহার উত্তর এই যে, আনন্দের আনন্দরূপে যে স্থিতি, 
তাহা জ্ঞানের সাপেক্ষ; আনন্দের বৌদ্ধ ত্ব না থাকিলে, সেই আনন্দ, আনন্দ 
বলিয়া প্রতিভাত হইতে পারে না। চিনি মিষ্ট, কিন্তু স্বয়ং অচেতন হওয়ায় 
সেই মিষ্টত্ব চিনির সম্বন্ধে নাই-ই বলিতে হয়। মনুষ্য সেই মিষ্টত্ব অনুভব 
করে, এই নিমিত্ত চিনির যে মিষ্টতা, তাহা এ অনুভবেরই গম্য ; অনুভব না 
থাকিলে তাহাও নাস্তি-সদূশ । অতএব ব্রহ্মের যে আনন্দরূপতী, তাহা 
উহার জ্ঞানরূপতাকে অপেক্ষা করিয়| স্থিত হয়। ব্রহ্ম চিদানন্দরূপ,__ কেবল 
আনন্দরূপ নহেন। মন্ত্ৰে ব্রহ্মকে প্রথম জ্ঞানস্বরূপ (চিন্ময়--ঈক্ষিতা ) ও 


১অঃ ১পা ২০সু] বেদীন্ত-দর্শন | ১২৩ 


অনন্ত বলিয়া বর্ণনা কর! হইয়াছে; ব্ৰাহ্মণভাগে বিস্তার ক্রমে তীঁহার জ্ঞানের 
বিষয়রূপে তীহার নিজ স্বরূপস্থ অনন্ত আনন্দের বিদ্যমানতা ব্যাখ্যাত হই- 
য়াছে। অনন্ত জগতের উপাঁদানভূত আনন্দের অনস্তত্ব দ্বারাই মন্ত্ৰোক্ত 
অনন্তত্বের সার্থকতা হয়; মন্ত্রোক্ত অনন্ত পদেরই ব্যাখ্যা ব্ৰাহ্মণতাগে 
“আনন্দময়” শব্দের দ্বার করা হইয়াছে ; এবং জ্ঞান ( চিদ্রপতা৷ ), যাহার 
' নিমিত্ত তাহার স্বরূপস্থ অনন্ত আনন্দ, আনন্দরূপে উপপন্ন হয়, তাহাই প্রতিষ্ঠা 
স্থান-_পুচ্ছ বলিয়া, শ্রুতি ব্যাখ্যা করিয়াছেষ। অতএব এইরূপ বর্ণনা 
সার্থক বলিয়াই. উপপন্ন হয়। এবং আনন্দময়ের পুচ্ছের নির্দেশ করিতে 
গিয়া, এ আনন্দময় হইতে অভিন্ন জ্ঞানময় ব্ৰহ্মের উল্লেখ দ্বারা, কোন 
প্রকারে সেই ব্ৰহ্মকে খাটো করা হয় নাই। ব্ৰহ্ম কেবল আনন্দাত্মক 
নহেন- তিনি চিদাঁনন্দরূপ, এবং তাঁহার স্বরূপস্থ আনন্দ চিতের উপর 
প্রতিষ্ঠিত ; ইহাই শ্রুতির তাৎপর্য্য । 

প্রথম সুত্রে যে ব্রহ্মস্বরূপ-বিষয়ক জিজ্ঞাসা উক্ত হইয়াছে, সেই জিজ্ঞাসার 
উত্তর ২য় হইতে আরম্ভ করিয়া ২০শ সুত্র পর্য্যন্ত ভগবান্‌ স্ত্রকাঁর প্রদান করি- 
লেন। দ্বিতীয় সূত্ৰে এই অনন্ত জগতের সৃষ্টি স্থিতি লয়ের একমাত্ৰ কাঁরণরূপে 
ব্ৰহ্মকে নিৰ্দ্দেশ করা হইয়াছে---এতদ্বার| ব্ৰহ্ম যে অদ্বৈত সৰ্ব্বশক্তিমান্‌ সদ্বস্ত, 
তাঁহ৷ অবধারিত হইয়াছে। ৩য় ও'৪ৰ্থ সুত্রে শাস্ত্ৰই যে ব্ৰহ্মসম্বন্ধে একমাত্ৰ, 
প্রমাণ, তাহা অবধারিত হইয়াছে। ৫ম হইতে ১২শ সুত্র পৰ্য্যন্ত ব্ৰহ্মকে 
“ঈক্ষিতা” (দ্ৰষ্টী, জ্ঞাতা, অন্ুভব-কর্তী ) রূপে বর্ণনা করিয়া, ভগবান্‌ স্থত্রকার 
বন্ধের চিজপতার নির্ধারণ করিয়াছেন এবং ১৩শ হইতে আরম্ভ করিয়৷ 
২০শ সুত্ৰ পর্য্যন্ত বন্ধের আনন্দময়ত্ব বর্ণনা করিয়াছেন। অতএব এই 
সকল স্থত্ৰোক্ত উপদেশু সকলের মিলিত ফল এই যে, ব্রহ্ম সচ্চিদানন্দরূপ, 
তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এক অদ্বৈত পদার্থ ; অনন্তরূপী জগৎ তীহারই 


১২৪ বেদান্ত-দৰ্শন। : [১অঃ ১প| ২০নু 


ঈক্ষণশক্তিমূলে তাঁহার স্বরূপস্থ আননরূপ উপাদান হইতে প্রকাশিত 
হইয়াছে; তাহার স্বরূপস্থ আনন্দকে অনন্তরূপে অনুভব করিবার জন্ত 
তীহার চিতশক্তির (ঈক্ষণশক্তির) যেন অনন্ত চিৎকণরূপ শাখা বিস্তার 
করিয়া তিনি প্র আনন্দকে অনন্ত প্রকারে আস্বাদন করেন! এই সকল 
চিৎকণাই জীব নামে আখ্যাতি। অতএব ব্ৰহ্ম অরূপী হইয়াও সর্ববরূপী ; 
ইতিহাস পুরাণাদিতে বেদব্যাস বেদান্তের সংক্ষিপ্ত উপদেশ সকল বিস্তৃতরপে 
বর্ণনা করিয়াছেন; তাহাতে ব্ৰহ্মের এবংবিধ রূপই সর্বত্র বর্ণিত হইয়াছে। 
যথা বিষ্ণু পুরাণ, যাহার প্রামাণিকত্ব সম্বন্ধে কোন মত ভেদ নাই, তাহাতে 
ব্ৰহ্মস্বরূপ বর্ণনা করিতে গিয়া গ্রন্থকার এইরূপ উক্তি করিয়াছেন ; যথ৷ £__ 
বিষুপুরাণ অষ্টমাঁংশ, ৭ম অধ্যায় । 

আশ্রয়শ্চেতসো ব্ৰহ্ম, দ্বিধা তচ্চ স্বভাবতঃ। 

ভূপ ! মূৰ্তামূৰ্গুঞ্চ পরঞ্চাপরমেব চ ॥ ৪৭ 

অমুৰ্ত্ং ভ্ৰহ্মণে| রূপং যৎ সদিত্যুচ্যতে বুধৈঃ। 

সমস্তাঃ শক্তয়শ্চৈতা নৃপ! যত্ৰ প্ৰতিষ্ঠিতাঃ ॥ ৬৯ 

তদ্বিশ্বরূপরূপং বৈ রূপমন্যদ্ধরেম হত । 

সমস্তশক্তিরূপাঁণি তৎ করোতি জনেশ্বর ॥ ৭০ 
উক্ত ৪৭শ সংখ্যক গ্লোকে পুরিকর্তী বলিলেন যে, মূর্ত ও অমূর্ত এই 
দ্বিবিধরূপ বর্গের আছে; এ শ্লোকের টাকায় শ্রীধরস্বামী বলিয়াছেন £--- 
“মূর্ভৎ মূর্তিমৎ অমূর্ভং তদ্ৰহিতম্‌। তৎ পুনঃ প্রত্যেকৎ পরঞ্চাপরঞ্চেতি 
দ্বিধা; তত্র পরমমূর্তৎ নিগুণৎ. ব্রহ্ম; অপরঞ্চামূর্তং ষড়গুণেশ্বররূপম্‌ ৷৷” 
অর্থাৎ ৪৭শ সংখ্যক গ্লোকে বলা হইল যে, বঙ্গের মূর্ত (মূৰ্ত্তিমান্‌) এবং অমূর্ভ 
(রূপবিহীন ) যে ছুই স্বরূপ আছে ; তাহার প্রত্যেকটি “পর” ও “অপর” 


১অঃ ১পা২০সু] বেদান্ত-দর্শন । ১২৫ 


295 


ভেদে ছুই প্রকার। তন্মধ্যে “পর অমুর্ত” রূপ “নিগুণ ব্ৰহ্ম" শব্দবাচ্য ; 
“অপর অমূর্ত” রূপই যভ্ৈশ্বৰ্য্যযুক্ত “ঈশ্বর” রূপ । 

এই “নিপুণ ব্রহ্মকেই” ৬৯শ সংখ্যক শ্লোকে “সৎ”-শব্দবাচ্য পর অমূর্ত- 
রূপ বলিয়া প্রথমে নির্দেশ করিয়া, তীহাতে যে সৰ্ব্বশক্তিমত্তা নিত্য প্ৰতিষ্ঠিত 
আছে, তাহা পুরাণকর্তা স্পষ্টরূপে বর্ণন| করিলেন। এই সর্বশক্তিমদ্ভাবেই 
তাহার ইশ্বর সংজ্ঞা হয়, ইহাই তাহার অপর অমূর্ত ভাব এবং ৭০শ সংখ্যক 
শ্লোকে বলিলেন যে, মহৎ বিশ্বরূপ তীহার অন্যতর অর্থাৎ পরমূর্তরূপ; এইরূপ 
হইতেই সমস্ত ব্যষ্টিশক্তিময় পৃথক্‌ পৃথক্রূপ সকল প্রকাশিত হয়, (ধাহা তাহার 
“অপর মূর্ভ’রূপ )। এই চতুর্কিধভাবে (১) অনন্ত ব্যষ্টিরূপ 
(২) বিরাট রূপ ( এই উভয় মূর্ত), এবং ( ৩ ) অমূর্ত ঈশ্বর রূপ 
ও (৪) অমূর্ত সদ্ৰপে ব্ৰহ্ম পূৰ্ণ একান্ত নিগুণ রূপই যে তাঁহার একমাত্র 
রূপ, তাহা নহে; তিনি যুগপৎ চতুৰ্ব্বিধ রূপবিশিষ্ট । 

শ্বেতাশ্বতরোপনিষদে শ্রুতি স্বয়ংও স্পষ্টরূপেই ব্রহ্ষের যুগপৎ চতুৰ্ব্বিধত্ 
অন্য ভাষায় বর্ণনা করিয়াছেন ; যথা £-- 

উদ্গীতমেতৎ পরমন্ত ব্ৰহ্ম 

তন্বিংস্তয়ং স্গ্রতিষ্ঠাহক্ষরঞ্চ । ইঃ ৷ ১ম অঃ ৭ম শ্লে৷ ॥ 
অর্থাৎ এই ব্ৰহ্মকেই বেদ পরম বস্তু বলিয়া উপদেশ করিয়াছেন ; তাহাতে 
ন্ৰিবিধিত্ব (ঈশ্বরত্ব, জীবত্ব, জগন্দরপত্ব ) নিত্য প্রতিষ্ঠিত আছে; এবং তিনি 
অক্ষর (অবিকৃত সন্মাত্র )ও বটেন। ইত্যাদি ॥ 

স্বয়ং শঙ্করাচার্য্যও এই পাদের পূৰ্ব্ব ব্যাখ্যাত ১১শ সূত্রের ব্যাখ্য। শেষ 
করিয়া উপসংহারে বলিয়াছেন £--দ্বিরূপং হি ব্রহ্মাবগম্যতে ; নমিরূপবিকার- 
ভেদোঁপাধিবিশিষ্টং তদ্দিপরীতঞ্চ সর্ধে'পাধিবর্জিতম্‌। “যত্ৰ হি দ্বৈতমিব 
ভবতি তদিতর ইতরৎ পশ্যতি, যত্র ত্বপ্ত সৰ্ব্বমাত্মৈবাভূত, তৎ কেন কং 
পন্ঠে...“সর্বাণি রূপাণি বিচিন্ত্য ধীরে! নামানি কৃত্বাভিবদন্‌ যদান্তে,” “নিল 


১২৬ বেদান্ত:ৰৰ্শন। [ ১ম? ১পা ২০সূ 


নিষ্গিয়ং শাস্তম্‌...ইতি চৈবং সহশ্রশো বিদ্ভাবিষ্ভাবিষয়ভেদেন ব্ৰহ্মণো 
দ্বিরূপতাং দর্শযন্তি বাঁক্যানি। ইহার অনুবাদ ভূমিকার করা হইয়াছে । 
এই স্থলে ভাষ্যকার স্বীকার করিলেন যে, শ্রুতি ব্রহ্মকে দ্বিরূপ বলিয়াই বৰ্ণন| 
করিরাছেন; পরন্ত তত্সম্বন্ধে তিনি নিজের সিদ্ধান্ত এইরূপ জ্ঞাপন 
করিয়াছেন যে, এই দ্বিবূপতার উপদেশ বিদ্যা এবং অবিদ্যা ভেদে প্রদত্ত 
হইয়াছে। পরন্ত তাঁহার ঈদ্ধুত শ্রুতি সকল স্বয়ং এই বিষয়ে কিছু বলেন 
নাই ; পক্ষান্তরে ব্রহ্মকে উপদেশ করিতে গিয়া শ্ৰুতি বলিয়াছেন “তদৈক্ষত 
বহু স্তাং প্রজায়েয় ।৮ “তদান্মানং স্বয়মকুরুত 1” “সর্বাণি রূপাঁণি বিচিন্ত্য... 
যদাস্তে ৷” ইত্যাদি এই সকল এবং অন্ান্ত বহুতর বাক্য যে জীবের 
অবিদ্ভাকে লক্ষ্য করিয়া শ্রুতি মিথ্যা কল্পে উপদেশ করিয়াছেন, তাহা মনে 
করিবার ত কোন সঙ্গত কারণই কল্পনা করা যায় না । ভগবান্‌ বেদব্যাস 
এই সকল শ্রুতির উপর নির্ভর করিয়া ব্ৰহ্মের জগত-কারণত্ব সৰ্ব্বশক্তিমত্ব 
সব্রজ্ঞত্ব প্রভৃতি থাক৷ সৰ্বত্ৰ বেদান্তদর্শনে অবধারণ করিয়াছেন ; এবং 
বেদান্তের চুৰ্ব্বিজ্ঞেয়ত্ব নিবন্ধন তাহার ব্যাখ্যা স্বরূপ যে ইতিহাস পুরাণ প্রভৃতি 
রচনা করিয়াছেন, তাহাতে শ্রুতির অনুরূপ ব্রহ্মকে সগুণ নিপুণ সৰ্ব্বর্লপী 
অথচ অরূপী বলিয়া! সর্বত্র বর্ণনা করিয়াছেন। এই দৃশ্যতঃ বিরুদ্ধ ধৰ্মমদ্বয 
একাধারে থাকিতে পারে না বলিয়া ভাষ্যকার পরবর্তী তৃতীয় অধ্যায়ের 
হয় পাদের ১১শ স্ত্রের ভাষ্যে যে তর্ক উত্থাপন করিয়া সগুণত্ব স্থাপক 
শ্ৰুতি সকলকে অগ্রাহ্য করিয়াছেন, সেই তর্ক যে সমীচীন নহে, তাহা উক্ত 
সত্রের ব্যাখ্যানে প্রদর্শন করা হইয়াছে । পরন্ত কিছুতেই ইহা অস্বীকার 
করা যাইতে পারে না যে, ভগবান বেদব্যাস, যিনি বর্তমান আকারে শ্রুতি 
সকল বিভাগক্রমে প্রকাশিত করিয়াছেন, তিনি স্বয়ং উভরবিধ শ্রুতি গ্রহণ 
করিয়া ব্রন্ধের স্বরূপতঃ দ্বিবূপতাই সমস্ত শাস্ত্রে প্রকাশিত করিয়াছেন, এবং 
অনুমানও যে এই সিদ্ধীস্তেরই অনুকুল, তাহাও প্রদর্শন করিতে তিনি ক্রটি 


১অঃ ১পা ২০সূ ] বেদান্ত-দৰ্শন। ১২৭ 


করেন নাই। এবং শ্ৰুতিই যখন ব্রহ্মস্বরূপ অবধারণ বিধয়ে একমাত্র 
প্রমাণ বলিয়া সকল ভাষ্যকারেরই স্বীকৃত, তখন কেবল অপ্রতিষ্ঠ তৰ্কমূলে 
অসংখ্য শ্ৰুতি অগ্ৰাহ্য করিয়| শ্ৰুতিবিরুদ্ধ মত কখনই অবলম্বন করা যাইতে 
পারে না। জগৎকে যে ব্ৰহ্ম হইতে ভিন্ন বলিয়া বোধ, তাহাই অবিদ্ধা ; 
জগৎকে ব্রহ্মরূপে যে বোধ, তাহ অবিদ্ধা নহে; ইহ! এই গ্রন্থের ভূমিকায় 
প্রমাণসহ বিশেষরূপে প্ৰদৰ্শিত হইয়াছে । 

অতএব ইহাই সং সিদ্ধান্ত যে ব্ৰহ্ধের একান্ত নিগুণত্ব ও নিপ্রিয়ন্ 
বেদান্তের অভিপ্রেত নহে। . তিনি জগদ্ৰপী, জীবরূপী এবং গুণাতীত 
চিদানন্দময় সদ্ৰপী | ভাষ্যকারের একান্ত নিগুণত্ববাদ সৰ্ব্বশাস্ত্ৰ ও যুক্তি 
বিরুদ্ধ । 


ইতি ব্ৰহ্মণ আনন্দমরত্বনিরপণাধিকরণম্‌ ॥ 


বর্গ ক 77 


এইক্ষণে ছান্দৌগ্যাদি উপনিষদে বিবৃত ব্রক্ষোপাসনাবিষরক বাক্য 
সকল অবলম্বন করিয়। সিদ্ধ জীব প্রভৃতির জগৎকাঁরণত্ববিষয়ক যে সকল 
আপত্তি হইতে পারে, তাহা ক্ৰমশঃ খণ্ডন করিতে, এবং নান! লিঙ্গাবলম্বনে 
এক ব্রন্মেরই উপাসন। যে শ্ৰুতি নানাপ্রকারে বর্ণন! করিয়াছেন, সুত্ৰকার তাহা 
প্রদর্শন করিতে প্রবৃত্ত হইতেছেন। প্রথমতঃ উদ্গীথ-উপাসনা সম্বন্ধে 
ছান্দোগ্য উপনিষদে নিম্নলিখিত বাক্যসকল দুষ্ট হয়, বথ! £-- 

“অথ য এযোহস্তরাদিত্যে হ্রিগয়ঃ পুরুষে দৃশ্ততে হিরণ্যশ্মশ্রাহিরণ্য- 
কেশ আপ্রণ্খাৎ সৰ্ব্ব এব সুবর্ণঃ । 

“্তন্ত যথা কপ্যাসং পুগুরীকমেবমক্ষিণী, তশ্তোদিতি নাম, স এষ 
সর্কেভ্যঃ পাপ্]ভ্য উদ্দিতঃ ; উদেতি হ বৈ সৰ্ব্বেভ্যঃ পাপ]ুভ্যো। য এবং বেদ।” 

“তন্তর্ক চ সাম চ গে, তন্মাদুদগীথ,-তন্মাত্বেবোদগাতৈতন্ত হি গাতা, 


১২৮ বেদান্ত-দর্শন। [১অ: ১প| ২০দু 


স এষ যে চামুগ্জাৎ পরাঞ্চে! লোকাস্তেষাং চেষ্টে দেবকামা নাং চেত্যধি- 
দৈবতম্। (ছান্দোগ্য প্রথম প্ৰপাঠক য্খণ্ড ),..... 

“চক্ষুৱেবৰ্গাত্ম৷ সাম, তদেতদেতস্তামুচ্যধ্যঢ়ুৎ সাম, তন্মাদৃচ্যধ্যঢ়ৎ সাম 
গীয়তে। চক্ষুরেব সাত্মামস্তৎ সাম।... অথ য এষৌহস্তরক্ষিণি পুরুষো 
দৃশ্তাতে সৈব খক্‌ তৎ সাম তদুকৃথং তদ্যজুস্তদ্বহ্ম ; ত্তৈতস্ত তদেব রূপং 
যদমুষ্য রূপং, যাবমুষ্য গেষ্জৌ তৌ গেষ্ণৌ, যন্নাম তন্নাম।” (ছান্দোগ্য 
প্রথম প্রপাঠক সপ্তম খণ্ড ) 

(ছান্দোগ্যশ্রতি ব্ৰহ্মের উদগীথোপাসনা-বর্ণনা-প্রসঙ্গে প্রথম প্রপাঠ- 
কের ষষ্ট খণ্ডের প্রারম্ভে পৃথিবী, অগ্নি, আকাশ, স্বর্গ, নক্ষত্ৰ, চন্ৰ্ৰম! 
ও আদিত্যের যথাক্ৰমে খক্‌-সামত্বরূপে উপাসনার ব্যবস্থা করিয়া পরে 
বলিতেছেন ) £-- 

অন্তার্থ 8৪ যে হিরণুয় (জ্যোতিৰ্ম্ময়) পুরুষ আদিত্যমণ্ডলের 
অভ্যন্তরে ( সমাহিতচিন্ত নির্মল উপাসক কর্তৃক ) দুষ্ট হয়েন, সেই হিরখয় 
পুরুষের শুক্র হিরণ্নয়, কেশ হিরগ্ময়, তাহার নখ পর্য্যন্ত সৰ্ব্বাঙ্গই হিবরণ্ময়। 

তাহার চক্ষুদ্বয় রক্তবর্ণ পুণুরীকসদৃশ, ( কপিপৃষ্ঠের নিয্নভাগ যাহ! 
রক্তবর্ণ, যছুপরি কপি উপবেশন করে, এই অর্থে কপ্যাস, তদ্বৎ রক্তবর্ণ ) ১ 
অথবা রক্তবর্ণ কমলের ন্যায় রক্তবর্ণ তাঁহার নাম “উৎ,” তিনি সকল পাপ 
(বিকার) হইতে উদিত (মুক্ত ); অতএব তিনি “উত,” যে উপারক: 
ইহ্‌। অবগত হয়েন, তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হয়েন। 

পূর্বোক্ত পৃথিব্যাদি আদিত্য পর্য্যন্ত গীতপর্ব সকল তাঁহার থক্‌ ও সাম 
(পৃথিবী অগ্নি ইত্যাদি যাহা খক্‌ ও সামরূপে গীত হয়, তৎসমস্ত তীহারই 
রূপ), অতএব (যেহেতু তাহার নাম “উৎ” এবং থক্‌ ও সাম 
তাহারই গান, অতএব ) তিনিই উদগীথ ; অতএব উদগাতাও তিনি, 
“উৎ* নামক যে তিনি, তাঁহার গাতা (গান কর্তী) এই নিমিত্ত উদ্গাতা। 


১অঃ ১পা ২০সু ] বেদান্ত-দৰ্শন। ১২৯ 


সেই “উৎ”-নামক দেবতা আদিত্য ও তদূর্দেস্থিত লোকসকলের 
নিয়ামক, এবং ততন্তংদদবতাঁসকলের ভোগদাঁতা (পালন কর্তী )ও বটেন। 
আদিত্যাদি দেবত'দিগের তিনি নিয়ামক ও পালক, এই নিমিত্ত তিনি 
অধিদৈবত ৷ 

চক্ষুই থক্‌, অ'ত্মা (চক্ষুঃপ্রতিষ্ঠ আত্মা ) সাম; এই সামরূপ আত্মা 
ধক্রূপ চক্ষুতে অধিরূঢ় (তদুপরি প্রতিষ্ঠিত); অতএব খকের উপর 
"ন হইয়! সাঁম গীত হয়। চক্ষুই সামের “সা” অংশ, এবং আত্ম! “অম” 

; অতএব চক্ষুঃ ও আম্মা এতছুভয় সামশব্দের বাচ্য। 

র_ চক্ষুদ্র্য়ের অভ্যন্তরে যে পুরুষ (সমাহিতচিত্ত উদদীখোপাসক সাধক 
কর্তৃক ) দৃষ্ট হয়েন ; তিনি থক্‌, তিনি সাম, তিনি উকৃথ, তিনি যজুঃ, এবং 
তিনি ব্ৰহ্ধ (বেদ); আদিত্যান্তৰ্গত পুরুষের যে সকল রূপ বর্ণিত হইয়াছে, 
তৎসমস্ত এই চক্ষুর অভ্যন্তরস্থ পুরুষের রূপ ; পূর্বোক্ত পৃথিব্যাদিরূপে গীত 
থক্‌ ও সামময় যে সকল রূপ আদিত্যান্তর্সত পুরুষের গীত হয়, তৎসমস্তই 
এই আত্মার গান। আদিত্যান্তর্গত পুরুষের যে “উৎস নাম, সেই “উৎ”ও 
ইঁহারই নাম । 

এই সকল শ্রুতিবাক্যের প্রতি লক্ষ্য করিয়া আপত্তি হইতে পারে যে, 
আদিত্যান্তর্গত ও চক্ষুর অন্তর্গত পুরুব, ষাহাকে ব্ৰহ্ম বলা হইয়াছে, তিনি 
প্রকৃতপ্রস্তাবে জীব, ব্রহ্ম নহেন; কারণ, শ্রুতি “হ্রণ্যশ্মশ্রঃ হিরণ্যকেশ 
আপ্রণখাত সৰ্ব্বে এব সুবর্ণ?” “তন্তু যখ! কপ্যাসং পুগুরীকমেবমক্ষিণী” ইত্যাদি 
বকো আদিত্য ও চক্ষুর অন্তর্গত উপান্ত পুরুষের বিশেষ বিশেষ রূপ বর্ণনা 
করিয়াছেন। তাহা ব্রন্মের কখনও হইতে পারে না, অথচ তিনি সৰ্ব্বনিয়ন্তা 
বলিয়া উক্ত শ্ৰুতিতে বধিত হইয়াছেন; স্থৃতরাৎ স্থষ্টি-স্থিতি-লয়-কর্তা বলিয়া 
ষে ব্ৰহ্ম শ্ৰুতিতে কথিত হইয়াছেন, তিনি জীববিশেষ হইতে পারেন। এই 


আপত্তির উত্তরে স্ত্রকার বলিতেছেন £-- 
১৯ 


১৩০ বেদান্ত-দর্শন । [১অঃ ১পা ২১-২২স 


১ম অঃ ১ পাদ ২১শ হুত্ৰ ৷ অন্তস্তদ্ধন্মোপদেশাৎ ॥ 

ভাষ্য ।__মাদিতাহক্ষোরন্তস্থো মুমুক্ষুধ্যেয়ো হি পরমাত্মৈব, 
নতু জীববিশেষঃ ; কুতস্তস্তৈবাপহত-পাপৃত্বসরববাতবস্থাদীনাং ধৰ্ম্মাণা- 
মুপদেশাৎ। 

ব্যাখ্য৷ £--আদিত্য ও চক্ষুর অন্তরে স্থিত যে পুরুষ মুমুক্ষুগণের উপাস্ত 
রূপে উক্ত হইয়াছেন, তিনি ব্রহ্ম (তিনি জীব নহেন); কারণ নিষ্পাপত্ব, 
সর্বাত্মকত্ব, দেবাদি সমস্ত প্রধানজীবেরও নিয়ন্ত ত্ব প্রভৃতি গুণ সেই পুরুষের 
আছে বলিয়া উক্ত শ্রুতি বৰ্ণন| করিয়াছেন। পরম্থ সৰ্ব্বজীবের নিয়ন্তা ও 
সৰ্ব্বব্যাপী বলাতে তিনি ব্ৰহ্ম,--জীব হইতে পারেন না; এই সকল ধৰ্ম্ম 
জীবাতীত, ব্রহ্গেরই ধৰ্ম্ম ৷ 

(ইহা! দ্বারা স্পষ্টই প্রতিপন্ন হয় যে, আদিত্য চক্ষু ইত্যাদির অন্তর্দতি- 
রূপে এবং সর্বজ্ঞ সর্বব্যাপী, জগৎকর্ত্তা জগন্নিয়ন্ত৷ ইত্যাদি রূপে, এই 
উভয়বিধরূপে, শ্রুতি একসঙ্গে ব্রহ্মেরই উপাসনার ব্যবস্থা করিয়াছেন; এ 
আদিত্যান্তরস্থ পুরুষই বিকারাতীত ব্ৰহ্ম; “দ এষ সর্ধেভাঃ পাপ্রুভাঃ 
উদিত” ( তিনি পাপদন্বন্ধরহিত ), এইরূপ জানিয়! যিনি তাহাকে উপা- 
সন করিবেন, তিনি স্বয়ং সম্পূর্ণ শুদ্ধি অর্থাৎ মুক্তি লাভ করিবেন ( “উদেতি 
হ বৈ সর্ধেভ্যঃ পপ্ভ্যো য এবং বেদ”); সুতরাং উপনিষছুকত ব্রঙ্গের 
উপাসনা কেবল নিগুণ উপাসনা নহে । 

১ম অঃ ১ পাদ ২২শ হুত্ৰ। ভেদব্যপদেশাচ্চান্যঃ ॥ 

( ভেদব্যপদেশ৷২---চ---অন্যঃ, জীবাৎ অন্তঃ ব্ৰহ্ম ইতি ) 

ভাষ্য ।---আদিত্যাদিজীববৰ্গাদন্থোহস্তি পরমাত্মা, কুতঃ ? “আদিত্যে 
ভিষ্ঠপ্ন”ত্যাদিনা ভেদব্যপদেশাৎ । 

ব্যাখ্যা ঃ--বৃহদারণ্যক শ্রৃতিতে আদিত্যাদি শরীরাভিমানী জীব হইতে 


a 1 


১অঃ ১প| ২৩সূ ] বেদান্ত-দৰ্শন। ১৩১ 


তদন্তরস্থ পুরুষ ভিন্ন বলিয়া উপদেশ আছে। শ্রুতিসকল পরস্পর বিরুদ্ধ 
হইতে পারে না; সুতরাং ছান্দোগ্যের উদগীথোপাসনোক্ত আদিত্যান্তরস্থ 
পুরুষ ব্ৰহ্ম, জীব নহেন। বৃহদারণ্যকোক্ত শ্ৰুতিবাক্য নিয়ে বিবৃত 
হইল __ 

“্য আদিত্যে তি্টন্নাদিত্যাদন্তরে, বমাদিত্যো ন বেদ, যন্তাদিত্যঃ 
শরীরং, য আদিত্যমন্তরো যময়ত্যেষ, ত আত্মান্তর্যাম্যমৃতঃ”, (বৃহদারণ্যক 
তৃতীয় অধ্যায় সপ্তম ব্ৰাহ্মণ )। 

অন্তাৰ্থঃ--যিনি আদিত্যে থাকিয়াও আদিত্যের অন্তর্বর্তী, ধাহাকে 
আদিত্যও জানেন না, বাহার শরীর আদিত্য, যিনি আদিত্যের অন্তরে 
থাকিয়া আদিত্যকে নিয়মিত করেন (আদিত্যের পরিচালক ), তিনিই 
তোমার জিজ্ঞাসিত আত্ম! অন্তর্ধ্যামী ও অমৃত। 

ইতি আদিত্যাক্ষোর্তস্থিতন্ত বরন্মরূপতানিরূপণাধিকরণম্‌। 


770 — 


১ম অঃ ১ পাদ ২৩ হত্র। আকাশস্তল্লিঙ্গাৎ ॥ 

(আকাশঃ আকাশশন্দার্থ পরমাত্মৈব ; কুতঃ ? তপ্রিঙ্গাৎ, তন্তু পরমী- 
স্মনঃ লিঙ্গং তল্লিঙ্গং সর্বভূতোতপাদকত্বাদি, তন্মাৎ, পরমাত্ম-সাধারণধৰ্ম্মাৎ ) 

ভাষ্য ।---“অস্থয৷ লোকস্থা কা গতিরিত্যাকাশ ইতি হোবাচেশ- 
ত্যত্রাকাশশব্দবাচ্যঃ পরমাত্ম৷; কুতঃ ? “সর্ববাণি হু বা ইমানি 
ভূতান্যাকাশাদেবোৎপদ্বন্তে” ইতি সর্ববঅফট স্বাদ তল্লিঙ্গাৎ ॥ 

ছান্দোগ্যোপনিষদের প্রথম প্রপাঠকের নবম খণ্ডে যে আকাশই সমস্ত 
লোকের গতি বলির! উক্ত হইয়াছে, সেই আকাশশবে ব্রদ্ষকেই বুঝায়; কারণ 
উক্ত বাক্যের পরই পরমাত্মার অ্টত্বাদি লিঙ্গ এ আকাশের বর্তমান থাক| 
শ্ৰুতি উল্লেখ করিয়াছেন । শ্রুতি যথা ঃ-- 


১৩২ বেদান্ত-দৰ্শন । ১অঃ ১পা২৪-২৫সু] 


“অস্ত লোকস্তয কা গতিরিত্যাকীশ ইতি হোবাচ সর্ববাণি হ বা ইমানি 
ভূতান্তাকাশাদেব সমুৎপদ্যন্ত আকাশং প্রত্যন্ত যন্ত্যাকীশো হোবৈভেয! 
জ্যারানাকাশিঃ পরায়ণম্‌।” (ছান্দোগ্য প্রথম প্রপাঠক নবম খণ্ড ) 

ইতি আকাশোঁহধিকরণম্‌। 


১ম অঃ ১ পাদ ২৪ সুত্র । অতএব প্রাণঃ ॥ 

ভাষ্য ।--“সৰ্ববাণি হ বা ইমানি ভূতানি প্রাণমেব সংবিশন্তি 
প্রাণমভ্যুজ্ভিহতে”  ইত্যত্রাপি সংবেশনোদগমনরূপাদ্ত্রঙ্মলিঙ্গাৎ 
পরমাত্মৈব প্রীণঃ ॥ 

ব্যাখ্যা _উদগীথোপ।সনাবর্ণনে ছান্দোগ্য শ্ৰুতি বলিয়াছেন হে যে, সচরাচর 
বিশ্ব প্ৰাণে লয় প্রাপ্ত হয়, সেইস্থলেও প্রাণশৰে ব্ৰহ্মকেই বুঝায় ; কারণ, এ 
শ্ৰুতি ব্ৰহ্মবোধক লিঙ্গ (চিহ্ন, ধর্ম প্রাণের থাকার উল্লেখ করিয়াছেন । ৷ শ্ৰুতি 
যথা 2 

“দর্ববাণি হ বা ইমানি ভূতানি প্রাণমেবাভিসংবিশন্তি প্রাণমভ্যুক্তিহতে 
হসৈষা দেবতা প্রস্তবমন্বায়ত্তা” (ছান্দোগ্য ১ম প্রঃ ১১শ খণ্ড )। 

চরচির সমস্ত ভূতগ্রাম প্রাণে লয় প্রাপ্ত হয়, এবং প্রাণ হইতেই 
উৎপত্তি প্রাপ্ত হয়, এই প্রাণই এই স্তবের দেবতা । জগতের স্থাষ্টি ব্ৰহ্ম 
ভইতেই হয়, এবং লয়ও ব্রহ্মেতেই হয়, ইহা ছান্দোগ্যশ্রুতি পরে ব্যাখ্য৷ 
করিয়াছেন; সুতরাং এই স্থলে কথিত এই সকল চিহন্বারা প্রাণশব্দের 


ব্ৰহ্ম-অৰ্থই প্রতিপন্ন হয় । 
ইতি প্রাণাধিকরণম্‌। 


১ম অঃ ১ পাদ ২৫ সুত্র । জ্যোতিশ্চরণাভিধানাৎ ॥ 
(জ্যোতিঃশব্বব'চ/ৎ ব্ৰহ্বৈৰ, চরণাভিধানাৎ, সর্ধভূতানি তন্তু একপাদ, 


ইতিবচনাঁৎ ) 


১অঃ ১পা ২৫সু ] বেদান্ত-দর্শন। : ১৩৩ 


ভাষ্য ৷|--“দিবে| জ্যোতিরিতি” জ্যোতিত্রন্মৈব, “পাদোহস্ত 
সৰ্ববাভূতানী”-তি চরণাভিধানাৎ ॥ 

ব্যাখ্যাঃ--ছান্দোগ্য তৃতীয় প্রপাঠকের ১৩শ খণ্ডে “দিবোজ্যোতিঃ” 
ইত্যাদি বাক্যে যে “জ্যোতিঃ” শব্দ আছে তাহাও ব্রহ্ধার্থবোধক ; কারণ 
পূৰ্ব্বে মন্ত্রভাগে এই সচরাচর বিশ্ব ও জ্যোতির একপাঁদ বলিয়া বর্ণিত 
হইয়াছে। “দিবোজ্যোতিঃ” ইত্যাদি শ্ৰুতি নিয়ে উদ্ধৃত হইল £-- 

“্যদতঃ পরো দিবে! জ্যোতিদ্দীপ্যতে বিশ্বতঃ পৃষ্ঠেযু সৰ্ব্বতঃ পৃেষু 
অন্ততমেবৃত্তমেধু লোকেঘিদং বাৰ তদ্যদিদমস্মিত্নন্তঃ পুরুষে জ্যোতি- 
স্তপ্যৈষা দৃষ্টিঃ”। 

অস্তার্থ £--এই স্বৰ্গলোক হইতে শ্রেষ্ঠ যে জ্যোতিঃ প্ৰদীপ্ত হইতেছে, 
ইহা সমস্ত বিশ্বের উপরে (অতীত) সংসারের সমস্ত প্রাণিবর্গের উপরে ; 
এই জ্যোতিঃ উত্তমাধম সমস্ত লোকেই প্রবিষ্ট, এই পুরুষের (জীবের ) 
মধ্যে যে জ্যোতিঃ, তাহাও এই জ্যোতিঃ, ইহ! দ্বারাই সমস্ত প্রকাশিত হয় 

স্ত্রের লক্ষিত মন্ত্রাংশ নিয়ে উদ্ধৃত হইতেছে £-__ 

“তাবানগ্ত মহিমা, ততে জ্যায়াংস্চ পুরুষঃ, পাদোহস্ত সৰ্ব্বাভূতানি, 
ব্ৰিপাদস্তামৃতৎ দিবি |” 

অস্তাৰ্থ £--( “গায়নী ব৷ ইদং সর্ব” ইত্যাদি বাক্যান্তে গায়ত্ৰীছন্দের 
ভূত, পৃথিবী, শরীর ও হৃদয় এই চতুগ্পাদত্ব এবং যড়ক্ষরত্ব প্রথমে বর্ণন। 
কৰিয়া শ্ৰুতি বলিতেছেন )--“এতাবত গায়ত্র্যাথা থঙ্গের মাহাত্ম্যবিস্তার, 
পুরুষ ইহা হইতেও শ্রেষ্ট, স্থাবর-জঙ্গমাত্মক সমস্ত ভূতই ইহার পাদস্বরূপ ; 
ইনি তিপাদ ; এই ত্ৰিপাদাখ্য পুরুষ গায়ত্ৰাত্মক বন্ধের অমৃত, স্বীয় 
প্যোতনাত্মক-স্বরূপে এই ত্ৰিপাদ্‌ অবস্থিত (অর্থাৎ বিশ্বাত্মক গায়ত্রীকে 
অতিক্রম করিয়াও তিনি স্বীয় মহিমায় অবস্থিত আছেন, বিশ্ব তাহার 
একপাদ মাত্ৰ) । 


১৩৪ বেদান্ত-দৰ্শন । [১অঃ ১পা'২৬সু 


১ম অঃ ১ পাদ ২৬ সুত্র। ছন্দোহভিধানান্নেতি চেন্ন তথা চেতো- 
হ্পণনিগদীত্বথাহি দর্শনম্‌ ॥ 

(ছন্দঃ, গারত্র্যাখ্যছন্দঃ--অভিধাঁনাৎ কথনাৎ, ন, চরণশ্রুতির্ন 
ব্ৰহ্মপরা, ইতি চে, যদি শঙ্ক্যতে; ন, তন্ন; কুতঃ ? তথা চেতঃ-_ 
অর্পণনিগদাৎ গায়ত্রীশব্দবাচ্যে ব্রহ্গণি চিত্তসমাধানস্ত অভিধানাৎ ; তথাতি 
দর্শনৎ তখৈব দৃষটান্তঃ “এতং হোব বহ্ব,চা” ইত্যাদিঃ ) ৷ 

ভাঁষ্য।-_পুর্বববাক্যে গায়ত্র্াখ্যছন্দোহভিধানা  তৎপরা 
চরণশ্রুতিরস্ত ন ব্ৰহ্মপৱেতি চেন্ন, গুণযোগাৎ গায়ত্রীশব্দীভিধেয়ে 
ভগবতি চেতোহপৰ্ণাভিধানাৎ দৃষ্টশ্চ বিরাট্শব্দ; প্রকৃতপরঃ ॥ 

ব্যাখ্যা £_ পুর্বোক্ত “পাদোইস্ত সর্বাভূতানি” (৩য় অঃ ১২শ খণ্ড 
ইত্যাদি বাক্যের পূৰ্ব্বে “গায়ত্ৰী বা ইদং সৰ্ব্বম্‌” ইত্যাদি বাক্যে গায়ত্রযাখ্য- 
ছান্দোমাত্র কথিত হওয়ায়, সেই গায়ত্রীছন্দেরই পাদরূপে বিশ্ব পরবর্তী মন্ত্রে 
বর্ধিত হইয়াছে বুঝা যায়; অতএব ব্ৰহ্ম সেই মন্ত্রের প্রতিপাগ্ধ নহেন। যদি 
এইরূপ আপত্তি হয়, তবে তাহা সঙ্গত নহে; কারণ গায়ত্ৰীশব্দবাচ্য ব্ৰহ্গে 
চিত্তসমাধান করিবার ব্যবস্থা ও শ্রুতি করিয়াছেন; তাহা অপর শ্রুতিতে 
স্পষ্টরূপে প্রদর্শিত হইয়াছে । যথা 

“এতং হোব বহুৰ চ! মহত্যুক্থে মীমাৎসস্ত এতমগ্নীবধ্বৰ্য্যব এতৎ মহাঁত্ৰতে 
ছন্দোগ|” ইতি। 

“ধথ্বেদীরা এই পরমাত্মাকে মহৎ উকৃথরূপে উপাসনা করিয়া থাকেন, 
যজুৰ্ব্বেদী অধ্বযুগিণ অগ্নিতে ইহার উপাসনা করিয়া থাকেন, এবং সাম- 
বেদীয় ছান্দোগাগণ যজ্ঞে ই হার উপাসনা করিয়া থাকেন, ইত্যাদি৷ 

বিশেষতঃ ব্ৰহ্মসম্বন্ধেই শাস্ত্রে বিরাট্রপত্ব উক্ত হইয়াছে । অতএব এই 
আপত্তি সঙ্গত নহে। 


১অঃ ১প| ২৭-২৮সূ ] বেদান্ত-দর্শন । ১৩৫ 


১ম অঃ ১পাদ ২৭সুত্ৰ ৷ ভুতাদিপাদব্যপদেশোপপত্তেশ্চৈবম্‌ ॥ 
( ভূতাদিপাদব্যপদেশ-_-উপপত্তেঃ--চ--এবম্‌)।  ভূত-পৃথিবী-শরীর- 
হৃদয়।খ্যৈঃ পাদৈশ্চহুপ্পদ| গায়ত্ৰীতি ব্যপদেশস্ত ব্ৰহ্মণ্যেৰ উপপত্তেশ্চ ) ৷ | 
ভাষ্য।-ন কেবলং তথা চেতোহপণনিগদাদগায়ত্রী ব্রঙ্গে- 
ত্যুচ্যতে, ভূতপৃথিবীশরীরহৃদয়ানাং ব্ৰহ্মণি ভগবত্যুপপত্তেশ্চৈবম্‌ ॥ 
ব্যাখ্যা £--কেবল চিন্তসমাধানের উপদেশ হেডুই যে গায়ত্ৰীকে ব্ৰহ্ম 
বলিয়া সিদ্ধান্ত কর! উচিত, তাহা নহে; গায়ত্ৰীকে ভূত, পৃথিবী, শরীর ও 
হৃদয় এই চতুষ্পাদবিশিষ্ট বলিয়া ও শ্রুতি উপদেশ রা এবং এই সকল 
উক্তি ব্রন্ষেতেই প্রযোজ্য হয় বলিয়া, ব্ৰহ্মই গায়ত্রীশব্দ দ্বারা অভিহিত হইয়া- 
ছেন বলিয়া উপপন্ন হয় । 
১ম অঃ ১ পাদ ২৮ স্থত্র।  উপদেশভেদান্নেতি চেন্নোভয়স্মিন্নসয- 
বিরোধাৎ ॥ 
(উপদেশভেদাৎ্ব-ন-ইতি--চেৎ,-উভর়স্মিন-_অপি-_অবিরোধাৎ) 1 
ভাষ্য ।- পূর্ববমধিকরণত্বেন পুনরবধিত্বেন (“ত্ৰিপাদস্তামৃতং দিবি 
ইত্যত্র সপ্তমীবিভক্ত্যা অধিকরণত্বেন, পুনরপি “অতঃ পরো দিবো জ্যোতির্প্যতে” 
ইত্যর পঞ্চম্যা বিভক্ত্যা অবধিত্বেন ) ভৌনিৰ্দ্দিশ্যতে ইত্যুপদেশভেদান্ 
ব্ৰহ্ম প্ৰত্যভিজ্ঞায়তে ; ইতি ন; কুতঃ ? উভয়ত্ৰাপি ব্ৰহ্মৰ একত্বস্তা- 
বিরোধাৎ। 
ব্যাখ্যা ৪ পরন্ত যদি বল, পূর্বোক্ত “ত্রিপাদন্তামৃতং দিবি” এই স্থলে 
দিব শব্দ সপ্তমীবিভক্ঞযন্ত থাকাতে তাহা অধিক্রণীর্থ-জ্ঞাপক, এবং পরে 
উক্ত “যদতঃ পুরোদিবোজ্যোতি$” ইত্যাদি বাক্যে দিব শব্দ পঞ্চমীবিভক্ত্যন্ত 
হওয়ায়, তাহা অবধিত্ব (সীমা )-জ্ঞাপক; অতএব শ্রতিতে এইরূপ উপ- 


১৩৬ বেদান্ত-দৰ্শন । _ [১৯ ১পা ২৯দু 


দেশের ভেদ থাকাতে উভয় বাক্যোক্ত ব্ৰহ্ম এক নহেন; তাহা সঙ্গত আপত্তি 
নহে; কারণ পূৰ্ব্বীপর শ্রুতি পাঠ করিলে, এই শ্ৰুতিবাক্যদ্বয় অবিরোধে এক 
পরব্রহ্মকে প্রতিপাদন করিতেছেন বলিয়া প্রতিপন্ন হয়। যেমন “্ৰৃক্ষাগ্ৰে 
শ্যেনঃ”, “বুক্ষাৎ পরতঃ শ্যেনঃ” ইত্যাদি স্থলে একই শ্যেন উক্ত হয়, বৃক্ষশব্দে 
একবার সপ্তমী এবং পুনরায় পঞ্চমী বিভক্তির যোগ থাকাতে অর্থের কোন 
তারতম্য হয় 'না; তদ্ৰপ উক্ত শ্রুতিতেও অর্থের কোন তারতম্য নাই । এক 
ব্ৰহ্মই উভয়স্থলে উক্ত হইয়াছেন ৷ 
ইতি জ্যোতিরধিকরণম্‌। 


—— 6 2? 


১ম অঃ ১পাদ ২৯ সুত্র । প্রাণস্তথাহনুগমাৎ ॥ 

( «প্রাণশব্দবাচ্যৎ বন্ধ বিজ্ঞেয়ম্‌। কুতঃ ? তথান্থগমাৎ পৌর্বাপর্ষেণ 
পর্ধ্যালোচ্যমানে বাক্যে পদানাং সমুচ্চয়ো বক্ষপ্রতিপাদনপর উপলভ্যতে” )। 

ভাষ্য প্রীণোহস্মীত্যাদিবাক্যে প্ৰাণাদিশব্দবাচ্যঃ  পরমাত্মা 
হিততমন্বাহনন্তত্বাদিধৰ্ম্মাণাং পরমাত্মুপরিগ্রহেহবগমাৎ ॥ 

কৌধীতকী-ত্াঙ্গণোপনিষদের তৃতীয় অধ্যায়ে প্রাণোপাসন৷ বর্ণনে প্রাণ- 
কেই উপান্ত বলিয়া নির্দেশ করা হইয়াছে ; উক্ত স্থলেও প্রাণশব্দ ব্রহ্মবাচক ; 
কারণ, পুর্ব্বাপর এ শ্রুতিবাক্যপকলের আলোচনা দ্বারা ব্ৰহ্মই ও সকল বাক্য 
দ্বার! প্রতিপন্ন হইয়াছেন বলিয়া সিদ্ধান্ত হয়। কারণ, হিততমত্ব, অনস্তত্ 
প্রভৃতি ধর্ম যাহ! পরমাত্ম-বোধক, তাহ৷ এ প্রাণসঙ্বন্ধে শ্ৰুতি উল্লেখ 
করিয়াছেন। 

কৌষীতকী উপ‘নষদের তৃতীয় অধ্যায়ে উল্লিখিত আছে, যে দিবোদাস- 
পুল প্রতর্দন যুদ্ধ ও পুরুষকার প্রদর্শন করিয়া, ইন্দ্রের ধামে গমন করেন, 
এবং ইন্দ্ৰ তংপ্রতি সন্তুষ্ট হইয়া, তীহাকে বর প্রার্থন| করিতে অনুমতি করেন। 


১অঃ ১প| ৩০সু] বেদান্ত-দর্শন | ১৩৭ 
তখন প্রতর্দন বলিলেন,-“ত্বমেব মে বৃণীঘ যং ত্বৎ মনুয্যায় হিততমৎ মন্তসে”। 
মন্তুম্যোর পক্ষে যাহা হিততম বলিয়া আপনি মনে করেন, সেই বর আপনি 
মামাকে প্রদান করুন। তৎপরে ইন্দ্র বলিলেন, “মামেব বিজানীহেত- 
দেবাহং মনুষ্যার হিততমং মন্যে” । আমার স্বরূপ জ্ঞাত হও, ইহাই মনুষ্যের 
পক্ষে হিততম বলিয়া আমি বিবেচনা করি। প্রাণোহস্থি প্রজ্ঞাত্বা তৎ 
মামায়ুরমৃতমিত্যুপ।স্ম্ব’। আমি প্রাণ, আমি প্রজ্ঞাত্মা, আমাকে আয়ঃ 
এবং অমৃত জানিয়া উপাসনা কর; “প্রাণেন স্োবামুক্ষিল্োকে অমৃতত্ব- 
মাপ্নোতি” প্রাণ কর্তৃকই পরলোকে জীব অমৃতত্ব লাভ করে। এই ইন্দ্ৰ- 
প্রতদ্দন-স:বাদে সর্বশেষে উক্ত হইয়াছে--“স এষ প্রাণ এব প্রজ্ঞাত্মানন্দোহ- 
জরোহমৃতঃ”। সেই এই প্রাণই প্রজ্ঞাত্মা, আনন্দ, অজর ও অমৃত ৷ কিন্তু 
ব্ৰহ্মপ্ৰাপ্তিই জীবের পক্ষে হিততম ; অজরত্ব, অমৃতত্ব প্রভৃতি ধৰ্ম্ম প্ৰাণবায়ুর 
নাই, এবং মুখ্য-প্ৰাণেরও নাই ; অজরত্ব, অমৃতত্ব প্রভৃতি বাক্য বন্ধসদ্বন্ধেই 
শ্ৰুতি উল্লেখ করিয়াছেন; কারণ, তীহারই এই সকল ধৰ্ম্ম ; সুতরাং এই 
সফল ধৰ্ম্ম এবং ব্ৰহ্মপ্ৰাপ্তির়্প মোক্ষই মনুত্যের পক্ষে হিততম হওয়ায়, উক্ত 
শ্ৰুতিতে :উপ-স্তরূপে যে “শ্রাণ” উপদষ্ট হইয়াছেন, সেই “প্রাণ” শব্দ 
বারা ব্রঙ্গকেই:লক্ষ্য করা হইয়াছে :বুঝিতে হইবে । 

৯ম অঃ ১.পাদ ৩০সুত্র। ন বক্ত,রাক্মোপদেশাদিতি দেদধ্যাত্মসম্বন্ধ- 
ভূমাহৃস্মন্‌ ॥ 

ভাষ্য ।--প্রাণাদিশব্দবাচ্যং ব্ৰহ্ম ন ভবতি, কুতঃ ? “মামেব 
বিজানীহি” ইতি বক্ত্ৃম্বরূপাভিন্নোপদেশাদিতিচেৎ (যদি আশঙ্ক্যতে, সা 
অনুপপন্না ; কুতঃ ? ) অস্মিন্‌ প্রকরণে পরমাত্মসম্বন্ধস্ত৷ বাহুল্যমস্তাতঃ 
প্রাণ্ন্দ্ৰোদিপদাৰ্থঃ পরমাত্মৈব। 

যদি বল, ব্ৰহ্ম প্রাণাদিশব্দ-বাঁচ্য নহেন; কারণ বক্তা ইন্দ্ৰ “মামেব 


১৩৮ বেদান্ত-দর্শন । [১অঃ ১পা ৩১নু 


বিজানীহি” (আমাকেই অবগত হও, ইহাই মনুষ্যের পক্ষে হিততম) ইত্যাদি 
বাক্যে স্বীয় স্বরূপই উপাশ্তরূপে অবগত হইবার বিষয় উপদেশ করিয়াছেন 
বলিয়া অনুমিত হয়, তাহা! নহে; কারণ এই অধ্যায়ে পরমাত্মবিষয়ে উপদেশ 
বহুল-পরিমাণে আছে। মাতৃ-পিউ-বধাদি পাপ কিছুই ইন্দের উপাদককে 
স্পর্শ করে না, সেই প্রাণোপানক সাধু কর্ণ করিয়া বৃদ্ধিপ্ৰাপ্ত, এবং অসাধু 
কৰ্ম্ম করিয়া ক্ষয়প্ৰাপ্ত হয়েন ন! সেই প্রাণই লোকসকলকে সাধু এবং অসাধু 
কর্ম করাইয়া উদ্দ এবং অধোঁলৌকসকলে প্রেরণ করেন ইত্যাদি বাক্য 
কেবল সামান্তপ্ৰাণসম্বন্ধে ব্যবহৃত হইয়াছে বলিয়া কখনই সিদ্ধান্ত হইতে পারে 
না; অতএব উক্ত স্থলে প্রাণ ইন্দ্ৰ ইত্যাদি শব্দের বাচ্য ব্ৰহ্ম । 


১ম অঃ ১পাদ ৩১সুত্র। শাস্তদৃষ্ট্যা তুপদেশো বামদেববৎ ॥ 
( শাস্তদৃষ্্য৷--তু--'উপদেশঃ ;--ব|মদেববতৎ )। 

_ ভাষ্য - ইন্ট্রোহি সৰ্ববস্ত ভ্ৰহ্মাত্মকত্বমবধাধ্য “মামেব বিজা- 
নীহি”-তি শাস্তৰদৃষ্য্য৷ যুক্তমুক্তবান্‌। তত্র কঃ শোকঃ কো! মোহ 
একত্বমনুপশ্যত” ইত্যাদি শাস্ত্ৰম্‌, যথা “অহং মনুরভবং সূৰ্য্য্চ” ইতি 
বামদের উক্তবান্‌, তদ্বং । 

ব্যাখ্যা ঃ--“যিনি সকলকে এক ব্ৰহ্ধৱপে দর্শন করেন, তাহার শোক 
অথবা মোহ নাই” ইতাাদি:শ্রুতিবাঁক্যে আপনাকে ব্রহ্মরূপে ভাবনার উল্লেখ 
আছে। বৃহদারণ্যক শ্রুতি ইহাঁও উল্লেখ করিয়াছেন যে, বামদের খবি 
পরগাম্মতত্ব জানিবার পর বলিয়াছিলেন ও জানিয়াছিলেন যে “আমিই মনু, 
আমিই সূর্য্য” ইত্যাদি। এতং শাস্ত্ৰীয় দৃষ্টান্তে ইঞ্জও আপনার এবং বিশ্বের 
পরমান্মত্ব চিন্তা করিয়া এইরূপ বলিয়াছিলেন যে, “মামেব বিজানীহি” তঁ!হ'র 
এই উক্তি বামদেবের উক্তিসদৃূশই বুঝিতে হইবে । অতএব তাঁহার এই 
উক্তি সঙ্গত। 


১অঃ ১প|.৩২সূু. ]  বেদান্ত-দৰ্শন। ১৩৯ 


১ম অঃ ১পাদ ৩২ স্ত্র। জীবমুখ্য প্রাণলিঙ্গানেতি চেন্নোপাসা- 
ত্রৈবিধ্যাদাশ্রিতত্বাদিহ তদ্যোগাৎ ॥ 

(জীব-মুখ্যপ্ৰাণ-লিঙ্গাৎ-ন, ইতি চেৎ, ন; উপাসাত্তৈবিধ্যাৎ-আশিতত্বাং- 
ইহ তদ্যোগাৎ। ইন্্র-প্রতর্দনসংবাদে জীবলিলগন্ত (ধৰ্ম্মন্ত ) মুখ্যপ্ৰাণলিঙ্গন্ত 
চ.দৰ্শনাৎ, ন ব্ৰহ্ম ত্মিন্‌ ক্রুতৌ উপদিষ্ট ইতি চেৎ ; তন্ন। কুতঃ ? ব্ৰহ্ধোপ৷- 
সনায়াঃ ত্রৈবিধ্যং সৰ্ব্বশ্টুতিযু উক্তত্বাৎ; অন্তত্ৰাপি জিবিধধন্মেণ ব্ৰহ্মণ 
উপাসনম্‌ আশিতম্‌ ; অৱাপি তদ্‌ যোজ্যতে ; তম্মাৎ ব্ৰহ্ম এব প্রতিপন্নঃ )। 

কৌষীতকী উপনিষদের তৃতীয় অধ্যায়ে ইন্দ্র-প্রতর্দন-সংবাদে উক্ত 
আছে, যে ইন্দ্র তাঁহাকে উপান্তরূপে জানিতে উপদেশ করিয়া তাহার নিজ 
সম্বন্ধে বলিয়াছিলেন, “ত্রিণীর্ষাণৎ ত্বাষ্্রমহন্” আমিই ত্রিশীর্ষকে ও ত্বষ্ট - 
পুত্রকে বিনাশ করিয়া ছিলাম ইত্যাদি ৷ এই বাকা দ্বার! স্পষ্টই দেখা যায় 
যে, তিনি আপনাকে জীবরূপেই উপাস্ত বলিয়াছেন; কারণ জীবরূপেই 
তিনি ত্রিশীর্ষ প্রভৃতির বধসাধন করিয়াছিলেন। আরও দেখ! যায় 
যে, তিনি বলিয়াছেন_-“ন কাচং বিজিজ্ঞাসীত। বক্তারং বিদ্যাৎ ?” বাকাকে 
জানিবার প্রয়োজন নাই, যিনি বক্তা তাঁহাকেই জান। এই বাক্য 
বাগিন্দিয়ের অধ্যক্ষ শরীরস্থ জীবকেই জানিবার উপদেশ করিয়াছেন ৷ 
সুতরাং এই ইন্রপ্রতর্দনসংবাদে যে ইন্দ্রকে উপাস্তরূপে নির্দেশ কর! 
হইয়াছে, সেই ইন্দ্রকে উক্ত জীবসাধারণ লিঙ্গ (ধৰ্ম্ম) দ্বারা জীবরূগী 
ইন্দ্ৰ বলিয়াই বুঝ! উচিত। এবঞ্ এ সংবাদে উপাশ্তরূপে নিদিষ্ট প্রাণের 
যে সকল লিঙ্গ কথিত হইয়াছে, তন্বারা মুখ্য প্রণই লক্ষিত হইয়াছে বলিয়া 
বোধ হর; কারণ, ও সংবাদে উক্ত আছে যে, প্রাণই শরীরকে রক্ষা করে, 
ও উত্থাপিত করে; যথা--“অস্মিন্‌ শরীরে প্রাণো বসতি তাঁবদীযুঃ” এই 
শুরীরে যাবকাল প্রাণ থাকে, তাবৎকালই আয়ুঃ ইত্যাঁদি। কিন্তু এই 
সকল মুখ্য প্রাণের কাৰ্য্য; অতএব উক্ত শ্রুতিতে কথিত উক্ত জীববোধক- 


১৪০ বেদান্ত-দর্শন। [১অঃ ১পা ৩২নু 


বাক্য ও মুখ্যপ্রাণবো ধকবাক্যদ্বারা জীবরূপী ইন্দ্ৰ মুখ্যপ্রাণই উপাস্তরূপে 
উপদিষ্ট হইয়াছে বলিয়া সিদ্ধান্ত হয়; ব্ৰহ্ম যে ও “ইন্দ্র” ও “প্রাণ” শব্দের 
বাচ্য, ইহা প্রতিপন্ন হয় না। যদি এইরূপ আপত্তি কর! হয়, তবে সেই আপত্তি 
সঙ্গত নহে; কারণ, ব্রন্মোপাসনার ত্রিবিধত্ব আছে, ইহা শ্রত্যন্তরেও উল্লিখিত 
আছে। এই স্থলেও তদনুসারে একই ব্রঙ্গের এই ত্ৰিবিধ উপাসনা উল্লিখিত 
হইয়াছে । 

_ভাষ্য।--“ন বাচং বিজিজ্ঞাসীত বক্তারং বিগ্ভাৎ” পক্রিশীধাণং 
স্বাষ্ট্ৰমহন্নিত্যাদি জীবলিঙ্গাৎ”, “প্রাণ এব প্রজ্ঞাত্মেদং শরীরং 
পরিগৃহোখাপয়তী”-তি মুখ্যপ্রাণলিঙ্গাচ্চ নাত্র ব্রহ্দপরিগ্রহ ইতি চেন্ন 
উপাসকতারতম্যেন ব্ৰহ্মোপাসনায়াস্তৈবিধ্যাজ্জীবৰৰ্গান্তধ্যামিত্বেন 
প্রাণান্তচেতনান্তধ্যামিত্বেন তদুভয়বিলক্ষণেন চান্ত্রাশ্রিতত্বাদিহাপি 
তদ্যোগীাৎ । 

অন্তার্থ £- “ন বাচং বিজিজ্ঞাসীত বক্তারং বিপ্বাৎ” “ত্ৰিণীষাণৎত্ব৷ষ্ীমহন্‌” 
ইত্যাদি জীবধন্ম-প্রতিপাদক বাক্য এবং “প্রাণ এব প্রজ্ঞাত্মেদৎ শরীরং 
পরিগৃহোখাপয়তি” ইত্যাদি মুখ্যপ্রাণধর্ণ-প্রতিপাদক বাক্যসকল (যাহা 
ইন্দপ্রতর্দন-সংবাদে উল্লিখিত হইয়'ছে ) তন্বারা দেখা যায় যে, উক্ত সংবাদে 
উপান্তরূপে ব্রহ্ম পরিগৃহীত হরেন নাই : এইরূপ আশঙ্কা হইলে বলিতেছি, 
থে তাহা প্রকৃত নহে। উপাসকের অধিকারবিষয়ে তারতম্য হেতু ব্রহ্গোপাসনা 
ত্ৰিবিধ £-_জীববর্গের অন্তর্য্যামিরূপে, প্রাণাদি অচেতন পদার্থের অন্তৰ্ধ্য৷গি- 
কূপে, এবং তছুভয় ব্যতিরিক্তরূপে, এই ত্রিবিধরূপে ব্ৰহ্মোপাসন| অন্তত্র 
শ্রুতিতেও আশ্রিত (অবলম্বিত ) হইয়াছে; তদ্রপ এই শ্রুতিতেও এই 
ব্রিবিধত্ব উপদিষ্ট হইয়াছে ; অতএব ব্ৰহ্মই এ স্থলে ইন্দ্র ও প্রাণ-শব্দের বাচ্য ৷ 

এই স্তরের রামানুজভায়াও নিম্বাৰ্কভাষ্যের অনুরূপ । শাঙ্কৱভাষ্যে অন্য 


১অঃ ১পা ৩২সূ ] বেদান্ত-দর্শন । ১৪১ 


একপ্রকার ব্যাখ্যা প্রথমে উল্লিখিত হইয়াছে; অবশেষে নিশ্বার্কভাখ্যাহ্রূপই 
ব্যাখ্যা শঙ্করাচার্য্য ও অনুমোদন করিয়াছেন । শাঙ্করভায়্যের কিয়দংশ নিয়ে 
উদ্ধৃত হইল £-_ 

“ন ব্ৰহ্মবাক্যেহপি জীবমৃখ্যপ্রাণলিঙ্গ, বিরুধাতে।  কথম্‌? উপাসা- 
বৈবিধ্যাৎ; তিবিধমিহ ব্ৰহ্মণ উপাসনং বিবঙ্গিতম্ন_ প্রাণধর্েণি, প্রজ্ঞা- 
ধৰ্ম্মেণ, স্বধর্দেণ চ। “তত্ৰায্তরমৃতমিত্যূপ।সৃস্ব আযুঃ প্রাণ ইতি”, “ইদং 
শরীরং পরিগৃহ্োথাপয়তি তন্মাদেতদেবোক্থমুপাসীত” ইতি চ প্রাণধৰ্ম্ম৷ | 
-**পপ্রজ্ঞয়া বাচং সমাকহ বাঁচা সৰ্ব্বাণি নামান্তাপ্পোতি” ইত্যাদিঃ প্রজ্ঞাধনুর্ি। 
...“স এষ প্রাণএব প্রজ্ঞাত্মা” ইত্যাদিত্র্ধর্শঃ । তন্মাদূৰঙ্গণ এবৈতছু- 
পাধিদ্বয়ধৰ্ম্মেণ স্বধৰ্ম্মেণ চৈকমুপাঁসনং ত্রিবিধং বিবঙ্ষিতম্‌। অন্ত্রাপি মনোময়ঃ 
প্রাণশরীর ইত্যাদাবুপাধিধৰ্ম্মেন ব্ৰহ্মণ উপীসনমাশ্রিতম্। ইহাপি তদ- 
ফোজ/তে। বাক্যশ্তেপিক্রমোপসংহারাভ্যামেকার্থত্বাবগমাৎ্ প্রাণপ্রজ্ঞাব্রক্ষ- 
লিঙ্গাবগমাচ্চ । তন্মাদ্‌ ব্রহ্মবাক্যমেতদিতিসিদ্ধম্‌।» 

অস্তাৰ্থঃ-- শ্ৰুতিবাক্যের ব্ৰহ্মপরত| যাহ| উক্ত হইয়াছে, তাহা জীবধর্ম্ের 
ও মুখ্য প্রাণবর্থের উল্লেখদ্বারা বাধিত হয় না; জীব ও মুখ্যপ্রাণবোধক 
বাকাসকল তদ্িরুদ্ধ নহে । কারণ, এক্ষোপাসনার ত্তিবিধত্ব আছে; এই 
ইন্দপ্ৰতৰ্ছন-সংবাদে বন্ধের ত্রিবিধ উপাসনা বিবৃত হইয়াছে--প্রাণধৰ্দে 
উপাসনা, প্রজ্ঞাধর্ম্মে উপাসনা এবং স্বধর্ম্মে উপাসনা । “তত্ৰায়ুরমৃতমিত্যু- 
পাসস্ম্ব, আরুঃ প্রাণ’ ইতি “ইদং শরীরং পরিগৃহোখাপয়তি” “তস্মা- 
দেতাদেবোক্থমুপাসীত” ইত্যাদি বাক্যে প্রাণধর্ম্ম উল্লিখিত হইয়াছে ।... 
“প্ৰজ্ঞয়| বাঁচং সমারুহ্থ” ইত্যাদি বাক্যে প্রজ্ঞাধৰ্ম্ম উল্লিখিত হইয়াছে ৷ 
“ন এষ প্রাণএব প্রজ্ঞাত্মা” ইত্যাদি বাক্যে ব্ৰহ্মধৰ্ম্ম উক্ত হইয়াছে। অতএব 
এই উপাধিহয়ধৰ্ম্ম (প্ৰজ্ঞা প্রাণরূপ উপাধিদ্বরাত্মক ধৰ্ম্ম) ও স্বধৰ্ম্ম দ্বার! 
ব্ৰহ্মেই এক উপাসনা ত্রিবিধরূপে উক্ত হইয়াছে। অন্তত্ৰও শ্ৰুতিতে 


১৪২ বেদান্ত-দর্শন।  [১মঃ ১পা ৩২সু 


মনোময় ও প্রাণময় শরীর ইত্যাদি উপাধি ধর্মে প্রন্মের উপাসনা কথিত 

হইয়ীছে। (ছান্দোগ্য )। বাক্যের আরম্ভ ও শেষ দ্বারা একই অর্থ 

প্রতিপন্ন হয়, তদ্ধেতু, এবং প্রাণ প্রজ্ঞা ও ব্রহ্ম এই তিনেরই ধৰ্ম উপদিষ্ট 

হওয়ায়, এইস্থলেও তাহা যোজন! করা উচিত । অতএব ব্ৰহ্মই যে | ইন্দৰ ও 
প্রাণ শব্দের বাচ্য, তাহ| সিদ্ধ হয়। 

অন্তত্র শ্ৰুতিতে ব্ৰহ্মোপাপনার যে ত্রিবিধত্ব প্রদর্শিত আছে, তাহা! 
নিশ্বার্কশিষ্য শ্রীশ্রীনিবাসাচাধ্যকৃত বেদান্তকৌন্তভ-নামক ব্যাখ্যানে উত্তমরূপে 
প্রদণিত হইয়াছে, তাহা নিয়ে প্রদর্শিত হইল। তৈত্তিরীর শ্রত্যুক্ত এন্ধো- 
পাসনাবিষয়ক বাক্যসকল পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে, তংপ্রতি লক্ষ্য করিয়। 
শ্রীত্রীনিবাসাচার্ধ্য বলিতেছেন £--- 

“সত্যং জ্ঞানমনন্তৎ ব্ৰহ্ম, আনন্দে ব্রচ্গেতিম্বরূপেণ উপাস্তত্বম্‌। তৎস্থষ্ট | 
তদেবানুপ্ৰাবিশৎত, তদন্রপ্রবিশ্ত সচ্চ ত্যচ্চাভবত। নিকুক্তং চানিরুক্তং চ 
নিলয়নঞ্চানিলরনঞ্চ বিজ্ঞানঞ্চাবিজ্ঞানং চেত্যাদিষু চিদচিদন্তরাত্মতয়| চ 
তন্তোপান্তত্বম্‌ ।” 

অন্ার্থ৮_তৈত্তিরীয় শ্রুতিতে “সত্যং জ্ঞানমনন্তং ব্ৰহ্ম" “আনন্দে। বন্ধ” 
এই সকল বাক্য ব্ৰঙ্গের স্বরূপে উপাসনাব্যঞ্জক, (এই সকল বাক্য 
ব্ৰহ্ধের বিশ্বাতীত স্বরূপ বর্ণনা করিয়াছেন ) এবংবিধ স্বরূপের ধ্যান ব্রহ্ধো- 
পাসনার এক অঙ্গ। “তংস্থষ্ট]! তদেবান্ধপ্রাবিশৎ তদন্থুপ্রবিগ্ত সচ্চ ত্যচ্চা- 
ভব নিক্লক্তঞ্চানিরুক্তঞ্চ নিলয়নঞ্চানিলয়নঞ্চ বিজ্ঞানধ্চাবিজ্ঞানঞ্চ” ইত্যাদি 
বাক্যে চেতন ও অচেতনাত্মক বিশ্বের অন্তরাত্মারূপে, এবং সর্বাত্মকরূপে 
বন্ধের উপাসনার বিধান করা হইয়াছে । ( এইরূপে বরহ্মোপাদনার ব্ৰিবিধত্ 
সর্বত্রই শ্ৰুতিতে দৃষ্ট হয় )। 

ইতি প্রাণেন্দাধিকরণম্‌। 


সতী 


১অঃ ১পা ৩২সু ]  বেদান্ত-দৰ্শন। ১৪৩ 


ব্রহ্মহ্কত্রের প্রথম অধ্যায়ের প্রথমপাদ ব্যাখ্যাত হইল; ইহার দ্বিতীয় 
হইতে ২০শ সুত্ৰ পর্য্যন্ত ব্যাখ্যানে ইহা প্ৰদৰ্শিত হইয়াছে যে, ব্ৰহ্মবিষয়ক 
শ্রুতিসকলের বিচার দ্বারা শ্রীভগবান্‌ বেদব্যাস প্রতিপন্ন করিয়াছেন 
যে, চেতনাচেতন চরাচর বিশ্ব ব্ৰহ্ম হইতে উৎপত্তি স্থিতি ও লয়প্রাপ্ত হয়; 
এবং এই বিশ্ব ব্ৰহ্মেই প্ৰতিষ্ঠিত, তীঁহারই একাংশস্বরূপ ; ব্ৰহ্ম এই বিশ্ব 
হইতে অতীতরূপেও আছেন, সেই অতীতরূপই তাঁহার স্বরূপ বলিয়া উক্ত 
হয়, এই অতীতরূপে তিনি নিত্য সৰ্ব্বজ্ঞ ও সর্বশক্তিমান) এবঞ্চ এ 
অতীতরূপে চেতনাচেতন সমগ্র বিশ্ব__সর্বববিধি গুণ, সৰ্ব্ববিধ শক্তি, 
সৰ্ব্ববিধ কাৰ্য্য, তাহার স্বরূপতূক্ত হওয়াতে গুণ ও গুণী বলিয়া তদবস্থায় 
কোন ভেদ নাই; অতএব স্বরূপে তিনি পুর্ণাদ্বৈত, গুণাতীত, নিত্য- 
মুক্ত শুদ্ধ অপাপবিদ্ধ-স্বভাৰ ৷ পরন্ত জগতের স্ষ্টি, স্থিতি, লয়-ব্যাপারও 
তাহার নিত্যধৰ্ম্ম, ইহা আকস্মিক নহে; ইহা নিত্যই তাহার অঙ্গীভূত; 
অতএব তিনি সশক্তিক-সগুণও বটেন। সুতরাং তাহার সম্পূর্ণ স্বরূপের 
প্রতি লক্ষ্য করিলে, তিনি নিপুণ ও সগুণ এই উভয়রূপী বলিয়া উপপন্ন 
হয়েন। 

ব্ৰহ্মোপাসনাবিষয়ক যে সকল সুত্র এই পাদে শ্রীভগবান্‌ বেদব্যাস 
সন্নিবেশিত করিয়াছেন, তংসমস্ত উপসংহ'র করিয়া, সর্বশেষ স্থত্রে 
ব্ৰহ্মোপাসনার ত্রিবিধত্ব তিনি স্পষ্টাক্ষরে স্থাপন করিয়াছেন। তাঁহাকে 
চেতনাচেতন সকলের মন্তর্ধ্যামী ও নিয়ন্ত রূপে চিন্তন প্রথমাঙ্গ ; সৰ্ব্বাত্মক- 
রূপে চিন্তন দ্বিতীয় অঙ্গ, এবং তদুভয়াতীতরূপে চিন্তন তাঁহার উপাসনার 
তৃতীয় অঙ্গ ; এই ত্ৰিবিধ অঙ্গে ব্রন্ষোপাসনা পূর্ণ। উক্ত সূত্রের পূর্বোদ্ধত 
ব্যাখ্যানে শ্রীমচ্ছঙ্করাচার্যও বলিয়াছেন “ব্রহ্মণ......একমুপাসনং ত্রিবিধং 
বিবক্ষিতম্” ব্রহ্মের একই উপাসনার ত্ৰিবিধ অঙ্গ। সুর্যোপাসনাতে 
সূর্যের জ্যোতিৰ্ম্ময় পিণ্ড ও প্রকাশাদি শক্তি, এবং তন্নিহিত জীবচৈতন্ত, 


১৪৪ বেদান্ত-দৰ্শন। [১অঃ ১পা ৩২নু 


এবং এতছুভয় হইতে অতীত সৰ্ব্বজ্ঞ সর্বশক্তিমান নিত্যাশুদ্ধ ব্রহ্মরূপ, 
এই ত্রিতয় এক ব্রক্গবুদ্ধিতে উপাসনা করিবে । এইরূপ উপাসনা দ্বার! 
সাধক অমুতত্ব লাভ করেন, ইহাই শ্রুতির উপদেশ । ছন্দের মধ্যে শ্রেষ্ট 
গারবী; অতএব গায়ত্রীকেও এইরূপ ব্ৰহ্মবুদ্ধিতেই উপাসনা! করিবে। 
গায়ত্রীর পৃথিব্যাদি পাদ সমস্তই ব্ৰহ্ম, গায়ত্ৰীনিষ্ঠ পুরুষ ব্ৰহ্ম, এবং সৰ্ব্ব- 
নিয়ন্তা ব্রহ্ম; অতএব গায়ত্রীর উপাসনা ব্ৰহ্মোপাসন| ; তদ্দারা উপাসক 
অমৃতত্ব লাভ করেন; ইহা শ্রুতি স্পষ্টাক্ষরে প্রকাশ করিয়াছেন। দেবত'- 
গণেরও অধিপতি ইন্দ্র; তীহার অপরিসীম শক্তি যাহা! শ্রুতি প্রথমেই 
. ৰর্ণনী করিয়াছেন, তাহা ব্রহ্মেরই উশ্বর্য; এই অপরিসীম শক্তিশালী 
ইন্দ্ৰকে ব্রঙ্গস্বরূপে উপাসনা করিবে । দেহের পরিচালক যে প্রাণ, তা" 
ইন্দ্রেরই মুন্তিবিশেষ ; এই প্রাণ ও ইন্দ্র উভয়কে ব্রহ্ধরূপে উপাসন? 
করিবে। প্রাণ ও ইন্দ্রের মহিম! বর্ণনা দ্বার! ব্রহ্মেরই মহিমা বর্ণনা করা 

হইরাছে। এই মহিমা শ্রবণে ও চিন্তনে মানবচিত্ত স্বভাবতঃ ব্ৰহ্ের 
প্রতি আকৃষ্ট হয়; এইরূপ মহিম! ধাহার, যিনি আমার প্রাণরূপে সমস্ত 
ইক্জিয়বৃন্তির অধিনায়ক, যিনি ইন্দ্ররূপে দুষ্কার্ধ্যকারীর শাসনকর্তা, তিনি 
অবশ্য আমার ভজনীয়। সুতরাং চেতনাচেতন অরিষ্ঠানে ব্ৰহ্গের চিন্তন 
তত্প্রতি প্রেমভক্তিসঞ্চারের অমোঘ উপায়। শ্ৰুতি এই দুই অঙ্গের 
উপদেশের সঙ্গে সঙ্গে পুনরায় বলিয়াছেন, ব্রহ্ম অমৃত, অজর, নিত্য-শুদ্ধ- 

স্বভাব এবং আনন্দময়; অতএব এই ত্ৰিবিধ অঙ্গে ব্রন্মোপাসন পরিপূর্ণ ৷ 

অধিকারিভেদে কাহারও এক অঙ্গে, কাহারও অপর অঙ্গে, কাহারও 

সৰ্বাঙ্গে সাধন প্রতিষ্ঠিত হয় ধাহাদের একাঙ্গেও সাধন আরম্ভ হয়, 

তীহারাও ক্ৰমশঃ সর্ধবাঙ্গসাধনক্ষম হইয়া অমৃতত্ব লাভ করেন। ইহাই 

ভক্তিমাৰ্গ ; এবং এই মার্গই ব্ৰহ্মস্থনে উপদিষ্ট হইয়াছে। জ্ঞানম'ৰ্গের 

সাধনের সহিত ভক্তিমার্গের সাধনের প্রভেদের বিষয় এইক্ষণে বিশেষরূপে 


[১অঃ ১পা ৩২সু  বে্ান্ত-দৰ্শন। ১৪৫ 


উপলব্ধি হইবে ৷ জ্ঞানযোগাবলম্বী সাধক আপনাকে মুক্তস্বভাব ব্ৰহ্ম বলিয়া 
চিন্তা করিবেন, ইহাই জ্ঞানযোগের সার; দৃশ্যমান জগৎ সাংখ্যমতে গুণাত্মক, 
শাঙ্করমতে মায়ামাত্র ; উভয়মতেই তাহা অনাত্মা; সুতরাং বর্জনীয় । অতএব 
তত্প্রতি তীব্র বৈরাগ্যও জ্ঞানযোগের পুষ্টিকর অঙ্গ। সুতরাং এই 
জ্ঞানযোগ পুর্ব্রন্মোপাননার একাংশমাত্ৰ | ভক্তিযোগাবলম্বী সাধকও 
আপনাকে ব্ৰহ্মাংশ বলিয়াই জানেন, এবং তদ্রপই চিন্তা করেন। কিন্তু 
ব্রন্মের সত! উপাসকের সত্তাতেই পৰ্য্যাপ্ত নহে; ব্ৰহ্ম বিভূম্বভাব, উপাসক 
বিভূম্বভাব নহেন, ব্ৰহ্মের অংশমাত্র, এবং ব্ৰহ্গের নিয়তির অধীন; ইহা 
বেদব্যাস পরে বিশেষরূপে প্রমাণিত করিয়াছেন। এবঞ্চ ব্রহ্ম অশেষবিধ 
গুণসম্পন্ন। এতৎ সমস্ত চিন্তা করিয়| ভক্ত ব্রন্গের প্রতি স্বভাবতঃ প্রেম- 
সম্পন্ন হয়েন। এই প্রেমের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভক্তের স্বাতন্ত্য-বিষয়ক 
সংস্কার অচিরকাঁলমধ্যে তিরোহিত হয় । সংসারেও দেখা যার যে, প্রেমই 
পার্থক্যবুদ্ধিলাপের অব্যর্থ উপায়; প্রেমে স্ত্রী পুরুষ এক হয়,_পিতা পুত্র 
এক হয়, বন্ধু ও বন্ধু এক হয়; সম্পূর্ণরূপে ভেদবুদ্ধির লোপই প্রেমের পরা- 
কাষ্ঠা। ব্রন্মের অশেষবিধ গুণচিন্তনে তৎপ্রতি যে প্রেম হয়, তাহারই নাম 
ভক্তি । সুতরাং ভক্তিমার্গের সাধন সরস, জ্ঞানমার্গের সাধন নীরস। 
উপাসনাপ্রণালীর উপদেশ দ্বারাও তরঙ্গের পূৰ্ব্ব-প্ৰতিপন্ন দ্বৈতাদ্বৈতত্বই 
শ্রীভগবান বেদব্যাস সিদ্ধান্ত করিয়াছেন। উপাসনার প্রথম ছুই অঙ্গ ব্ৰহ্বের 
সপ্তণধৰ্ম্মভাপক ; তৃতীয়াঙ্গ গুণাতীত ও জীবাতীত ধৰ্ম্মজ্ঞাপক। ব্ৰহ্ম সপ্তণ, 
অথচ নিগুণ) ব্ৰহ্ম এই দ্বিরূপবিশিষ্ট হওয়াতে, তীহার পুর্ণ উপাসনাও 
সুতরাং উক্ত উভয়ধৰ্ম্মবিশিষ্ট, এবং তাহাই ভগবাম্‌ বেদব্যাস প্রথমপাদের 
শেষস্থত্রে বিজ্ঞাপন করিলেন । 
প্রথমপাদে ব্র্গস্থত্রের উপদিষ্ট সমস্ত বিষয়েরই অবতারণা কর! হইয়াছে । 


জীবতত্ব, জগত্তত্ব, ব্ৰহ্মতত্ব, উপাদনাতত্ব এতৎ সমস্তেরই আভাস এই প্রথম- 
১০ 


১৪৬ বেদান্ত-দৰ্শন। [১অঃ ১পা ৩২সু 
পাদে বেদব্যাস বৰ্ণনা করিয়াছেন। গ্রন্থের অবশিষ্টাংশে শ্ৰুতি, স্থৃতি ও 
যুক্তিতৰ্কদ্বান৷ এই সকল তত্বই বিশেষরূপে বিস্তারিত করা হইয়াছে। 
ইতি বেদাত্তদর্শনে প্রথমাধ্যায়ে প্রথমপাদঃ সমাপ্তঃ ॥ 
ওঁ তৎসৎ। 


[তত মাত 


শ্েদাকুু-দৰ্ল্ন 1 
প্রথম অধ্যায়--'দ্বিতীয়পাদ । 
প্রথমপাদে শ্রুতির ব্ৰহ্মবোধকত| সাধারণভাবে ব্যাখ্যাত হইয়াছে। 
পরন্ত ভিন্ন ভিন্ন প্রকার উপাসনা বর্ণনাতে শ্রুতি নানা স্থানে নানা প্রকার 
বাক্য ব্যবহার করিয়াছেন; তৎসম্বন্ধে আশঙ্কা হইতে পারে ধেঁ, তত্তদ্বাক্যের 
প্রতিপাগ্ ব্ৰহ্ম নহেন' সেই সকল শ্রুতিবাক্য বিচার করিয়া শ্রীভগবান্‌ 
বেদব্যাস এই প্রথমাধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয়পাদে প্রতিপন্ন করিয়াছেন যে, 
ব্ৰহ্মই সেই সকল বাক্যের প্রতিপান্ত । উপনিষৎ ভালরূপ অভ্যস্ত না 
থাকিলে, এই ছুই পাদের সুত্রোক্ত বিচার সম্যক বোধগম্য হয় না; সাধারণতঃ 
এইমাত্র জানিয়া রাখা আবশ্যক যে, উপনিষদে ব্ৰহ্মই উপাপ্ত বলিয়া নিৰ্ণীত 
হইয়াছেন। যত প্রকার উপাসনাপ্রণালী বণিত হইয়াছে, তৎসমস্তেরই লক্ষ্য 
ব্ৰহ্ম; শ্ৰুতি, তাহাকেই নানাবিধ প্রণালীতে নানাবিধ বিভূতি অবলম্বনে উপাস্ত 
বলিয়া অবধারণ করিয়াছেন। শ্রুতিসকল সম্যক উদ্ধৃত করিয়া সকল স্থলে 
সুত্রের ব্যাখ্যা করিতে হইলে, এই গ্রন্থের কলেবর অত্যন্ত বন্ধিত হইয়া যায় ; 
তন্নিমিন্ত শ্রুতিসকলের কিয়দংশমাত্র স্থানে স্থানে উদ্ধত করিয়া, সুত্রার্থ 
ব্যাখ্যা করিতে প্রবৃত্ত হওয়া যাইতেছে । 
পরন্ত ব্রহ্মের সগুণত্ব যে বেদব্যাদের স্থির সিদ্ধান্ত,__তীহার নিরবচ্ছিন্ন 
নিগুণত্ব যে তাঁহার সিদ্ধান্ত নহে, তাহা প্রদর্শন করিবার নিমিত্ত প্রথম 
অধ্যায়ের প্রথমপাদের বিচারের ফল শাঙ্করভাঁষ্যে দ্বিতীয়পাদের প্রারস্তে 
যেরূপে উক্ত হইয়াছে, তাহ| এই স্থলে উদ্ধ ত করা যাইতেছে £_. 
“প্রথমপাদে জন্মাগ্বন্ত যত ইত্যাকা শাদেঃ সমস্তপ্ত জগতে জন্মাদিকারণৎ 
ব্ৰন্ধেত্যুক্ম্‌। তন্ত সমস্তজগৎকারণন্ত ব্ৰহ্মণে| ব্যাপিত্বং নিত্যত্বং সৰ্ব্বজ্ঞত্বং 


১3৮ বেদান্ত-দৰ্শন। [১অঃ ২পা ১সূ 


সর্ব্বাত্মকত্বমিত্যেবপ্জাতীয়কো ধৰ্ম্ম উক্ত এব ভবতি । অর্থীন্তরপ্রসিদ্ধানাৎ 
কেযাঞ্চিচ্ব্দানাং ব্ৰহ্মবিষয়ত্বে হেতুপ্রতিপাঁদনেন কানিচিদ্বাক্যানি সন্দিহ- 
মানানি ব্ৰহ্মপরতয়| নির্ণীতানি 1” 

অস্তার্থ £---প্ৰথমপাদে- a যতঃ”. স্ুত্রদ্ধারা আকাশাদি সমস্ত 
জগতের কারণ যে ব্রহ্ম, তাহ| উক্ত হইয়াছে। সমস্তজগৎকারণ ব্রন্মের সৰ্ব্ব- 
ব্যাপিত্ব, নিত্যত্ব, ৰল সৰ্ব্বাত্মকত্ব প্রভৃতি জাতীয় ধৰ্ম্ম থাকাও উক্ত 
হইয়াছে। শ্রত্যক্ত কোন কোন শব্দ যাহার অন্ত অর্থে প্রয়োগ প্ৰসিদ্ধি 
আছে, সেই সকল শব্দের উক্ত শ্রুতিসকলে ব্ৰহ্ম-অৰ্থে প্রয়োগ হওয়া, এবং 
সন্দিদধার্থ কোন কোন শ্ৰুতিবাক্যের ব্ৰহ্মপ্ৰতিপাদকতা, হেতুগ দর্শন পূৰ্ব্বক 
নির্দেশ করা হইয়াছে” । 

অতএব শঙ্করাচার্য্ের ব্যাখ্যান্গসারেও ইহ! সিদ্ধান্ত হইল যে, বেদব্যাস 
রঙ্গের সৰ্ব্বশক্তিমত্তা, সৰ্ব্বব্যাপিত্ব, সৰ্্বাত্মকত্ব প্রভৃতি ধৰ্ম্ম প্রথমপা [দে উপদেশ 
করিয়াছেন। দ্বিতীয় পাঁদের প্রথম ভাগেই বেদব্যাস ব্ৰহ্ধের সত্যসংকল্পাদি 
গুণও প্রদর্শন করিয়াছেন; অতএব তাহাকে নিরবচ্ছিন্ন নিশুণ ও নিঃশক্তিক 
বলিয়া সিদ্ধান্ত করা যে বেদব্যাসের ও শ্রুতির অভিপ্রেত নয়, ইহ্‌! অস্বীকার 
কর! অসম্ভব । 

১ম অঃ ২য় পা ১ম হুত্ৰ। সর্বত্র প্রসিদ্ধোপদেশাৎ। 


“ভাষা £--“সৰ্ববং খন্বিদং ব্ৰহ্ম তজ্জলানিতি শান্ত উপাসীত” 
ইত্যুপক্ৰম্য শরয়তে “মনোময়ঃপ্রাণশরীর” ইতি । অত্র মনোময়ত্ে- 
নোপাম্তঃ সর্ববকারণভূতঃ, পরমাত্মা গৃহতে ন প্ৰত্যগাত্ম৷ ; কৃতঃ ? 
সৰ্ব্বেষু বেদান্তেযু প্রসিদ্ধন্ত পরমাত্মনএব পূর্ববত্র সর্ববং খন্ধিনং 

ব্ৰহ্মেত্যাদ্যুপদেশাৎ ॥৮ 
শাঙ্কর ভাষ্য £--ছান্দোগ্যে ইদমান্ীয়তে ‘সৰ্ব্বং খন্বিদং ব্ৰহ্ম, 


১অঃ ২পী ১সু ] বেদান্ত-দর্শন | ১৪৯ 


তজ্জলানিতি শান্ত উপাসীত। অথ খলু ক্ৰতুময়ঃ পুরুষো, যথা ক্ৰেতু- 
রস্মিল্লোকে পুরুষে। ভবতি, তথেতঃ প্রেত্য ভবতি; স ক্রতুং 
কুবৰ্বাত ॥১॥ মনোময়ঃ প্রাণশরীরোভারূপঃ” ইত্যাদি। তত্ৰ সংশয়ঃ 
কিমিহ মনোময়ত্বাদিভিধ"ৰ্লম্মৈঃ শারীর আত্মোপাস্তাত্বেনোপদিশ্যত আহো- 
স্বিদ্‌ ব্ৰহ্মেতি। কিন্তাবৎ প্রাপ্তম্‌ ? শারীর ইতি।...ইত্যেবং প্রাপ্ডে 
ক্ৰমঃ--পরমেব ত্রন্মেহ...উপাস্তম্‌। কুতঃ৮ সর্বব্র প্রসিদ্ধোপ- 
দেশাৎ যং সৰ্ব্বেষু বোন্তেষু প্রসিদ্ধং ব্ৰহ্ম, ত্রহ্মশব্দস্ত চালম্বনং 
জগণকারণম্‌, ইহ চ সৰ্ব্বং খন্বিদং ব্ৰহ্মেতি বাক্যোপক্রমে শ্ৰুতঃ, 
তদেব মনোময়ত্বাদিধৰ্ম্মবিশিষ্টমুপদিশ্যাত ইতি যুক্তম্‌।” 


অস্তাৰ্থ £--ছান্দোগ্য উপনিষদে (৩য় অঃ ১৪শ খঃ ) এইরূপ উক্তি 
আছে, যথা “এত সমস্তই ব্ৰহ্ম; এতৎ সমস্ত তজ্জ (তাহা হইতে জাত 
হয়), তল্ল (তাহাতে লয় প্রাপ্ত হয় ), তদন্‌ (তীহাতে স্থিতি করে, 'তত্- 
কর্তৃক পরিচালিত হয় )। ইহা জানিয়! শান্ত ( অর্থাৎ কামক্রোধাদি বিকার- 
বৰ্জ্জিত ও আত্মপরবুদ্ধিবিরহিত ) হইয়া উপাসনা করিবে । এবঞ্চ পুরুষ 
ক্রতুময় হয় (পুরুষ ধ্যেয়গুণবিশিষ্ট হয়; ক্রু -উপাসনা, ধ্যান। ); 
ইহলোকে পুরুষ যেরূপ ক্ৰতুসম্পন্ন হরেন, ইহলোক হইতে গমন করিয়া 
তিনি সেই প্রকার রূপ প্রাপ্ত হয়েন। অতএব পুরুষ ক্রতু করিবে। মনো- 
মর প্রাণশরীর জ্যোতীরূপ ধ্যান করিবে”। এইস্থলে এই সংশয় উপস্থিত 
হয় যে, শ্রুতি কি মনোময়ত্বাদি ধৰ্ম্মবিশিষ্ঠ শরীরস্থ জীবাত্মারই উপাসনার 
উপদেশ করিয়াছেন, অথবা ব্ৰহ্মই উপাসনার উপদেশ করিয়াছেন। 
প্রথমে মনে হয়, শারীর জীবাত্মারই উপাসনার উপদেশ হইয়াছে । এইরূপ 
'আশঙ্ক। হইলে, তছুত্তরে আমরা বলি, পরমব্ৰহ্মই মনোময়ত্বাদিধৰ্ম্মের দ্বারা 
উপান্তরূপে অবধারিত হইয়াছেন। কারণ--“সৰ্ব্বত্ৰ প্রসিদ্ধোপদেশাত”। = 


১৫০ বেদান্ত-দর্শন। [১অঃ ২পা ২সু 


সমস্ত বেদান্তে ব্ৰহ্মশব্দের বাচ্য জগত্কারণ বলিয়া যে ব্ৰহ্ম প্রসিদ্ধ 
আছেন, এই স্থলে বাক্যের প্রারস্তভাগে “সর্ব খহিদং ব্ৰহ্ম" বাক্যে সেই 
ব্ৰহ্মই উল্লিখিত হইয়াছেন ; অতএব তিনিই যে মনোময়ত্বাদি-ধৰ্ম্মবিশিষ্টৱূপে 

উপদিষ্ট হইয়াছেন, ইহাই সঙ্গত মীমাংসা ৷ 

১ম অঃ হয় পা ২য় সূত্র । বিবক্ষিতগুণেপপত্তেশ্চ । 

ভাষ্য £--“‘মনোময়ঃ প্রাণশরীরোভারূপঃ সত্যসঙ্কল্প” ইত্যাদীনাং 
বিবক্ষিতানাং মনোময়ত্ব-সত্যসঙ্কল্লত্বাদীনাং গুণানাং ব্ৰহ্মণ্যেবোপ- 
পত্তেশ্চ ॥ 

শীঙ্করভাষ্যে উক্ত হইয়াছে £--“তদিহ যে বিবক্ষিতা গুণা 
উপাসনায়ামুপাদেয়ত্বেনোপদিষ্টাঃ সত্যসন্কল্পপ্রভৃতয়ঃ, তে পরম্মিন্‌ 
রহ্ষণ্যপপদ্ভন্তে ৷  সতাসঙবল্পতবং হি স্থষ্টিস্থিতিসংহারৈরপ্রতিবন্ধ- 
শক্তিত্বাৎ পরমাত্মনোহবকল্প্যতে । পরমাত্মগুণত্বেন চ, “য আত্মাহ- 
পহতপাপ্ম৷” ইত্যত্র “সত্যকামঃ সত্যসঙ্কল্ল/” ইতি শ্ৰুতম্‌। 
“আকাশাত্ম৷” ইত্যাদিনা আকাশব্দাত্ম'ইস্থোত্যৰ্থ: , সৰ্ববগতত্বাদিভি- 
ধর্ন্মৈঃ সম্ভবত্যাকাশেন সাম্যং ভ্ৰহ্মণঃ |” * 

অস্তার্থঃ__উক্ত ছান্দোগ্যশ্রতিতে বর্ণিত সত্যসঙ্কল্পত্ব প্রভৃতি যে সকল 
গুণ উপাসনার্থ গৃহীতব্যরূপে উপদিষ্ট হইয়াছে,;তত্সমস্ত পরব্ৰহ্ধই উপপন্ন 


* এই স্থলে শাঙ্করভাযা উদ্ধ.ত করিবার অভিপ্রায় এই যে, ভগবান্‌ বেদব্যাসকৃত 
_ এই সকল সূত্রের ব্যাখ্য| শঙ্করাচাধ্যও এইরূপই করিয়াছেন, সুত্রের ব্যাখ্যান্তর নাই। পৱন্ত 
এই সকল সুত্রদ্বারা স্পষ্টই প্রতিপন্ন হয় যে, ব্ৰহ্মের কেবল নিগুণত্বই বেদান্তে এবং ব্ৰহ্মহুত্ৰে 
উপ্দিষ্ট হয় নাই ; পরস্ত জীবের ব্ৰহ্মোর স্যায় যে বিভুত্ব নাই, তাহাও স্পষ্টজপে ইহাতে 
উপদিষ্ট হইয়াছে। এতদ্বারা ইহাও প্রতিপন্ন হইবে যে, বেদান্তদৰ্শনে ভক্তিচা্গই বেদব্যাস 
কর্তৃক উপদিষ্ট হইয়াছে । 


১অঃ ২পা ৩দু ]  বেদান্ত-দশন। ১৫১ 
হয়। স্ৃষ্টিস্থিতি ও সংহারবিষয়ে অপ্রতিহতশক্তিমত্তাহেতু পরমাত্মার 


সম্বন্ধেই সত্যসঙ্কল্পত (মনোময়ত্ব কল্পিত হইতে পারে। শ্ৰুতিতে ধ্য 
আনত্মাহপহতপপ্||” বাক্যে যে আত্মার অপাঁপবিদ্বত্ব উক্ত হইয়াছে, সেই 
আত্মার পরমাত্ম-সম্বন্ধীয় সত্যকামত্ব সত্যসঙ্কল্পত্ব গুণ থাকা এঁ শ্রুতিই 
উল্লেখ করিয়াছেন। শ্রুতি যে “আকাশাস্ম|” শব্দ ব্যবহার করিয়াছেন, 
তাহার অর্থ আকাশের ন্যায় সৰ্ব্বব্যাপী তাহার রূপ ; সৰ্ব্বগতত্বাদিধৰ্ম্মে 
আকাশের সহিত ব্ৰহ্মেরই তুলন৷ হইতে পারে। ইহাই শ্রুতির অভিপ্ৰায়৷ 


১ম অঃ ২য় পা ওয় সুত্র । অনুপপত্তেস্ত ন শারীরঃ। 


শরীনিম্বার্ক ভাষ্য :_মনোময়ত্বাদিগুণকঃ পরএব, ন জীবস্তস্মি- 
ন্মনোময়ত্বসত্যসন্কল্পস্বাগ্ভনুপপত্তেঃ ॥ 

শাঙ্করভাষ্য £- পূৰ্ব্বেণ সূত্রেণ ব্ৰহ্মণি বিবক্ষিতানাং গুণানামু- 
পপত্তিরুক্তা অনেন শারীরে তেষামনুপপত্তিরুচ্যতে । তু-শব্দোহব- 
ধারণার্থ। ত্রহ্মৈবোক্তেন ন্যায়েন মনোময়স্বাদিগুণঃ ন তু 
শীরীরো জীবো মনোময়ত্বাদিগুণঃ। “যশ কারণংত “সত্যসঙ্কল্ল” 
“আকাশাত্মা”  “হ্বাক্যহনাদরো” 'জ্যায়ান্‌ পৃথিব্যা” ইতি 
চৈবগ্জ্যতীয়কা গুণা. ন শারীরে আঞ্তস্থোনোপপদ্তন্তে ৷” 

অন্তার্থ :_পূর্ব্ব স্থত্রে উক্ত হইয়াছে যে, শ্রুতিবাক্যোক্ত গুণসকল 
ব্রঙ্গের সম্বন্ধেই উপপন্ন হয়; এই সুত্রে বলা হইতেছে, শারীর জীবাত্মায় 
সেই সকল গুণের উপপন্তি হয় নাঁ। ুত্রোক্ত “তু” শব অবধারণার্থক। 
ব্ৰহ্ধই পূর্বোক্ত কারণে মনোমযত্বাদিগুণবিশিষ্ট বলিয়া উক্ত হইয়াছেন, 
শারীব জীব তন্দিশিষ্ট নহে। যেহেতু সত্যনংকল, আকাঁশাত্মা, অবাকী, 
অনাদর (অকাম ), পৃথিবী, হইতে শ্রেষ্ঠ, শ্রত্যুক্ত এই সকল এবং এই 
জাতীয় গুণসকল শারীর জীবাম্মায় প্রত্যক্ষীভূত হয় না। 


১৫২ বেদান্ত-দর্শন। [ ১ম: ২প| ৪-৫সু 

( আকাশাস্ম| বলিতে সৰ্ব্বব্যাপী বুঝায়, তাহ! জীবের নাই, এই সুত্রে 

ইহা স্পষ্টরূপে বল| হইল; সুতরাং এতদ্বারা জীবের স্বরূপগত বিভূত্ব নিবারিত 

হঈল বুঝিতে হইবে; অতএব শঙ্করাচাৰ্য্য যে জীবকে বিভূম্বভাব বলিয়া 
পরে ব্যাখা! করিয়াছেন, তাহ! বেদব্যাসের সিদ্ধান্ত নহে ৷ 
১ম অঃ ২য় পা ৪র্থ স্ুত্র। কৰ্ম্মকৰ্ত্ব্যপদেশাচ্চ | 


জীনিম্বাৰ্ক ভাষ্য £--ইতোহপ্যত্ৰ মনোময়াদিপদবাচ্যো ন শারীরঃ। 
“এতমিতঃপ্রেত্য সম্তবিতান্ম”-তি কৰ্ম্মকৰ্তৃব্যপদেশাৎ ॥ 

শাঙ্ধরভাষ্যে £_-এতমিতঃ প্রেত্যাহভিসম্তবিতাহস্মি” ইতি শারীরস্ত 
কর্তৃত্বেনোপাসকত্বেন ব্যপদেশাৎ, পরমাত্মুনঃ কৰ্ম্মত্বেনোপাস্যাত্বেন 
প্রপ্যত্বেন চ ব্যপদেশাৎ।” 

অন্তাৰ্থঃ--“আমি ইহলোক পরিত্যাগ করিয়া ইহাকে (আমার 
উপাস্তকে ) প্রাপ্ত হইয়াছি” এই বাক্যে শারীর জীবের উপাসকরূপে কর্তৃত্ব 
উপদেশ আছে, এবং “এতং” পদবাচ্য পরমাক্মার কর্তৃত্ব, উপাস্তত্ব ও 
প্রাপ্যত্বৱপে উপদেশ আছে। অতএব শারীর জীবাত্ম৷ উক্ত শ্রুতির 
প্রতিপাগ্ধ নহে, পরমাত্মাই উপাস্তরূপে উপদিষ্ট। 

১ম অঃ ২য় প| ৫ম সুত্র । শব্দবিশেষাৎ । 


ভাষ্য £--মনোময়ত্বাদিগুণকঃ শারীরাদন্যঃ পরমাত্মা “এষ মে 
আত্মান্তহৃদিয়ে” ইতি জীবপরমাত্মনোঃ ষষ্ঠীপ্ৰথমান্তশব্দবিশেষাৎ। 

অন্তার্থ-_শ্রতি::বলিরাছেন “এষ মে আত্মান্তহ্দয়ে” এই আত্মা 
আমার হৃদয়ে; এই স্থলে জীব সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি যোগ করিয়া “মে” 
শব্দ উক্ত হইয়াছে, এবং উপাস্ত আত্মাকে প্রথগাবিভত্তযন্ত করিয়া নির্দেশ 
কর! হইয়াছে। এইরূপ বিশেষ করিয়া শব্দ প্রয়োগ হওয়াতে শ্ৰুতি- 


অঃ ২পা ৬-৭সু ] বেদান্ত-দর্শন। ১৫৩ 
বাক্যোক্ত মনোময়ত্বাদি গুণ জীবের সম্বন্ধে উক্ত হয় নাই,--পরমাত্মার 
সম্বন্ধেই উক্ত হইয়াছে বলিয়| বুৰিতে হইবে। 

১ম অঃ ২য় পাট সুত্ৰ ৷ স্মুতেশ্চ । 


জীনিস্বাৰ্ক-ভাষ্য ₹_“ঈশ্বরঃ সৰ্ব্বভূতানাং হৃদেশেহরচ্জুন তিষ্ঠতী”- 
তি স্মৃতেশ্চ জীবপৱরমাত্মনোৰ্ভেদোহস্তি ॥ 

শাঙ্ধরভাষ্য £--“স্মৃতিম্চ শারীরপরমাত্মনোর্ডেদং দর্শয়তি, ঈশ্বরঃ 
সৰ্ব্বভূতানাং হৃদ্দেশেহ্ভুন তিষ্ঠতি। ভাময়ন্‌ সর্ববভূতানি যন্্ারূটানি 
মায়য়া” ইত্যাস্া । 


অস্তাৰ্থঃ--স্মৃতিও স্পই্রূপে জীবাত্ম৷ ও পরমাত্মার ভেদ প্রদর্শন 
করিয়াছেন। যথা £-_শ্রীমন্গবদগীতাতে উক্ত আছে, “হে অর্জন! ঈশ্বর 
সর্ধপ্রাণীর হৃদ্দেশে অবস্থান করেন, তিনি হৃদ্দেশে থাকিয়া মায়াদ্বারা 
জীবসকলকে যন্ত্ৰাক়্ পুত্তলিকার ন্যায় ভ্ৰাম্যমাণ করেন ইত্যাদি । 

১মঅঃ ২য় পা ৭ম সুত্র। অর্ভকৌকস্তাত্তদ্যপদেশাচ্চ নেতি চেন্ন 
নিচাধ্যত্বাদেবং ব্যোমবচ্চ। 

(অর্ভক-_ওকস্‌)- ত্বাৎ__তৎ--ব্যপদেশাচ্চ-ন, ইতি চেৎ, ন; 
নিচাধ্যত্বাৎ এবং__ব্যোমবৎ চ। ( অৰ্ভকং= অন্নং, ওকঃ = স্থানং যস্য স, 
তন্তু ভাবঃ তত্বং, তন্মাৎ= অর্ভকৌকস্তাৎ। ) 

ভাষ্য £--“এষ মে.আত্মা হৃদয়ে” (৩য় অঃ ১৪খ) ইত্যল্লায়তন- 
ত্বাৎ, “অণীয়ান্‌ ব্রীহের্ববা” ইত্য্লত্বব্যপদেশাচ্চাত্র ন ব্রহ্ষেতি চেৎ, 
নৈব তথাত্বেন ব্ৰহ্মণইহোপাস্তত্বা বৃহতোইহল্লত্বস্ত গবাক্ষব্যোমবৎ 


ংগচ্ছতে। 
অস্তার্থ £--“এই আত্মা আমার হৃদয়ে” এই শ্ৰুতিবাক্যে আত্মার 


১৫৪ বেদান্ত-দর্শন। [১মঃ ২পা ৮সু 


অনল্লায়তনত্ব বোধগম্য হয়; “আত্ম। ব্রীহি অপেক্ষাও ক্ষুদ্র” এই স্পষ্ট উপদেশগ 
তৎসন্বদ্ধে আছে; তন্বার1 আত্মার :অল্পত্বই উপদিষ্ট হইয়াছে। কিন্তু ব্ৰহ্ম 
বিভুম্বভাব ; অতএব ব্রহ্ম ও শ্রুতির উপদেশের বিষয় হইতে পারেন না। 
এইরূপ আপত্তি সঙ্গত নহে। কারণ, উক্ত স্থলে উপাসনার নিমিত্ত ব্রহ্ম 
ক্ষুদ্ৰৱপেই উপদিষ্ট হইয়াছেন ; আকাশ অনন্ত হইলেও গবাক্ষব্যোম ( গবাক্ষস্থ 
আকাশ) ইত্যাদি স্থলে যেমন বুহতের অগ্নত্ব বিবক্ষা হয়, তদ্ৰূপ বিভু 
আত্মারও এ প্রকার ক্ষুদ্রত্ব উপদেশ অদঙ্গত নহে। 


১ম অঃ ওয় পাদ দম সুত্ৰ সন্তোগপ্রাপ্তিরতিচেন্ন বৈশেষ্যাৎ। 


ভাষ্য ।--“সৰ্ববহৃদয়সম্বন্ধাত স্ৃখদুঃখসস্তোগপ্রাপ্তি বর্ধণোহপি 
জীবস্তেবেতি চেন্নায়ং দৌষঃ, স্বকৃতকৰ্ম্মফলভোক্ত্‌ত্বেনাপহতপাপ্মত্বেন 
চ জীবব্ৰহ্মণে৷হত্যন্তবিশেষাৎ 1” 

অন্তার্থ £--সকলের হৃদয়ের সহিত সম্বন্ধবিশিষ্ট হওয়াতে জীবের ন্যায় 
ব্ৰহ্বেরও সুথছুঃখভোগ সম্ভব হইতে পারে; (পরন্থ ব্ৰহ্ধের স্ুুখছুঃখাদি- 
সম্বন্ধ নাই বলিয়া শ্রুতি বলিয়াছেন; সুতরাং ব্রহ্ম উক্ত বাক্যের প্রতিপাদ্য 
নহেন) যদি এইরূপ আপত্তি কর, তবে তাহ! সঙ্গত নহে; ব্ৰহ্মকে হৃদয়স্থ 
বলাতে কোন দোষ হয় না। কারণ, স্বরুতকন্মফলের ভোক্তৃত্ব জীবে আছে ; 
ব্ৰহ্ম সৰ্ব্বদাই নির্বিকার (অপাপবিদ্ধ); জীব ও ব্ৰহ্ধের এইরূপ প্রভেদ 
শ্ৰুতিই বর্ণনা করিয়াছেন ৷ | | | 

শাঙ্করভাষে,ও সুত্রের এইরূপই অর্থ করা হইয়াছে । যথা_ন 
তাবৎ সর্ব প্রাণিহৃদয়দন্বন্ধাচ্ছারীরবদ ব্ৰহ্মণঃ সম্ভোগপ্ৰসঙ্গো, বৈশেষ্যাৎ” 
ইত্যাদি । 
ইতি মনোময়ত্বাদিধৰ্ম্মেণ হৃদিস্থিতত্বেন চ ব্ৰহ্মণ উপাস্তত্ব-নিরূপণাধিকরণম্‌ । 


77০০ ০--- 
০০০ 


১অঃ ২পা ৯-১০সূ ] বেদান্ত-দর্শন | ১:৫ 


১ম অঃ হয় পাদ ৯ম সুত্র । অন্ত চরাঁচর গ্রহণাৎ । 

ভাষ্য ।-_যন্ত ব্ৰহ্মচ ক্ষত্ৰঞ্চ উভে ভবত ওদনং, মৃত্যুৰ্যস্তো- 
পসেচনং ক ইথ| বেদ যত্ৰ স” ইত্যত্রত্তা শ্রীপুরুষোত্তমঃ| কুতঃ ? 
মৃত্যুপসেচনৌদনস্ত ব্ৰহ্মহ্ষত্রোপলক্ষিতচরাচরাত্মকস্ত বিশ্বস্ত এহণাৎ । 

অস্তাৰ্থঃ--কঠশ্ৰুতিতে এইরূপ উক্তি আছে, যথা £--- 

“যত ব্রহ্ম চ ক্ষত্ৰঞ্চ উভে ভবত ওদনম্‌। 
মৃতুর্যন্তোপসেচনং ক ইখ| বেদ যত্ৰ সঃ” । (১ম অঃ ২য়াবল্লী ) 

ব্ৰাহ্মণ এবং ক্ষত্ৰিয় যাহার অন্ন, মৃত্যু ধাহার উপনেচন মাত্র ( দ্বৃতাঁদি 
বস্তু যাহা অন্নে মাখিয়া খাওয়া যায়, তদ্রুপ উপসেচন মাত্ৰ )। তাঁহার 
স্বরূপ কি, এবং তাহার স্থিতি বা কোথায়, তাহা কে জানিতে পারে? 

এই বাক্যে যিনি অত্তা অর্থ'ৎ ভক্ষক বলিয়| উক্ত হইয়াছেন, তিনি ব্ৰহ্ম ; 
কারণ, মৃত্যুকেও তীহার উপসেচনমাত্র বলায় ব্রহ্মক্ষত্রোপলক্ষিত চরাঁচর 
বিশ্ব সমস্তই তিনি গ্রহণ (আত্মসাৎ) করেন বলা হইল; ব্রহ্মেই জগৎ 
লয়প্রাপ্ত হয়; সুতরাং এই অত্ত| (ভক্ষক ) ব্ৰহ্মই। 

১ম অঃ ২য় পাদ, ১০ম স্থত্ৰ ৷ প্রকরণাচ্চ। 

ভাষ্য ।__আত্ত ভগবান্‌ পুরুষোত্তমঃ “মহান্তং বিভু”-মিতি 
তস্তৈব প্রকৃতত্বাচ্চ ৷ 

ব্যাখ্যা ঃ--কঠোপনিষদের যে প্রকরণে (প্রথম প্রকরণের দ্বিতীয় 
ৰল্লীতে) এ বাক্য উক্ত হইয়াছে, তাহ। বন্ধবিষয়ক প্রকরণ; স্বৃতরাং ব্ৰহ্মই 
তব বাক্যের প্রতিপাগ্ভ। উক্ত প্রকরণের প্রতিপান্ত আত্মাকে প্রথমে 
“মহান্তং বিভুং” বলিয়া ব্যাখ্যা করিয়া “যমেবৈষ বৃথুতে তেন লভ্যঃ” ইত্যাদি 
বাক্যে শ্রুতি পরমাত্মীকেই স্থুম্পষ্টরূপে উপদেশ করিয়াছেন। অতএব 


পরমাত্মাই উক্ত বাক্যের কথিত অন্তা ( ভক্ষণকর্ভা )। 
ইতি ব্রহ্মণোহতূত্ব নিরূপণাধিকরণম। 


১৫৬ বেদান্ত ৰৰ্শন। [ ১৯৭ ২প| ১১-১২দূ 
১ম অঃ ২য় পাদ ১১শ স্থত্র ৷ গুহাং প্ৰবিষ্কাবাত্মানৌ৷ হি তদ্দৰ্শনাৎ । 
ভাষ্য-_“খ৷তং পিবন্তে৷ স্ুকৃতম্ত লোকে, গুহাং প্ৰবিষ্ট৷-” 

বিত্যত্ৰ গুহীং প্রবিষ্টৌ আত্মানৌ হি চেতনৌ হি জীবপরমাত্মানৌ 

বোধ্যো ; কুতস্তদ্দর্শনান্তয়োরেবাস্মিন্‌ প্রকরণে গুহাপ্রবেশব্যপদেশ- 
দর্শনাৎ। “তৎ দুৰ্দশং গুঢ়মনুপ্রবিষ্টং গুহাহিতমি”-তি পরমান্মন; 

“যা প্রাণেন সম্ভব ত্যদিতিদেবতাময়ী গুহাং প্রবিশ্য তিষ্ঠন্তী সা 

ভুতেভিব্যজীয়তে”-তি জীবন্ত) | 
ব্যাখ্যা £--কঠবন্লীতে “গুহাং প্রবিষ্টো” (কঠ ১ম অঃ অয় বলী) 

ইত্যাদি বাক্যে পগুহাতে প্রবিষ্ট” বলিয়া যে আত্ম-দ্বরের কথ! উল্লিখিত আছে, 

সেই ছুই আত্মাকে পরমাম্ম! ও জীবাত্ম৷ বলিয়া বুঝিতে হইবে; কারণ, এই 
গ্রকরণে জীবাসত্মা ও পর্নমাত্ম৷ এই উভয়কেই গুহ! প্রবিষ্ট বলিয়া বর্ণনা করা 
হইয়াছে। যথা ঃ--“তং ছুদ্দৰ্শং গুঢুমন্ প্রবিষ্টৎ গুহাহিতম্‌” ইত্যাদি বাক্যে 
পরমাত্মাকে এবং “য| প্রাণেন গুহাৎ প্রবিশ্য তিঠন্তী” ইত্যাদি বাক্যে 
জীবাত্ম।কে গ্রহাপ্রবিষ্ট বলিয়া শ্ৰুতি বর্ণনা করিয়াছেন" 


১ম অঃ ২য় পাদ ১২শ সুত্র । বিশেষণাচ্চ। 


ভাষ্য |__জীবপরয়োরেবাত্র গুহীপ্রবিষ্টত্বেন পরিগ্রহঃ ; যতো- 
হস্মিন্‌ প্রকরণে “ব্ৰ্মযজ্ঞং দেবমীড্যং বিদিত্ব৷ নিচাষ্যেমাং শান্তি- 
মত্যন্তমেতি”, “যঃ সেতুরীজানানা»মিত্যাদিযু তয়োরেবোপাস্তে- 
পাঁসকভাবেন বেনষ্ধত্ববেত্ ত্বাদিনা চ বিশেষিতত্বাচ্চ। 

অস্তার্থঃ_পরমাত্ম। ও জীবাত্ম৷ই যে গুহা প্রবিষ্ট” বাক্যের অর্থ, তাহার 


অন্ততর কারণ এই যে, উক্ত শ্রুতিতে “ব্ৰহ্মযজ্ঞৎং দেবমীড্যং বিদিত্ব| নিচা- 
য্যেমাৎ শান্তিমত্যন্তমেতি”, “যঃ সেতুরীজানা নাং” (ওয় ব) ইত্যাদি একের 


১অঃ ২প| ১৩-১৪সূ ] বেদান্ত-দর্শন । ১৫৭ 


বেন্তত্ব অপরের বেত স্ব, একের উপাস্তত্ব, অপরের উপাসকত্ব, ইত্যাদি 
বিশেষণ দ্বারা উভয়ের ভেদ প্রদর্শন করা হইয়াছে । 
ইতি জীব-পরয়োগু হাগতত্ব-নিরূপণাধিকরণম্‌। 

১ম অঃ ২য় পাদ ১৩শ সুত্র অন্তর উপপত্তেঃ। 

ভাষা ।-_-“য এযোহন্তরক্ষিণি পুরুষে! দৃশ্যতে” ইত্যক্ষিণ্যন্তরঃ 
পুরুষোত্তম এব নান্যঃ ; কুত £ “এষ আত্মেতি হোবাচ এতদমৃতম- 
ভয়মেতদ্ব ক্ষতি”, “এতং সংযদ্বাম ইত্যাচক্ষতে” ইত্যাত্মত্বাভয়ত্বা- 
দীনাং সংযদ্বামত্বাণীনাং চ পুরুষোত্তমে এবোপপান্তেঃ। 

অস্তাৰ্থঃ--ছান্দোগ্যধ্ৰুতিতে উপকৌশলবিগ্তা প্রকরণে (৪অঃ ১৮শ খ ) 
উক্ত আছে “্য এষোহস্তরক্ষিণি পুরুষে দৃশ্ঠতে” (চক্ষুর অভ্যন্তরে যে পুরুষ 
দৃষ্ট হয়েন )। এই স্থলেও চক্ষুরভ্যস্তরস্থ পুরুষ ব্রহ্গ,_জীব নহেন ; কারণ, 
উক্ত শ্ৰুতিবাক্য এই চক্ষুরভ্যন্তরস্থ পুরুষকে আত্মত্ব, অভয়ত্ব, অমৃতত্ব, 
সংযদ্বামত্বাদি ব্ৰহ্মগুণসম্পন্ন বলিয়া উল্লেখ করা হইয়াছে, এই সকল বাক্য 
জীবসন্বন্ধে প্রযুক্ত হইতে পারে না। শ্রুতি যথ| £_-“এষ আঁজ্মেতি হোবাচ, 
এতদমৃতমভয়মেতদ্‌ ব্ৰহ্মেতি” এবং “এতং সত্যদ্বাম ইতাচক্ষন্তে এতং হি 
সৰ্ব্বাণি বামান্তভিসংযন্তি” ইত্যাদি বাক্যে তীহাকে ওঁ শ্ৰুতি সংযদ্বাম (মঙ্গল 
নিধান ), বামনী, ভামনীশক্তিসম্পন্ন (জীবের শোভন কৰ্ম্মকায়ী, কৰ্ম্মফল- 
দাতা, সর্বপ্রকাশক ইত্যাদি ) রূপে বর্ণনা করিয়াছেন। 


১ম অঃ ২য় পাদ ১৪শ সুত্ৰ স্থানাদিব্যপদেশাচ্চ । 

ভাষ্য ।--'পরমাত্মনে| “যশ্চক্ষুষি তিষ্ঠন্নি”-ত্যাদিশ্ৰুত্যা স্থানা- 
দের্যপদেশীচ্চাক্ষিপুরুষ; স এব । 

ব্যাখ্যা বৃহ ওমই) “যঃ পৃথিব্যাৎ তিষ্টন্‌, ষশ্চক্ষুষি তিষ্টন্‌, তস্তোদিতি 


১৫৮ বেদান্ত-দৰ্শন। [১অঃ ২পা ১৫-১৭সূ 


নাম হিব্লণ্যশ্ৰশ্ৰুত) (যিনি পৃথিবীতে অবস্থান করেন, যিনি চক্ষুতে অবস্থান 
করেন, উৎ যাহার নাম, যিনি হিরণ্যময় শ্মশ্ৰুবিশিষ্ট) ইত্যাদি .শ্রুতিতেও 
ব্রন্মের ধ্যানের জন্তু স্থান, নাম ও রূপ উপদিষ্ট হইয়াছে দেখা যায়। অতএব 
এই স্থলেও ব্ৰহ্মকে চক্ষুরভ্যন্তরস্থ পুরুষ বলাতে দোষ হর নাই । 

১ম অঃ ২য় পাদ ১৫শ সুত্ৰ স্ুখবিশিষ্টাভিধানাদেব চ। 

ভাষ্য |--অক্ষিগতঃ পর এব “কং বঙ্গ খং ব্রন্গে”তি স্বুখ- 
বিশিষ্টাভিধানীচ্চ। 

ব্যাখ্যঃ--"প্রাণো ব্ৰহ্ম, কং ব্রহ্ম” (ছাঃ ৪অঃ ১০থ ) ইত্যাদি বাক্যে 
অক্ষিগত পুরুষকে প্রাণস্বরূপ, সুখস্বরূপ, (আনন্দময়) ইত্যাদি রূপে 
অভিহিত কর! হইয়াছে; কিন্তু জীব সুখময় নহে--জীব হুঃখে নিপতিত ১ 
সুতরাং উক্ত স্থলে অক্ষিগত পুরুষ পরমাত্মাই ৷ 

১ম অঃ ২য় পাদ ১৬শ সুত্র। অতএব চ তদ্বহ্ম । 

ভাষ্য।--তৎ কং ব্ৰহ্মেতি সুখবিশিষ্টং ব্ৰহ্মৈব, কুতঃ ? 
প্যদ্বাৰ কং তদেব খং, যদেব খং, তদেব ক”-মিতিপরস্পর- 
বৈশিষ্ট্য প্রতিপাদকবাক্যাদেব চ। 

ব্যাখ্যা $--উক্ত শ্রুতিতে এইরূপ বাক্যও আছে, যথা “যদ্বাব কং, 
তদেব খং যদেব খং তদেব কং” (যিনি স্ুখস্বূপ, তিনিই আকাশস্বরূপ ; 
যিনি আকাঁশস্বরূপ তিনিই নুখম্বরূপ)। অতএব সুখবিশিষ্ট আম্মাকে 
আকাশের ন্যায় সৰ্ব্বব্যাপক বলাতে সেই সুখময় আত্মা জীবাত্মা হইতে 
বিভিন্ন পরত্রহ্ম । 

১ম অঃ ২য় পা ১৭শ স্থন় শ্রুদতৌপনিষকগত্যভিধানাচ্চ। 

( শ্ৰুতোপনিষতকসহ্তয--গতি--অভিধানাতৎ ( কথনাঁহ )। 

ভাষ্য ।--শ্রসতোঁপনিষদ্যেন তশ্য শ্ৰুতোপনিষতকস্তা যা 


১অঃ ২প| ১৫-১৭সূ ] বেদান্ত-দৰ্শন । ১৫৯ 


গতিদেবযানাখ্য। “অথোত্তরেণ তপসা ত্ৰহ্মচৰ্য্যেন শ্রদ্ধয়! বিভ্ায়াত্মান- 
মন্বিষ্যাদিত্যমাভজায়ন্তে এতদ্বৈ প্ৰাণানামায়তনমেতদমৃতমভয়- 
মেতৎপরায়ণমেতস্মান্ন পুনরাবর্ততে” ইতি শ্ৰত্যন্তরে প্রসিদ্ধ 
“্তস্তাএবেহ তেহপ্চিষমেবাভিসম্তবন্তী”ত্যাদিন| গতেরভিধানাচ্চাক্ষ্য- 
স্তরঃ পুরুষঃ পুরুষোত্তম এব। 


অস্তার্থ £--( উপনিষীদতি পরমাত্মানং প্রাপয়তি যা পরমাত্মবিত্যা 
স| উপনিযৎ ; শ্রুতা উপনিষদ্যেন = শ্ৰুতোপনিষত্কস্তেন ) রহস্তের সহিত 
উপনিষদ্বেত্তা পুরুষের সম্বন্ধে শ্রুত্যন্তৱে ( প্ৰশ্নোপনিষৎ ১ম প্র ১০ম কা) 
“অথোত্তরেণ তপসা” ইত্যাদি বাক্যে যে গত্তিপ্রাপ্তি প্রসিদ্ধ আছে, সেই 
গতি প্তস্তাঁ এবেহ” ইত্যাদি বাক্যে (ছাঃ ৪র্থঃ ১৫খ) অক্ষিপুরুষের 
সম্বন্ধেও উপদিষ্ট হওয়ায় ও অক্ষিস্থ পুরুষ পরমাত্ম| বলিয়া উপপন্ন হয়েন। 

এই স্কত্ৰের সম্পূর্ণ শাঙ্করভাঘ্য নিয়ে উদ্ধৃত হইল £__ 

“ইতশ্চক্ষিস্থানঃ পুরুষঃ পরমেশ্বরো, যন্মাৎ শ্ৰুতোপনিষত্কস্ত শ্রুতরহস্ত- 
বিজ্ঞানন্ত ব্রদ্মবিদো যা গতির্দেবযানাখ্যা প্রদিদ্ধা শ্রুতৌ, “অধোত্তরেণ তপদ| 
্রক্মচর্যেণ শ্রদ্ধয়া বিগ্যয়াআনমন্িষ্যাদিত্যমভিজীয়ন্তে, এতদ্বৈ প্ৰাণানামায়ত- 
নমেতদমূতমভয়মেততপরায়ণমেতম্মান্ন পুনরাবর্তত ইতি।৮ স্থতাৰপি,-- 

অগ্নিজে্োতিরহঃ শুক্লঃ যথাস| উত্তরায়ণম্‌। 
তত্ৰ প্ৰযাতা গচ্ছন্তি ব্ৰহ্ম ব্ৰহ্বিদো জনাঃ || 

ইতি সৈবেহাহক্ষিপুর্ুষবিদোহভিধীয়মানা দৃহাতে। “অথ যদু চৈবাস্মিন্‌ 
শবাৎ কুর্বন্তি যদুচ নাচ্চিষমেবাভিসম্ভবস্তি” ইত্যুপক্ৰমা “আনিত্যাচ্চ্দ্ৰমসং 
চন্দ্ৰমসো বিদ্যুতং, তত্পুরুষোহমাঁনবঃ স এতান্‌ ব্ৰহ্ম গময়ত্যেষ দেবপথে! 
ব্ৰহ্মপথঃ, এতেন প্ৰতিপদ্ধমান৷ ইমং মানবমাবৰ্ত্তং নাবর্ভত ইতি” তদিহ 
ব্ৰহ্মবিধিষয়য়| প্রসিদ্ধয়| গত্যাহক্ষিন্থানস্ত ব্ৰহ্মত্বৎ নিশ্টীয়তে”। OO 


১৬০ বেদান্ত-দৰ্শন। [১অঃ ২প| ১৫-১৭ঙ 


অনস্তাৰ্থঃ--চক্ষুর অভ্যন্তরস্থ পুরুব (যিনি ভয়োদশ সুত্রের লক্ষিত 
ছ'ন্দোগাশ্ৰুতিতে উক্ত হইয়াছেন) তিনি পরমেশ্বর--পরমাত্মা। কারণ, 
ব্হস্ত-বিজ্ঞানযুক্ত ব্ৰহ্মবিং পুরুসের.. ( শ্রুতোপনিষত্কস্ত ) যে শ্রুতিপ্রসিদ্ধ 
দেবযানগতিপ্রাপ্তির উল্লেখ আছে (যথ| শ্ৰুতি বলিয়াছেন £--“তপস্তা, 
ব্ৰহ্মচৰ্য্য, শ্ৰদ্ধা ও বিন্ধা দ্বারা আত্মার অন্বেষণ করিয়া (আত্মন্বরূপ লাভ 
করিবার নিমিত্ত সাধন করিয়া) দেহান্তে সূর্য্যলোক প্রাপ্ত হয়েন (তথা 
হইতে ব্ৰহ্মলোকে গমন করেন), ইহাই জীবের শেষ বিশ্রামস্থান, 
ইহাই অমৃত (মোক্ষ), পরম অভয়স্থান। এই স্থানপ্রাণ্ড পুরুষ আর 
সংসারে পুনরাবর্তন করেন ন1।” এইরূপ স্মৃতিও বলিয়াছেন £- ব্রহ্মবিৎ- 
পুরুষ, অগ্নি, জ্যোতিঃ, অহঃ, শুরু, উত্তরায়ণ যণ্যাসস্বরূপ দেবতাঁসকলকে 
প্রাপ্ত হইয়া, তৎপরে ব্ৰহ্মকে প্রাপ্ত হয়েন।  অক্ষিপুরুযোপাসক সেই 
প্রসিদ্ধ গতিই লাভ করেন বলিয়া শ্রুতি উল্লেখ করিয়াছেন । যথা শ্রতি 
বলিয়াছেন £--( উপাসকের মৃত্যু হইলে তাঁহার কুটুম্বগণ ) “তীহার শব- 
সংস্কার করুক আর নাই করুক, তিনি অর্টিচকে (অগ্নিদেবতাঁকে ) নিশ্চয়ই 
প্রাপ্ত হয়েন” ; এইরূপে গতিবর্ণনা আরম্ভ করিয়া শ্রুতি তৎপরেই বলিয়া- 
ছেন, “সেই পুরুষ আদিত্য হইতে চন্ত্রমা, চন্দ্ৰম৷ হইতে বিদ্যুৎলোক প্ৰাপ্ত 
হয়েন; তখন ব্রহ্মলোকবাসী দিব্যপুরুষ উক্ত উপাসকদিগকে ব্রহ্মলোকে 
লইয়! যান; ইহারই নাম দেবপথ ও ব্ৰহ্দপথ; ইহা প্রাপ্ত হইলে, মানবের 
এই আবর্ভঘান সংসারে পুনরাবর্তন হয় ন! (ছাঃ ৪অঃ ১৫ খ) ব্রহ্মবিদ্গণের 
যে এই প্রসিন্ধতি উক্ত আছে, তাহ অক্গিপুরুষোপাসকের সম্বন্ধে উক্ত 
হওয়ায় অক্ষিস্থিত পুৰুষ ব্রহ্ম বলিয়। নিশ্চিত হয়েন ৷ 
| মন্তব্য £--এই স্থলে লক্ষা করিতে হইবে:যে, ছান্দোগ্যাদি উপনিষছুক্ত 
অক্ষিপুরুষোপানা। প্রভৃতি ক্তিমার্গীয় ত্ৰিবিধ অঙ্গবিশিষ্ট ব্ৰহ্ধোপাসনা, 
যাহ! ব্ৰমহুৱের প্রথম পাঁদের শেবহুব্ৰে ব্যাখ্যাত হইয়াছে, তাহার দ্বার! 


১অঃ ২পা ১৮-১৯সূ ] বেদান্ত-দর্শন | ১৬১ 


যে মোক্ষপদ লাভ হয়, এবং ব্ৰহ্মবিদ্দিগের যে দেহান্তে দেবধানগতি 
প্রাপ্তি হয়, তাহাও বেদব্যাস স্পষ্টরূপে এই সুত্রে বর্ণনা করিলেন, এবং 
এই সুত্রের যে এইরূপেই মৰ্ম্ম, তাহ শ্রীশঙ্করাচাধ্যও স্বৰৃত ভাষ্কে ব্যাখ্যা 
করিলেন; সুতরাং কেবল জ্ঞানমার্গই মোক্ষপ্রাপক বলিয়া ধাহাদের 
অভিমত, তীহাদের মত আদরণীয় নহে; এবং শ্রীমচ্ছন্করাচার্ধ্য পরে যে 
এই উভয় বিষয়ে বিরুদ্ধমত, স্থাপন করিতে চেষ্টা করিয়াছেন, তাহাও 
গ্রহণীয় নহে। নিদ্বাৰ্কভাষ্তোও এই স্ত্রের এইরূপই ব্যাখ্যা করা 
হইয়াছে ; এতত সম্বন্ধে কোন ব্যাখ্যার বিরোধ নাই । 

১ম অঃ ২য়পাদ ১৮শ স্থত্ৰ। অনবস্থিতেরসস্তবাচ্চ নেতরঃ ॥ 

ভাষ্য ।__অক্ষ্যন্তরঃ পরমাত্মেতরে| ন ভবতি, কুতস্তদ্িতরস্থয 
তত্র নিয়মেনানবস্থিতেরমৃতৰ্বাদেস্তত্ৰীসম্তবাচ্চ । 

ব্যাখ্য।-_অক্ষিপুরুষ পরমাত্ম৷ ; জীব, ছায়াপুরুষ অথবা দেবত৷ 
নহেন; কারণ জীবের অক্ষিতে অবস্থানের নিয়ম নাই, (জীব সৰ্ব্ববিধ 
ইন্দিয়ের সহিত সন্বন্ধবিশিষ্ট; ছায়াপুরুষ প্রতিবিশ্বরণী হওয়ায়, তাহার. 
স্থিতি পরিবর্তনশীল ; এবং স্র্য্যদেবতাঁও রশ্মি দ্বারাই চক্ষুতে অবস্থিত বলিয়া 
শ্ৰুতি বলিয়াছেন ) এবং অমুতত্বাদিগুণও ইহাদের নাই। অতএব 
ব্রহ্ম ভিন্ন অন্ত কাহারও অক্ষিপুরুষ হওয়া অসম্ভব ; সুতরাং অক্গিপুরুষ ব্রহ্ম । 

ইতি ব্রহ্মণোহক্ষিগতত্ব-নিরূপণাধিকরণম্‌ 


——0—— 


১ম অঃ ২য়পাদ ১৯শ । সুত্র অন্তধ্যাম্যধিদৈবাদিলোকাদিযু = তদ্বৰ্্ম- 
ব্যপদেশাৎ ॥ 

ভাষ্য ।---“যঃ পৃথিব্যাং তিষ্ঠন্নি”-ত্যুপক্ৰম্য “এষ তে আত্মাহ- 
স্তধ্যামী”-তি পৃথিব্যাদ্তধিদৈবাদিসৰ্ব্বপধ্যায়েয়ু আয়মাণোহন্তৰ্ধ্যামী 
পরমাত্নৈব, কুতস্তহ্ধ্মন্ত সর্ববনিয়ন্ত ত্বাদেরিহ ব্যপদেশাং ॥ 


১৬২ বেদান্ত-দৰ্শন। [১অঃ ২প| ২০-২১সু 


ব্যাখ্যা-_বৃহদ।রণ্যক্্রতি তৃতীয় অধ্যায়ের সপ্তম ব্ৰাহ্মণে “যঃ 
পৃথিব্যান্তিষ্ঠন’ (যিনি পৃথিবীতে অবস্থান করেন), এইরূপ ব্যাক্যারগ্ত 
কৰিয়া, “এষ তে আন্মান্তধ্যামী” (এই আত্মা তোমার অন্তৰ্য্যামী ) বলিয়া 
উপদেশ করিয়াছেন, এবং পরে পর্য্যায়ক্রমে অপ, অগ্নি, অন্তরীক্ষ, বায়ু, 
স্বৰ্গ, আদিত্য, দিক্‌, চন্দ্র, তারকা, আকাশ, তেজঃ, সর্বববিধ প্রাণিবর্গ, 
এবং সমস্ত ইন্দ্রিয়বর্গ প্রভৃতি প্রত্যেক বস্তুতে স্থিত পুরুষকে অধিদৈব, 
অধিলোক, অধ্যাক্মভেদে বর্ণনা করিয়া, সেই পুরুষ তোমার অন্তৰ্য্যামী 
বলিয়া বাক্য শেষ করিয়াছেন। এই অধিদৈব ও অধিলোকাদিতে 
অন্তরধ্যামিরূপে যে আত্মা বর্ণিত হইয়াছেন, তিনি ব্রহ্ম,__জীব নহেন। কারণ 
ওঁ আত্মার সর্ববনিয়ন্তত্বাদি যে সকল ধৰ্ম্ম এ শ্রুতিতে উল্লিখিত হইয়াছে, 
তাহা ব্রন্মের ধর্ম, জীবের নহে। 

১ম অঃ ২য়পাদ ২০শ সুত্র । ন চ ব্মান্তমতদ্বন্মীভিলাপাৎ ॥ 

ভাষ্য ।--নচ প্রধানমন্তধ্যামিশব্দবাচ্যয, চেতনধৰ্ম্মাণাং সর্বব- 
নিয়ন্তত্বসর্বন্রষটত্বাদীনাং চাঁভিলাপাৎ ॥ 

ব্যাখ্যাঃ--সাংখ্যস্থত্যুক্ত প্রধান, উক্ত স্থলে অন্তধ্যামী শব্দের বাচ্য 
নহে ; কারণ, অচেতন প্রধানকে ওঁ অন্তরধ্যামী শব্দের বাচ্য বলিলে, সৰ্ব্ব- 
" নিয়ন্ত ত্ব সর্ব্ব্র্ট ত্ব প্রভৃতি উক্ত শ্রত্যুক্ত চেতনধর্শুদকলের অপলাপ হয়। 

১ম অঃ ২য়পাদ ২১শ স্থত্ৰ ৷ ন শারীরশ্চোভয়েহপি হি ভেদেনৈ- 
নমধীয়তে ॥ 

(ন__শারীরশ্চ ; হি (যতঃ) উভয়ে--অপি, ভেদেন এনম্‌ অধীয়তে )। 

ভাষ্য ।-_নচ জীবৌহন্তরধ্যামী, যতশ্চৈনমন্তৰ্য্যামিণোভেদেন 
“যো বিজ্ঞানে তিষ্ঠনি”-তি কাণ্াঃ, “য আত্মনী”-তি মাধ্যংদিনা- 
শ্চোভয়েহপ্যধীয়তে। ৃ 


১অঃ ২পা ২২-২৩সূ ] বেদান্ত-দৰ্শন। ১৬৩ 


ব্যাখ্যা-_এই স্থলে শারীর জীবও অন্তধ্যামী শব্দের বাচ্য বলিতে 
পার না; কারণ কাণু এবং মাধ্যন্দিন এই উভয় শাখাতেই এই অন্ত্যযামী 
হইতে জীব বিভিন্ন বলিয়| গীত হইয়াছেন ৷ 
ইতি ব্রহ্মণোহন্তর্য্যামিত্বনিরূপণাধিকরণম্‌। 


১ম অঃ ংয়পাদ ২২শ স্থত্ৰ । ‘আদৃশ্যত্বাদিগুণকো ধৰ্ম্মোক্তেঃ ॥ 

ভাষ্য ।--আখৰ্বৰণিকৈর্লদাহৃতঃ অদৃশ্যমিত্যাদিন, হসৃশ্যত্বাদি- 
গুণকঃ পরমাত্মৈব, কুতঃ ? “যঃ সৰ্ব্বজ্ঞ” ইত্যাদিন| তদ্বৰ্ম্মোক্তে৷ 

ব্যাখ্যা-_অৰ্ব্ববেদীয় মুণ্ডকোপনিষদের প্রথম মুগুকের প্রথম খণ্ডে উক্ত 
মন্তদদ্ৰেশ্যমগ্ৰাহৃমগে[ত্ৰমবৰ্ণম্‌” (বিনি অদৃশ্য, অগ্ৰাহা, অগোত্ৰ, অৰ্ব্ব ইত্যাদি) 
বাক্যে অনৃষ্ঠত্বাদি গুণবিশিষ্ট বলিয়া যিনি উক্ত হইয়াছেন, তিনি ব্ৰহ্ম; 
কারণ, প্র শ্রুতি পরে “্যঃ সর্বজ্ঞ” ইত্যাদি বাক্যে তাহাকে সর্ধজ্ঞত্বাদি 
ধৰ্ম্ম বিশিষ্ট বলিয়াছেন। 

১ম অঃ ২য় পাদ ২৩শ সুত্র । নাভী, চ নেতরৌ ॥ 

(ন-__ইতরৌ (জীবঃ প্রধানং চ ); বিশেষণাৎ ( ভূতযোনিত্বাদিবিশেষী- 
ণাৎ ন জীব2), “অক্ষরাৎ পরতঃ পরঃ” ইতি ভেদব্যপদেশাতৎ ন প্রধানং চ) 

ভাগ্য ।-_ প্রধানজীবৌ ন ভূতযোন্যক্ষরপদবাচ্যৌ বিশেষণভেদ- . 
ব্যপদেশাভ্যাং BE OWN “অক্ষরাৎ পরতঃ 
পর” ইতি ভেদব্যপ্দেশশ্চ । 

ব্যাখ্য|-সাংখ্যোক্ত প্রধান অথবা জীব উক্ত শ্রত্যুক্ত ভূতযোনি ও 
অক্ষরপদের বাচ্য নহে কারণ বসর্বগত” বিশেষণ দ্বারা জীবাত্ম৷ হইতে, 
এবং “অক্ষর হইতেও তিনি শ্রেষ্ঠ” (মু ২ খ এই বাক্য দ্বারা প্রধান হইতে, 
শ্ৰুতি তাহার বিভিন্নতা নির্দেশ করিয়াছেন। শাঙ্করভাষ্যোও এই সুত্রের 
এইরূপই ব্যাখ্য। কর! হইয়াছে । 


১৬৪ বেদান্ত-দৰ্শন। ১অঃ২প৷২৪-২৬দূ ] 
১ম অঃ ২য় পাদ ২৪শ সুত্র । রূপোপন্তাসাচ্চ ॥ 
(উপন্তাসাৎ কথনাত ) 
ভাগ্য ।-_-“অগ্নিমূর্দে”-ত্যাদিন। পরমাত্মনোরূপোপন্যাসাঞ্চ নেতরৌ। 
ব্যাখ্যা--“অগ্নিমূন্ধা চক্ষুষী চন্ৰস্থৰ্য্যো” (মু ২ খণ্ড) (অগ্নি ইহার শিরো- 
দেশ, চন্দ্ৰ ও স্থৰ্য্য ইহার চক্ষুদ্দ'য় ) ইত্যাদি বাকা যাহা এ শ্রুতি এ পুরুষের 
রূপ বলিয়া বর্ণনা করিয়াছেন ; তাহা পরমাত্মারই সম্বন্ধে প্রয়োগ হইতে 
পারে। অতএব ইনি জীব নহেন,--পরমাত্ম| । 


ইতি ব্রহ্মণোহদৃশ্ঠত্বাদি গুণনিরূপ্ণাধিকরণম্‌। 


০ 


১ম অঃ ২য় পাদ ২৫শ সুত্র । বৈশ্বীনরঃ সাঁধারণশব্ববিশেষাঁ ॥ 

ভাষ্য |-- বৈশ্বানরঃ পরমাত্মৈ, যতোহগিত্রহ্মসাদারণস্তাপি 
বৈশ্বানরশব্দন্ত ব্ৰহ্মপরিগএহে ঢ্যমবত্বাগ্ভাবয়ব-বিধানেন বিশেষাব- 
গমাত । 

ব্যাখ্যা-_ছান্দোগ্যোপনিষদে (৫ম অধ্যায়ে ) যে বৈশ্বানর উপাসনার 
উল্লেখ আছে, সেই বৈশ্বানরশব্দের বাচ্য পরমাত্মা ; কারণ এ বৈশ্বানরশব্দ 
অগ্নি ও ব্ৰহ্ম উভয়-বাচক হইলেও “ছ্যমৃদ্ধত্বাপ্দি (স্বৰ্গশিরস্ব ইত্যাদি) 
বিশেষণ দ্বারা উক্ত স্থলে পরদাত্মাই উপদিষ্ট হইয়াছেন বলিয়া প্রতিপন্ন হয়! 

১ম অঃ ২য় পাদ ২৬শ সুত্র । স্মৰ্য্যমাণমনুমানঃ স্তাদিতি ॥ 

ভাষ্য ।_-পরমাত্মনো হি বৈশ্বানরত্বে “যনস্তাগ্নিরাস্তং ছৌমুর্দে 
ত্যাদিন্মৃত্যুক্তমপি রূপং নিশ্চায়কং স্যাতি ॥ 

ব্যাখ্যা--স্থৃতিতেও এই সকল রূপ ব্রন্ধেরই বলিয়| উক্ত হইয়াছে, 


১অঃ ২পা ২৭সু ] বেদান্ত-দর্শন । ১৬৫ 


“সই স্থৃতি আপনার মূলশ্ৰুতির অর্থ অঙ্গমান করায়, তদ্বারাও বৈশ্বানর- 
শব্দের বাঁচ্য যে পরবন্ধ তাহাই সিদ্ধান্ত হয়। স্মৃতি যথা £__ 
দ্বাং মুদ্ধানং বস্ত বিপ্রা বদস্তি 
খং বৈ নাভিৎ চন্্ৰহ্থৰ্ষ্যৌ চ নেত্ৰে । 
দিশঃ শ্রোত্রে বিন্ধি পাঁদৌ ক্ষিতিশ্চ 
সোহচিম্য্যাত্ম| সৰ্ব্বভূতপ্ৰণেতা”। 

অন্তর্থঃ__ব্রহ্মবাদী ব্ৰাহ্মণগণ স্বৰ্গকে বাহার মস্তক, আকাশকে 
বাহার নাভি, চন্দ্র ও স্ুর্য্যকে ধাহার নেত্রদ্বয়, দিক সকলকে ধাঁহার শ্ৰোত্ৰ 
বলিয়| বৰ্ণন| করেন, এবং পৃথিবীকেই খাঁহার পাদ বলিয়া অবগত হয়েন, 
সেই আত্মা অচিন্তা, এবং সকল ভূতের সষ্ট৷" (ঠিক এইরূপ আরও 
স্মৃতিবাক্য আছে। যথ৷ £--“বস্তাশ্বিরাস্তং গ্ৌমুর্ধী, খং নাভিশ্চরণৌ৷ ক্ষিতিঃ । 
হুৰ্য্যশ্চক্ষুদিশঃ শ্রোত্রং, তস্মৈ লোকাঁত্মনে নমঃ” ইত্যাদি। 

১ম অঃ ২য় পাদ ২৭শ হুৰ ৷ শব্দাদিভ্যোইস্তঃপ্রতিষ্ঠানানেতি চেন, 
তথাদৃষ্টযপদেশাদসস্তবাৎ পুরুষমভিথীয়তে ॥ 

(শব্দ+ আদিভাঃ ( বৈশ্ব।নরশব্বাদিভ্যঃ ), অন্তপ্রতিষ্ঠানাৎ ( অস্তঃ- 
প্রতিষ্ঠানশ্রবণাচ্চ , ন (বৈশ্বানরঃ পরমাত্ম৷ ) ইতি চে; ন; তথা-- 
৷ অস্মিন্‌ বৈশ্বানরে ) দৃষ্টি + উপদেশাৎ (পরমেশ্বরদৃষ্টেরুপদেশীৎ ), অসম্ভবাৎ, 
পুরুষম্‌ অভিধীয়তে (পুরুষত্বশ্রবণাচ্চ বৈশ্বানরঃ পরমাজ্মৈব )। 

ভাষ্য ৷--জাঠরাগ্ে৷ বৈশ্বীনরশব্দন্ত  কলঢ়ত্বাদগ়িত্ৰেতাবিধানাং 
প্রাণাহত্যাধারত্বসন্কী ওঁনাদন্তঃপ্ৰতিষ্ঠানশবণ৷চ্চ ন বৈশ্বানরঃ পর- 
মাতা কিন্তু জাঠরাগ্রিরিতি চেন্ন; তথা তন্মিন জাঠরে পরমেশ্বর- 
দৃষ্টেরুপদেশাৎ, পরমাত্মাপরি গ্রহাভাবে দ্রামুদ্ধত্বাপ্তসস্তবাৎ প্‌রুষত্ব- 
শবণাচ্চ বৈশ্বানরঃ পরমাজ্মৈব ॥ 


১৬৬ বেদান্ত-দৰ্শন। [১অঃ ২পা ২৮-২৯সু 


অস্তার্থ-বৈশ্বানরশবের স্বাভাবিক অর্থ জঠিরাগ্নি, এবং অগ্নিশব্দ, 
যাহা এই শ্রুতিতে ব্যবহৃত হইয়াছে, তাহ হৃদয়, গার্হপত্য ও মনঃ এই 
ত্ৰিবিধ অগ্নিবাচক এবং “প্রথমমাগচ্ছেং”. ইত্যাদি প্রাণাহুতি বাক্যে 
অগ্নির আধারত্বও উক্ত হইয়াছে । অতএব এই সকল কারণে, এবং 
পুরুষেইস্তঃপ্রতিঠিতৎ বেদ” ইত্যাদি বাক্যে শী বৈশ্বানরকে পুরুষের 
অন্তঃপ্রতিষ্ঠিত বলাতে, উক্ত শ্রুতিতে বৈশ্বানরশব্দ পরমেশ্বৱাৰ্থে ব্যবহৃত 
হয় নাই ; যদি এইরূপ বল, তাহ সঙ্গত নহে। কারণ, এই শ্রুতি বৈশ্বানর 
উপাধিতে পরমেশ্বরকেই দৃষ্টি করিবার উপদেশ দিয়াছেন; বিশেষতঃ 
বৈশ্বানরশব্দে পরমেশ্বর না বুঝাইয়া জাঠরাগ্রি বুঝাইলে “স্বৰ্গ ইহার শির” 
ইত্যাদি যে সকল বাক্য এ শ্রুতিতে উক্ত হইয়"ছে, তাহা অসম্ভব হয়: 
এবঞ ও বৈশ্বানরকে পুরুষ বলিয়া শ্ৰুতি উল্লেখ করিয়াছেন, যথা “স 
এযোহগ্নিৰ্ব্বৈশ্বানরে| যং পুরুষঃ, স যো হৈতমেবমগ্িং বৈশ্বানরৎ পুরুষং 
পুরুষবিধৎ পুরুষেহস্তঃপ্রতিষ্ঠিতং বেদ” ইতি । অতএব উক্তম্থলে বৈশ্বীনর- 
শব্দ পরমাত্মবাচক। 

১ম অঃ ২য় পাদ ২৮শস্ুত্র। অতএব ন দেবতা ভূতং চ ॥ 

ভাষ্য ।--উক্ত হেতুভ্যএব ন দেবতা ভূতং চ ন গুহাতে বৈশ্বা- 
নরশব্দেন। | 

ব্যাখ্যা--পূৰ্ব্বোক্ত কারণে বৈশ্বানরকে অগ্থিনামক দেবতা অথব৷ 
অগ্নিনামক ভূতও বলা যাইতে পারে না। 

১ম অঃ ২য় পাদ ২৯শ সুত্র । সাক্ষারদপ্যবিরোধং জৈমিনিঃ ॥ 

ভাষ্য ।__বিশ্বশ্চাসৌ নরশ্চ সর্ববাত্মা ভগবান্‌ বৈশ্বীনর ইতি 
সাক্ষাদুপাম্তইত্যবিরোধং জৈমিনিরাচার্য্যো মন্তাতে। 

ব্যাখ্যা ।_ বিশ্বশ্চাসৌ নরশ্চ এইরূপ ব্যুৎপত্তি ছার! সৰ্ব্বাত্মা ভগবান্ই 
বৈশ্বানরশব্দের বাঁচ্য, এবং তিনি সাক্ষাৎসম্বন্ধে (জাঠরাগ্রিসন্বন্ধ ব্যতিরেকে ) 


১অঃ ২পা ৩০-৩২সু] বেদান্ত-দৰ্শন । ১৬৭ 


উপাস্তরূপে উপদিষ্ট হইয়াছেন বলিলেই দৃষ্টতঃও কোন বাক্য-বিরোধ হয় 
না, ইহ! জৈমিনি মুনি বলেন। 


১ম অঃ ২য় পাদ ৩০শ সুত্র। অভিব্যক্তেরিত্যাশ্মরথ্যঃ ॥ 

( অভিব্যাক্তেঃ অভিব্যক্তিনিমিত্তম্‌ ) । 

ভাষ্য ।__-উপাসকানামনন্যান মনু গ্রহায়ানন্তোহপি পরমাত্ম৷ তত্তদনু- 
রূপতয়া অভিব্যজ্যতে ইতি প্রাদেশমাত্রত্বমুপপগ্ভতে ইত্যেবমভি- 
ব্যক্তেৱিত্যাশ্মরথ্যোমূনিৰ্ম্মন্যুতে। 

অন্তার্থ-_আশ্মরথ্য মুনি বলেন, অনন্তমতি উপ।সকদিগের প্রতি অনু- 
গ্রহের নিমিত্ত পরমাত্ম| অনন্ত হইলেও বিশেষ বিশেষ পে প্রকাশিত 
হয়েন ;'অত এব প্রাদেশমাত্র হৃদয়ে তিনি প্রীদেশমাত্ররূপে প্রকাশিত হয়েন। 
এই কারণে পূর্বোক্ত শ্রুতিবাক্যে কোন দৃষ্টিবিরোধ নাই। 

১ম অঃ ২য় পাদ ৩১শ কুত্র। অনুস্ম তেরববাদরিঃ। 

ভাষ্য ।---ম,দ্ধাদিপাদান্তদেহ কল্পানমনুস্মুতেরনুস্মরণার্থমিতি বাদ- 
রিরাচার্যো মন্যতে । 

ব্যাখ্য-বাদরি মুনি বলেন, অনুস্থতি অর্থাৎ ধ্যানের নিমিত্ত 
পরমেশ্বরকে কখন প্রাদেশপরিমাণ, কখন শিরশ্চরণাঁদি অবয়ববিশিষ্ট- 
রূপে শ্রুতি আদেশ করিয়াছেন। 

১ম অঃ ২য় পাদ ৩২শ হুত্ৰ সম্পন্তেরিতি জৈমিনিস্তথাহি দর্শয়তি ৷ 

ভাষ্য 1__বৈশ্বীনরোপাসকেন ক্রিয়মাণায়া  বৈশ্বানরবিদ্াঙ্গ- 
ভূত প্রাণাহুতেরগ্সিহোত্রত্বসম্পত্তযর্থ২ তেষামুরআদীনীং বেছ্যাদিত্ব- 
কল্পনমিতি জৈমিনিরাচার্য্যো মন্যতে, “তখৈ বাথ য এতদেবং বিদ্বা- 
নগ্নিহোত্রং জুহোতী”-ত্যাদিশ্রুতি দর্শয়তি। 


১৬৮ বেদান্ত-দর্শন।  [১অঃ ২পা ৩৬৩সু 


ব্যাখ্যা--বৈশ্বানর উপাসনার অঙ্গীভূত প্রাণাহুতির অগ্থিহোত্রত্ব 
সম্পাদনাৰ্থ শ্ৰুতি তছুপাসকদিগের পক্ষে উরঃ প্রভৃতি অঙ্গকে উপান্ত 
বৈশ্বানর আম্মার সম্বন্ধে আপনাতে ধ্যান করিতে উপদেশ করিয়াছেন, ইহা 
আচার্য্য জৈমিনি অভিমত করেন। “যে বিদ্বান পুরুষ এই প্রকার অগ্ি- 
হোত্র যাগ করেন” ইত্যাদি বাক্যে শ্ৰুতি তাহাই প্রদর্শন করিয়াছেন । শাঙ্কর- 
ভাষে বাজসনেয়ব্ৰাদ্মণোক্ত “প্রাদেশমাত্রমিব হ বৈ দেবাঃ জুবিদিতা 
অভিসম্পন্না” ইত্যাদি শ্রুতি উদ্ধৃত করিয়া এই সুত্র ব্যাখ্যা করা হইয়াছে । 
ব্যাখ্যার সার একই ৷ বাজসনেয় শ্ৰুতিতে উক্ত আছে যে, স্বৰ্গ হইতে 
পৃথিবী পর্যন্ত বৈশ্বানর আত্মার অঙ্গদকলকে উপাসক আপনার শিরঃ 
হইতে চিবুক পর্যন্ত প্রাদেশপরিমিত স্থানে ধ্যান দ্বারা সন্নিবেশিত করিয়া, 
তাঁহার নিজ শিরঃপ্রদেশকে বিরাটরূগী বৈশ্বানরের মস্তক স্বর্গবূপে, 
নিজ চক্ষুকে বৈশ্বানরের চক্ষু শর্ধ্যরূপে, নিজ মুখবিবরকে আঁকাশরূপে 
ইত্যাদি ক্রমে ধারণা করিয়া তাহার সহিত অভেদভাঁবাপন্ন হইবেন ; ধ্যেয়- 
বস্তুর সহিত একরূপতা হওয়াকেই সম্পত্তি অথবা. সমাঁপন্তি বলে; 
এইরূপ সম্পত্তির নিমিত্ত প্রাদেশশ্রুতি উপদিষ্ট হইয়াছে, ইহাই: জৈমিনির 
অভিমত ! 

১ম অঃ ২য় পাদ ৩৩শ স্থত্র। আমনন্তি চৈনমন্মিন্‌। 

ভাষ্য ।---দ্যুমূদ্ধাদিমন্তঃ বৈশ্বানরমস্মিন্নপাসকদেহে পুরুষ- 
বিধমামনন্তি চ। 

ব্যাখ) £ঃ--( এইক্ষণে শ্রীভগবান্‌ বেদব্যাস পূর্বোক্ত মত সকল 
অনুমোদন করিয়া বলিতেছেন ১_-) শ্রুতি স্বয়ং “সপ যো হৈতমেবমগ্নিং 


বৈশ্বীনরং . পুরুষবিধং পুরুষে অন্তঃপ্রতিষ্ঠিতং বেদ” ইত্যাদি বাক্যে এই 
ছামূদ্ধদিবিশিষ্ট বৈশ্বানরকে উপাসকের অন্তঃপ্রবিষ্টরূপে ধ্যান করিবার 


১অঃ ২পা ৩৩সু ] = বেদান্ত-দর্শন। ১৬৯ 


উপদেশ করিয়াছেন; অত এব ইহাই প্রতিপন্ন হয় যে, বৈশ্বনিরশ্ৰুতি 
পরব্ৰক্মবোধক। 
ইতি বৰ্মণে! বৈশ্বানরত্ব-নিরূপণাধিকরণম্‌। 


শা 0 শপ 


ইতি বেদান্তদর্শনে প্রথমাধ্যায়ে দ্বিতীয়পাদঃ সমাপ্তঃ । 


গু তৎসৎ। 


শলেলাকজুত-লৰ্লন ? 


প্রথম অধ্যায়--তৃতীয় পাদ। 


১ম অঃ ৩য় পাদ ১ম সুত্র । দ্যুভ ।দ্তায়তনং স্বশব্দাৎ ॥ 
(দ্যু--ভূ--আদি--আয়তনং, স্বশৰ্দাৎ ) 
ভাষ্য ।--“যস্মিন্‌ ছ্ৌ”-রিতিছ্াভাগ্ভায়তনং ব্ৰহ্ম, স্বশব্দাদ ক্ষ- 
বাচকাদাত্মশব্দাত । 
ব্যাখ্যা--মুগুকোপনিষদের দ্বিতীয় মুণ্ডকে যিনি স্বৰ্গ-পৃথিবী-আদি 
আয়তনবিশিষ্ট বলিয়া উল্লিখিত হইয়াছেন, তিনি ব্ৰহ্ম; কারণ ব্ৰদ্মবাচক 
আনত্মশৰদ ও শ্ৰুতি তাঁহার সম্বন্ধে প্রয়োগ করিয়াছেন। মুগ্ডকশ্রুতিবাকা 
যথা 8 
“্যশ্মিন্‌ ভৌৌঃ পৃথিবী চান্তরীক্ষমৌতং 
“মনঃ সহ প্রাণৈশ্চ সর্ব 
“স্তমেবৈকং বিজানথাস্মানমন্তা 
প্বাচো বিমুঞ্চথাহমৃতস্তৈষ সেতুঃ ৷” 
অন্তার্থ £--স্বৰ্গ, পৃথিবী, অন্তরীক্ষ এবং সমস্ত ইন্দিয়ের সহিত মনঃ 
যাহাতে ব্যাপ্ত হইয়া আছে, সেই অদ্বয় আত্মাকে অবগত হও, অন্য বাক্য 
পরিত্যাগ কর, এই অদ্বয় আত্মা অমুতের ( মোক্ষের ) সোঁপনি ৷ 
১ম অঃ ওয় পাদ ২্য়স্ুত্র। মুক্তোপস্যপ্যব্পদেশীৎ ॥ 
( মুক্তৈঃ উপস্থপ্যং প্রাপ্যং যদ্ব্ৰহ্ধ, তন্ত ব্যপদেশাৎ ক্থনাঁৎ দ্য গ্যায়- 
তনং ব্রদ্ষেব ) ৷ 


১অঃ ৩প| ৩-৪সু ] বেদান্ত-দৰ্শন । ১৭১ 


ভাষ্য ।--দ্যুভ 'প্যায়তনং ব্ৰহ্মৈব, কুতস্তদায়তনন্তৈব “যদা পশ্যাঃ 
পশ্যতে কুক্সবর্ণ” মিত্যাদিমুক্তোপস্থপ্যব্যপদেশাৎ ! 


মুক্তপুরুষেরাও ইহাকে প্রাপ্ত হয়েন, এইরূপ উপদেশ উক্ত শ্ৰুতিতে 
থাকাতে পূর্বোক্ত স্বর্গ-পৃথিব্যাদি আঁয়তনবিশিষ্ট পুরুষ ব্রঙ্গ। তদ্বিষয়ক 
শ্ৰুতি যথা £-- 
“ভি্যাতে হাদয়গ্রন্থিস্ছিদ্যন্তে সৰ্ব্বসংশয়।ঃ। 
ক্ষীয়ন্তে চান্ত কৰ্ম্মাণি তশ্মিন্‌ দৃষ্টে পরাবরে ॥” 
“যথা নগ্ধঃ স্তন্দমানাঃ সমুদ্ৰে 
হস্তং গচ্ছন্তি নামরূপে বিহায় । 
তথা বিদ্বান্নামরূপা দ্িমুক্তঃ 
পরাৎপরং পুরুষমুপৈতি দিব ম্‌ ॥” 
যদা পণ্ঠঃ পণ্ঠতে রুক্সবর্ণৎ 
কর্তারমীশং পুরুষং ব্ৰহ্মযোনিম্‌ ৷ 
তদা বিদ্বান্‌ পুণ্যপাপে বিধুয় 
নিরঞ্জনঃ পরমৎ সাম্যমুপৈতি ৷” 


১ম:অঃ ওয় পাদ ওয় সুত্র। নানুমানমতচ্ছব্দাৎ ॥ 

ভাষ্য ।__নানুমানগম্যং প্রধানং তদায়তনং, তদ্বোধকশব্দাভাবা। 

ব্যাখ্যা ঃ--সাংখ্যস্থৃতির উল্লিখিত অন্ুমাঁনগম্য প্রধান উক্ত স্বর্গ- 
পৃথিব্যাদি আয়তনবিশিষ্ট পদার্থ নহে; কারণ তদ্বোধক শব্দ উক্ত 
শ্রুতিতে নাই ৷ 

১ম অঃ ওয় পাদ ৪র্থ হুত্ৰ। প্ৰাণভৃচ্চ। 


ভাষ্য ৷--ন প্রাণভূদপি দ্যুভদ্তায়তনং, কুতোহতচ্ছব্দাদেব। 


১৭২ বেদান্ত-দর্শন। [১আঃ ৩পা ৫-৭দু ৷ 


ব্যাখ্যা £ প্রাণত্ৎলগীবও পূর্বোক্ত স্বর্গ-পৃথিব্যাদি আয়তনবি শিষ্ট 
পদার্থ নহে; কারণ তদ্বোধক শব্দ উক্ত শ্রুতিতে নাই । 

১ম অঃ ওয় পাদ ৫ম হুত্ৰ। ভেদব্যপদেশাচ্চ ॥ 

ভাষ্য -_কিঞ্চ জ্ঞাতৃজ্ঞেয়ভাবে ভেদব্যপদেশাদপি দ্যুভ1স্তায়তনং 
ন প্রাণভূৎ। 

ব্যাখ্যা ৪ পূর্বোক্ত স্বর্ণপৃথিব্যাদি আয়তনবিশিষ্ট আত্মাকে জ্ঞেয় এবং 
জীবকে জ্ঞাত| বলিয়া! উক্ত শ্ৰুতিতে উভয়ের ভেদ প্রদশিত হওয়াতে ও, জীব 
উক্ত আত্মা নহে। 

১ম অঃ ৩য় পাদ শঠ সত্র। প্ৰকরণাত । 

ভাষ্য।--পরমাত্মপ্ৰকরণান্ন ছ্যভগ্ভায়তনত্বেন জীবপরিগ্রহ:। 

ব্যাখ্যা £--যে প্রকরণে পূর্বোক্ত স্বর্গপৃথিব্যাদি আঁয়তনবিশিষ্ট আত্মার 
উল্লেখ হইয়াছে, সেই প্রকরণও পরমাত্মবিষয়ক। সুতরাং উক্ত বাক্যের 
প্ৰতিপাদ্য জীবাস্মা নহেন। 

১ম অঃ এর পাদ ৭ম সুত্র । স্থিত্যদনাভ্যাঞ্চ । 

(স্থিতি--অদনাভ্যাং--চ; অদনং= ভক্ষণং ফলভোগঃ )। 

ভাষ্য ।---দ্বাসুপণেত্যাদিমন্তে পরমাত্মনোহভোক্ত্ত্বেন স্থিতেজীব- 
স্যাহদনাচ্চ ন জীবাত্ম৷ দ্যগ্ায়তনমূ। 

ব্যাখ্যা £-_পূৰ্ব্বোক্ত শ্ৰুতিতে প্ৰ স্তপর্না” ইত্যাদি মন্ত্ৰে পরমাত্মর 
অভোক্ত্ত্বভাবে (কেবল দর্শকরূপে) স্থিতি এবং জীবাত্মর ফল- 
ভোক্ত্ত্বের উল্লেখ দ্বার উভয়ের ভেদ প্রদশিত হইয়াছে, তদ্বারাও 
সিদ্ধান্ত হয় যে, পুর্ব্বকথিত স্বর্গপৃথিব্যাদি আয়তনবিশিষ্ট আত্মা জীবাস্মা 


নহেন,- পরমাত্মা। 
ইতি ব্রহ্গণো দ্য গ্বায়তনত্ব-নিবূপণাধিকরণম্‌। 


77০ —— 


১অঃ ৩পা ৮-৯সু ]  বেদান্ত-দৰ্শন | ১৭৩ 


১ম অঃ ওয় পাদ ৮ম সুত্র । ভূমা সম্প্রসাদাদধ্যুপদেশাৎ ॥ 

( ভূমা, সম্প্ৰসাদাত--অধি--উপদেশাতৎ ; সমাক্‌ প্রসীদতি অস্মিন্‌ ইতি 
সম্প্রসাদঃ সুযুপ্তং স্থানমূ ; তন্মাৎ অধি উপরি, তুরীয়ত্বেন উপদেশাৎ, “ভূম৷” 
শব্দবাচ্যে| ব্ৰহ্ম ইত্যৰ্থঃ। 

ভাষ্য ৷-_প্রমাচার্হ্যঃ জীকুমারৈরন্মদপ্তরবে টীমননাৱদায়োপদিয়ে১ 
“ভুমাত্বেব বি'জন্ঞাসিতব্য” ইত | সু 

পুরুষেত্তমঃ, কুত; 2. “প্রাণাদুপরি ভঙ্ন উপদেশাৎ ৷. 

অস্তার্থ £-_পরমাচার্ধ্য শ্রীসনৎকুমারাদি খৰি আমার গুরুদেব শ্রীমন্নারদ 
খধষিকে এইরূপ উপদেশ করিয়াছিলেন বলিয়া, ছান্দোগ্যোপনিষদে (৭ম 
২৩ খ) উল্লিখিত আছে, যথা, “ভুমাঁত্বেৰ জিজ্ঞাসিতব্য” ( যাহা ভূমা (মহ 
তাহা তুমি জ্ঞাত হও ); এই স্থলে ভূমা শব্দের বাচা প্রাণ নহে। কিন্ত 
এই ভূমা শব্দের বাচ্য শ্রীপুরষোক্তম ; কারণ, এ শ্রুতি প্রাণের উপরে (প্রাণ 
হইতে অতীত রূপে ) এই ভূমার স্থিতি উপদেশ করিয়াছেন । ( সম্প্ৰসাদ 
শব্দে সুষুপ্তিষ্থান বুঝায়, স্থযুপ্তি অবস্থায় প্রাণই জাগরিত থাকে; অতএব 
প্রাণই স্বষুপ্তিস্থানীয় | সুতরাং শ্রুতির উপদিষ্ট ভূমাকে সম্প্রসাদের অতীত 
বলাতে, তাঁহাকে প্রাণের অতীত বলা হইয়াছে । অতএব এই ভূম' 
প্রাণ নহেন ) । 

১ম অঃ ৩য় পাদ নম সুত্র । ধৰ্ম্মোপপত্তেশ্চ ॥ 

ভাষ্য ৷--নিরতিশয়স্থখরূপ ত্বাযৃতত্বস্থমহিমপ্রতিষ্ঠিতত্বাদীনাং পরমা- 

জুন্যেবোপপত্তেন্চ ভূমা পরমাত্মৈব । 

ব্যাখ৷৷ £--নিরতিশয় স্ুখর্ূপত্ব, অমৃতত্ব স্বমহিমপ্ৰতিষ্ঠিতত্ব ইত্যাদি 
ধৰ্ম্ম, উক্ত ভূমাসন্বন্ধে এ শ্ৰুতিতে উপদিষ্ট হইয়াছে, তত্সমস্ত ধৰ্ম্ম পরমা- 
স্মাতেই উপপন্ন হয়; অতএব পরমাত্মাই ভূম।-পদবাচ্য। 

ইতি ব্ৰহ্মণে। ভূমাত্ব-নিরূপণাধিকরণম্‌ । 


সদ 0 ৯ 


১৭৪ বেদান্ত-দর্শন। [১অঃ ৩পা ১*-১২সূ 


১ম অঃ ৩য় পাদ ১০ম স্ত্র। অক্ষৱমন্বরান্তধৃতেঃ ॥ | 

( “ব্ৰদ্নৈব “অক্ষরং৮, কুতঃ অম্বরম্‌ আকাশং তৎ অন্তে যন্ত পৃথিব্যাদি- 
বিকারজাতন্ত, তন্তু পৃথিব্যাগ্ঘাকাশপর্য্ন্তস্ত ধৃতের্ধারণ[ৎ” )। 

ভাষ্য ।--অক্ষরং ব্ৰহ্ম কুতঃ কালত্রয়বর্তিকাধ্যাধারতয়। নির্দি- 
ফন্তাকাশস্ত ধারণা ॥ 

ব্যাখ্যা £-ধুহদারণ্যকোক্ত “অক্ষর” শব্দের বাচা ব্রহ্ম ; কারণ, ত্রিকালে 
প্রকাশিত পৃথিব্যাদির আধার যে আকাশ, তাহারও ধাঁরণকর্তা বলিয়া উক্ত 
শ্রুতি সেই অক্ষরকে বর্ণনা করিয়াছেন; এই সকল ধৰ্ম্ম ব্রহ্ম ভিন্ন আর 
কাহাতেও উপপন্ন হয় না। (বৃহদারণ্যকোপনিষদের তৃতীয় অধ্যায়ের 
অষ্টম ব্ৰাহ্মণ পাঠ করিলেই এতত্সমস্ত বিচার বোধগম্য হইবে )। 

১ম অঃ ৩য় পাদ ১১শ হুত্ৰ ৷ সা চ প্রশাসনাও ॥ 

ভাষ্য £--সাচ ধৃতিঃ পুরুষোত্তমস্তৈব, কুতঃ “এতস্তৈবাক্ষরস্ত 
প্রশাসনে গাগি সূর্ধ্যানন্দ্রমসৌ বিধুতৌ তিষ্ঠত” ইত্যাজ্ঞাপয়িতৃত্ব- 
অবণাঁৎ ॥ 

ব্যাখ্যা ঃ--সেই পৃথিব্যাদি আকাশ পর্য্যন্ত ধৃতি পরমাত্মারই ; কারণ, 
উক্ত শ্রুতি বলিয়াছেন, যে ইহার প্রকৃষ্ট শাসনপ্রভাবে সূর্য্য ও চন্দ্র বিধৃত 
হই অবস্থান করিতেছে । (“এতস্তৈবাক্ষরন্ত প্রশাসনে গাঠি স্বর্য্যা- 
চন্দ্ৰমসৌ বিবুতৌ তিঠতঃ” ) এইরূপ “প্রশাসনের” উল্লেখ থাকায় “অক্ষর” 
শব্দ পরমাত্মবোধক । | 

১ম অঃ ৩য় পাদ ১২শ স্ত্র। অন্যভাবব্যাবুত্তেশ্চ ॥ 

ভাষ্য :--অত্র প্রধানম্ত জীবন্ত বাহক্ষরশব্দেন গ্রহণং নাস্তি 
পরমেবাক্ষরশব্ডার্থ; কুতঃ “তদ্বা এতদক্ষরং গার্গ্যহদৃষ্টং দ্ৰফ্টূ 
অশ্রুতং শ্রোতৃ অম্তং মন্তু অবিজ্ঞাতং বিজ্ঞাতৃ” ইত্যন্যভ'ব- 
ব্যাবৃত্তেঃ। 


১অঃ ৩প| ১৩সু ]  বেদান্ত-দৰ্শন। ১৭৫ 


খ্যা £-উক্ত স্থলে প্রধান বা জীব, অক্ষরশব্দের বাচ্য নহে; 
পরত্রঙ্গই সেই অক্ষরশব্দের প্রতিপান্য ; কারণ, উক্ত শ্রুতি সেই অক্ষরের 
যেরূপে বর্ণনা করিয়াছেন, তদ্বারা সেই অক্ষরের ব্ৰহ্মভিন্নত্ব নিবারিত 
হইয়াছে, যথ|--- 

“তদ্বা এতদক্ষরং গার্গ৷দৃষ্টং জইকতং শ্ৰোত্মতং মন্ত্ৰবিজ্ঞাতং বিজ্ঞাতৃ 
নান্যদতোহস্তি দ্ৰষ্ট্‌ নান্যদতোহস্তি শোতু নান্তাদতোহস্তি মন্ত নান্যদতোহস্তি 
বিজ্ঞাত্ৰেতশ্মিন্‌ নু খন্বক্ষরে গাৰ্গ্য৷কাশ ওতম্চ প্রোতশ্চেতি”। 

অন্তাৰ্থঃ--হে গাগি! এই অক্ষর অদৃষ্ট হইয়া দ্ৰষ্টা, অশ্ৰুত হইয়াও 
শ্রোতা, তিনি অচিন্ত্য হইয়াও স্বয়ং মননকর্তা, তিনি অবিজ্ঞাত হইয়াও স্বয়ং 
বিজ্ঞাভা, তিনি ভিন্ন দ্ৰষ্টা, শ্রোতা, মননকৰ্ত্ত ও‘বিজ্ঞাত| নাই। হে গাগি। 
মেই অক্ষর পুরুষে আকীশও ওতপ্রোত রহিয়াছে । 


ইতি ব্ৰহ্মণোহঙ্ষরত্বাবধারণাধিকরণম্‌ । 


6 শ্ব 


১ম অঃ ৩য় পাদ, ১৩শ সুত্র । ঈক্ষতিকর্ম্মব্যপদেশাৎ সঃ ॥ 

( “ওমিত্যনেনৈবাক্ষরেণ পরং পুরুষমভিধ্যায়ীত স...পুরুষমীক্ষতে” ইত্যত্র 
ঈক্ষতেঃ কৰ্মস্থানীয়ঃ যঃ পুরুষঃ স ব্ৰদ্মৈব, নতু হিরণ্যগর্ভঃ ; কুতঃ “যন্তচ্ছান্ত- 
মজরমমুতমভয়মিত্যাদিন| তদ্ধৰ্ম্মণ।ৎ ব্যপদেশাৎ। 

ব্যাখ্যা $- প্রশ্নেপনি্ষদের পঞ্চম প্রশ্নে ত্রিমাত্রাবিশিষ্ট ওঁকার দ্বারা 

ধ্যান করিয়া যে পুরুষকে ঈক্ষণ করা যায় বলিয়া (গুরু) পিগ্ললাদ 
সভ্যকামকে (শিষ্যকে ) উপদেশ করিয়াছিলেন, " সেই ঈক্গণক্রিয়ার কৰ্ম্ম- 
স্থানীয় পুরুষ হিরণ্যগর্ভ ব্ৰহ্ম৷ নহেন,--পরমাত্ম| ; কারণ, পরে সেই পুরুষ 
সম্বন্ধে প্র শ্রুতি “যভচ্ছান্তমজরমমূতমভয়ং পরঞ্চেতি” এই বাক্য দ্বার তিনি 
যে পরমব্ৰহ্ম, তাহা উপদেশ করিয়াছেন । 


১৭৬ বেদান্ত-দৰ্শন । [১অঃ ৩প| ১৪সূ 


ভাষ্য £--পুরিশয়ং পুরুষমীক্ষতে ইতীক্ষতেঃ কৰ্ম্ম ব্ৰদ্মাণ্ডান্তৰ্গতো 
ব্রঙ্গলোকস্থ ব্ৰহ্মা ন ভবতি, কিন্তু স এব প্রকৃতঃ সাধারণাপ্ৰাকৃত-ব্ৰহ্ম 
লোকেশঃ যঃ; স পরমাত্মেক্ষিতিকৰ্ম্ম ; কুতঃ ? “যন্তচ্ছান্তমিত্যাদিনা 
ঠি. AAAS 

“পুরিশয়” ইত্যাদিবাক্যে যে পুরুষকে ঈক্ষণের কথা বলা 

ডি ৰ ব্ৰহ্মাঙান্তৰ্গত বৰহ্মলোকস্থ ব্ৰহ্মা নহেন ; কিন্তু পরত্রন্ম ; যিনি 
অপ্রাক্কৃত ব্ৰহ্মলোকাধীশ ; কারণ “যত্তচ্ছান্ত”মিত্যাদি বাক্যে পরবঙ্গেরই 
ধৰ্ম্মসকল তাঁহার সম্বন্ধে বৰ্ণিত হইয়াছে। 

১ম অঃ ওয় পাদ, ১৪শ সুত্র । দহরউত্তৱেভ্যঃ ॥ 

(পরমেশ্বর এব দহরাকাশে। ভবিতুমর্হঁতি, কুতঃ উত্তৰেভ্যো বাকাশেষ- 
গতেভ্যো হেতুভ্যঃ ইত্যৰ্থঃ ৷ 

ভাষ্য।--“অস্মিন্‌ ব্ৰহ্মপুরে দহরং পুণুরীকং বেশ্ম দইরোহ- 
শ্মিনন্তরীকাশ” ইতি শ্রুত্যা প্রোক্তো দহরাকাশ; পরৱমাত্ম| 
ভবতুমহ্থতি, কুতঃ উত্তরেভ্যো “যাবান্‌ বাহয়মাকাশস্তাবানসৌ 
অন্তহ্বদয় আকাশ; উভেহস্মিন্‌ ছ্যাবাপৃথিবী অন্তরেব সমাহিতে 
এষ আত্মাহপহতপাপ|| বিজর” ইত্যাদিভিবক্ষ্যমীণা যে পর- 
মাত্মাদাধারণধর্ম্মান্তেভ্যো হেতুভূতেভ্যঃ ॥ 

ব্যাখ্যা ঃ--ছান্দোগ্যোপনিযিদের (৮ম অঃ) “অন্মিন্‌ ব্রঙ্গপুরে দহরং 
পুগুরীকৎ বে দহরোহস্মিযন্তরাকাশঃ” ( এই ব্ৰহ্মপুরে দেহে যে দহর (ক্ষুদ্ৰ 
গর্ভ) সদৃশ পদ্মাকার গৃহ আছে, এই দেহমধ্যস্থ সেই দহরাকাশ ) এই 
বাক্যোক্ত দহরাকাঁশশবের বাচ্য পরমাম্মা ; তাহা জীব অথবা ভূতাকাশ নহে; 
কারণ উক্ত প্রস্তাবের শেষভাগে উক্ত আছে, “যাবান্‌ বা অরমাকা শস্তাবানসৌ 
অন্তহ্ব্দয় আকাশঃ, উভেহম্মিন গ্যাবাপৃথিবী অন্তরের সমাহিতে, এষ 


১অঃ ৩প| ১৫সূু ]  বেদান্ত-দৰ্শন। ১৭৭ 


আত্মাহপহতপাপ্] বিজরঃ” ইত্যাদি ( এই বাহাকাশ যত্ পৰিমিত অর্থাৎ 
যেরূপ সর্বব্যাপী, এই হৃদযস্থ আকাশও তৎপরিমিত। পৃথিবী ও স্বর্গ 
এই উভয় ইহারই অন্তরে অবস্থিত। এই আত্মা অপাপবিদ্ধ, নিৰ্ম্মল, 
বিজর ), এই নকল পরমায্মার ধৰ্ম্ম) সুতরাং উক্ত দহরাকাঁশশব্দের বাচ্য 
পরমাত্মা। 

১ম অঃ ওয় পাদ, ১৫শ সুত্ৰ । গতিশবাভ্যাং তথা হি দৃষ্টং লিঙ্গঞ্চ ৷ 

ভাষ্য ঃ--“সৰ্বৰাঃ প্রজা অহরহৰ্গচ্ছন্তী”-তি গতিঃ। ‘ব্ৰহ্মলোক- 
মিতি শব্দস্তাভ্যাং দহরঃ পরইতি নিশ্চীয়তে।» “সতা সৌম্য তদা 
সম্পন্নে৷ ভবতী”তি প্রত্যহং গমনং শ্রুত্যন্তরে তথৈব দৃষ্টম্‌; 
কর্মমধারয়সমাসপরিগ্রহে ভ্ৰহ্নৈব লিঙ্গং শব্দসামৰ্থ্যঞ্চ । 

অস্তাৰ্থঃ--“ইম!ঃ সর্বাঃ প্রজাঃ অহরহর্ণচ্ন্ত্য এতং ব্ৰহ্মলোকংন 
বিন্দন্তি’। ইতি দত্রাকাশবাক্যে “অহর্হৰ্গচ্ছন্তি’ ইতি “গতিঃ”, “এতং 
ব্ৰদ্বনোকম্‌* ইতি “শব্দ”-চ ; তীভ্যাৎ দহরাকাশঃ পরমাত্মেত্যবগম্যতে ১ 
জীবানাম্‌ অহরহঃ সুযুপ্তৌ ব্ৰহ্মগমনেন “ব্ৰহ্মলোক”-শৰ্দেন চ, দহরাকাশঃ 
পরমাত্মৈব ৷ তথৈব শ্ৰুতেৌ৷ অন্তত্ৰাপি দৃষ্ট, “সতা সৌম্য তদ! সম্পন্নো ভবতি” 
ইত্যেবমাদে৷। ব্ৰহ্মলোকপদ্বমপি পরমাত্মনি ঢৃষ্টট, যথা! “এয ব্রন্দলোকঃ 
সম্াড়িতি’। তত্র সৰ্ব্বপ্ৰজানামহরহৰ্গমনম্‌; ব্রন্দৈব লোক ইতি কর্ম্মধারয়- 
সমাসেন? “এতম্‌” ইতি দহরার্থকপদসমানাধিকরণতরা নির্দিষ্টো বরহ্মলোক- 
শব্দশ্চ, দহরাঁকাশস্ত পরত্রহ্মত্বে লিঙ্গঞ্চ গমকঞ্চেত্যর্থঃ ৷ | 

ব্যাখা। £__ছান্দোগ্যোপনিযদুক্ত (৮ অঃ ৩খ ) দহরাকাশবাক্যে এইরূপ 
উক্তি আছে ঃ--“এই সকল প্রজা প্রতিদিনই এই (দহর!কাশরূপ ) 
বহ্মলেকে ( সুযুণ্তিকালে ) গমন করিয়! থাকে; অথচ তাহারা তাহা জানে 


ন।”। এই গতি, ও “ব্ৰহ্মলোক” শব্দ দ্বারা শ্রুতি জানাইয়াছেন-- য়ে, 
১২ 


১৭৮ বেদান্ত-দর্শন। [১অঃ ৬প| ১৬সু 


পরমাত্মাই হরাকীশশবের বাচ্য, অর্থাৎ জীব প্রত্যহ সুষুপ্তিকালে ব্ৰহ্মকে 
প্রাপ্ত হয়, এইরূপ বলাতে এবং “ব্ৰহ্মলোক” এই শব্ধ ব্যবহার করাতে, 
দহরাকাশশব্দের বাচ্য পরমাত্মা। ছান্দোগ্য শ্রুতিতে অন্তত্রও এইরূপ 
সুযুপ্তিকালে জীবের ব্ৰহ্মৈ অবস্থানের বিষয়ের উল্লেখ আছে দৃষ্ট হয়। যথা :--- 
“হে সোম্য! তৎকালে (স্ৃযুপ্তিকালে) জীব বঙ্গে সম্পন্ন হয়”। ইত্যাদি৷ 
শ্ৰুতিতে পরমাত্মা অর্থে ব্রদ্দলোকশব্দেরও ব্যবহার আছে। যথা “এষ 
ব্ৰহ্মলোকঃ সমাট”। অতএব ব্রদ্দেতেই প্রজা অহরহ; স্ুযুপ্তিকালে গমন 
করে। ব্ৰহ্মণমৰ লোকঃ এই অর্থে সমানাধিকরণ কর্ম্ধারয়সমাস করিয়া 
ণ্ৰক্মলোক” শব্দ নিষ্পন্ন হইয়াছে; এবং পূর্বোক্ত শ্রতিতে যে “এতং” শক 
আছে, তাহা দহরাকাশ অর্থবোধক । স্ৃতরাৎ “ব্ৰহ্ধলোক” শব্দ ও তাহার 
সমাসগত অর্থ এতদুভয় দহরাকাঁশের ত্রদ্দবোধকত্ববিষয়ে প্রমাণ । 

১ম অঃ ৩য় পাদ ১৬শ সুত্র ৷ ধৃতেশ্চ মহিম্নোহস্তাস্মিমপলন্ধেঃ ৷ 

( ধৃতেঃ চ “ধৃতি”-কথনাৎ ব্ৰদ্বৈব দহরাকাশঃ ; অস্ত ধৃতিরূপস্ত 
মহিয়ঃ অস্মিন্‌ পরমেশ্বরে অন্তত্ৰাপি শ্রোতৌ উপলবেঃ অন্যত্রাপি পরমেশ্বর- 
বাক্যে শ্রয়তে তম্মাৎ, ইতি বাক্যার্থঃ ) 

ভাষ্য ।__“সসেতুবিধৃতিরেষাং লোকানাং৮ বিধারকত্বং পা 
পরমাত্মত্বে সঙ্গচ্ছতে ; অস্ত চ মহিন্নো ধৃত্যাখোহন্মিন্‌ পরমাত্ম- 
ন্যেব “এতস্থা বাহক্ষরস্ত প্রশাসনে গাৰ্গি সূৰ্য্যাচন্দ্ৰমসৌ বিধৃতৌ 
তিষ্ঠতঃ” ইতি শ্রুত্যন্তারে উপলব্ধঃ। 

ব্যাখ্যা £--উক্ত শ্রুতিতে (অঃ ৪খ) উল্লেখ আছে “স সেতুধ্বিধৃতিরেষা 
'লোকানাম্” ইত্যাদি (ইনি লোক সকলের বিধারক সেতুস্বরূপ ) এই 
বিধারকত্ব দহরাকাশের পরত্রদ্বাচকতী প্রতিপন্ন করে। ইহার ধৃতিরূপ 
মহিমার উপলব্ধি পরমেশ্বরেই হয়, ইহা অপরাপর শ্রুতিতেও উল্লেখ আছে, 


১অঃ ৩প| ১৭-১৮সু ] বেদান্ত-দর্শন | ১৭৯ 


যথা £- বুহদারণ্যকে “এতন্ত বাহক্ষরম্ত প্রশাসনে গাগি স্থধ্যাচন্দ্ৰমসৌ 
বিধৃতৌ তিষ্ঠতঃ” ইত্যাদি। 

১ম অঃ ওয় পাদ ১৭শ সুত্র ৷ প্ৰসিদন্ধেশ্চ। 

ভাষ্য ।--“আকাশে| হ বৈ নামরূপয়োনির্বহিত| সর্ববাণি হ বা 

ইমানি ভূতান্যাকাশাদেব সমুতপদ্তন্তে” ইতি পৰরমাত্মস্যপ্যাকাশ- 
শব্দপ্ৰসিদ্ধেশ্চ দহরাকাশঃ পরমাত্নৈব ॥ 

ব্যাখ্যা ঃ--শুতিতে আকাশশব্দের পরমাত্মা অর্থে ব্যবহার প্রসিদ্ধই 
"আছে; তদ্ধেতুও দহরাকাশশবের বাচ্য পরমাত্মা । শ্রুতি যথা, “সৰ্ব্মাণি হ ব 
ইমানি ভূতান্তাকাশাদেৰ সমুংপন্তস্তে” (ছাঃ ১অঃ ৯খ ) ইত্যাদি 

১ম অঃ ৩য় পাদ ১৮শ সুত্র । ইতরপরামর্শাৎ স ইতি চেন্নাসম্তবাৎ ॥ 

(ইতরস্ত জীবন্ত পরামর্শাৎ বাক্যশেষে উক্তত্বাৎ সোহপি দহরঃ, ইতি 
চেৎ, ন; তদ্বাক্যোক্তধর্্মীণাং জীবে অসম্ভবাৎ ) 

ভাষ্য।--“এষ সম্প্রদাদোহস্মাচ্ছরীরাৎ সমুখায়,.....“ইতি 
দহরবাক্যমধ্যে জীবস্তাপি পরামর্শাভ্জীবোইস্ত দহর ইতি চেন্ন অপ- 
হতপাপ্যত্বাদীনাং পুর্বেবাক্তীনাং জীবেহসন্তবাৎ । 

ব্যাখ্যা £__দহরবাক্যের শেষভাগে (৮অঃ ৩খণ্ড ) শ্ৰুতি এইরূপ উল্লেখ 
‘করিয়াছেন,--যথা, “এষ সম্প্ৰসাদোহস্মাচ্ছৰীরাৎ সমুখায় পরং জ্যোতিরুপ- 
সম্পপ্য স্বেন সুপেণাভিনিষ্পদ্থতে এষ আত্মেতি” (এই স্ুযুন্তি অবস্থাপ্রাপ্ত জীব 
এই শরীর হইতে উঠিয়া পরজ্যোতিঃ প্রাপ্ত হইয়া স্বীয়্তপে নিষ্পন্ন হয়েন, 
তিনি এই আম্মা); এই স্থলে জীবের উক্তি থাকায় জীবও দহরশব্দবাচ্য 
হইতে পারেন; এইরূপ আপত্তি হইলে, তাহা সঙ্গত নহে; কারণ, তৎপূৰ্ক্ে 


অপহতপাপ্যুত্বাদি যে সকল ধৰ্ম্ম উল্লিখিত হইয়াছে, তাহা জীবের পক্ষে 
সন্তৰ নহে। 


১৮০ বেদান্ত-দর্শন। [১অঃ ৩প| ১৯-২০সু 


১ম অঃ ওয় পাদ ১৯শ সুত্ৰ । উত্তৱাচ্চেদাবিভূ তন্বরূপস্ত । 

( উত্তরাৎ্ব_চেং, আবিভূতিম্বরূপঠ_তু ) 

(তু শব্দ: শঙ্কানিরাসাৰ্থং । উত্তরাৎ, (জীবপরাৎ প্রজাপতিবাক্যাৎ,. 
জীবোহপি অপহতপাপ্ত্বাদিধৰ্ম্মবৎ ) ইতি চেৎ, (তন্ন) কুতঃ ? অত্রাপি 
আবিভূতিম্বরূপো জীবে| বিবক্ষ্যতে; আবিভূতং স্বরূপমস্তেত্যাবিভূতি- 
স্বৰূপঃ। য্তস্ত পারমাধিকৎ স্বরূপৎ পরং ব্ৰহ্ম তদ্রপতয়ৈনং জীবং ব্যাচষ্টে, 
ন জীবেন রূপেণ ) ৷ 

ভাঁষ্য।-_উত্তরাজ্জীবপরাৎ প্রজাপতিবাক্যাজ্জীবেহপ্যপহত- 
পাপৃত্বাদিগুণাউকমবগম্যতে হতঃ স এব দহরাকাশোহস্তিতি 
চেদুচ্যতে পূর্ব্বোক্তগুণযুক্তোর্নিত্যাবিভূতস্বরূপঃ পরমাত্মা দহর 
আবিভূতিস্বরূপো! জীবস্তু ন। 

ব্যাখ্যা £__ প্রজাপতি যে শেষ উপদেশ ইন্দ্রকে দিয়াছিলেন, যথা, “এষ 
সম্প্রসাদ” ইত্যাদি তাহাতে জীবেরও অপহতপাপৃত্বাদি গুণ আবিভূতি 
হওয়ার উল্লেখ থাকাতে, জীবই দহরপদবাচ্য হওয়া সঙ্গত; এইর 
আপত্তি হইলে, তাহ! সঙ্গত নহে; কারণ, উক্ত ধৰ্ম্মসকল জীবের স্বাভাবিক 
নহে; তাহা তাঁহার মুক্তাবস্থায় আবিভূতি হয়; জীবের যে পারমার্থিক 
প্রবন্ধস্বরূপ তাহাই শ্রুতি ওঁ স্থলে বুঝাইয়। দিয়াছেন। শ্রুতি এই স্থলে 
তাঁহার জীবরূপের উল্লেখ করেন নাই। পরমাম্মারই অপহতপ৷পুত্বাদি 
গুণ নিত্য ; অতএব তিনিই উক্ত স্থলে লক্ষিত হইয়াছেন । 

১ম অঃ ওয়পাদ ২০শ সুত্ৰ ৷ অন্যার্থন্চ পরামর্শ; । 

(চকারঃ “সন্তাবনায়াম্” ; পরামর্শঃ “জীবপরামর্শঃ” ; অন্তার্থঃ “পর- 
মাত্মনে জীবস্বরূপা বিভাবহেতুত্বপ্রদর্শনা্থঃ 1”) 

ভাষ্য ।--জীবপরামর্শ; পরমাতুনো জীবস্বর্পাবির্ভাবহেতুত্ব- 
প্রদর্শনার্ঘঃ । 


> 


১অঃ ৩প| ২১-২৩সূ ] বেদান্ত-দর্শন | ১৮১ 


ব্যাখ্যা £--উক্ত বাক্যে যে জীব উক্ত হইয়াছেন, ইহা জীবের স্বরূপাবি- 
ভাবের মূলীভূত যে পরমাত্মা, তাহা, প্রদর্শনের নিমিত্ত । ইহাই উক্ত বাক্যের 
অর্থ জীবত্বপ্রতিপাঁদন এ বাক্যের অভিপ্রায় নহে। 
১ম অঃ ৩য় পাদ, ২১শ সুত্র । অল্পশ্রুতেরিতি চেত্তচুক্তম্‌ | 
ভাষ্য ।|--অল্পশ্ৰুতেন বিভুরত্র গ্ৰাহ ইতি চে) তৎসমাধানায় 
যদ্বক্তবাং তছুক্তং পুরস্তাৎ । 
ব্যাখ্যা £_দহরশব্দের অর্থ অন্প-হ্ুক্ম্ম ; সুতরাং বিভু পরমাত্ম| ইহার 
বাচ্য হইতে পারেন না; এইরূপ আপত্তি হইলে, তাহার উত্তর পূৰ্ব্বেই 
বলা হইয়াছে । (১ম অধ্যায়ের দ্বিতীয় পাদের সপ্তম সুত্র দ্ৰষ্টব্য )। 
১ম অ৩য় পাদ ২২শ সুত্ৰ ।  অনুকৃতেস্তস্থা, চ। 
ভাষ্য ।-তম্ত নিত্যাবিভূতিম্বরূপন্ত “তমেব ভান্তমনুভাতি 
সর্ববম্” ইত্যনুকৃতেশ্চানুকর্তা জীবো নিত্যাবিভূতস্বরূপো দহরো 
ন ভবিতুমহতি। 
ব্যাখ্যা ঃ--“তমেব ভান্তমন্গভাতি সৰ্ব্বম্‌ সেই স্বপ্রকাশ যিনি স্বতঃই 
প্রকাশ পাইতেছেন, যাহার পশ্চাৎ অপর সমস্ত প্রকাশিত হইয়াছে) 
ইত্যাদি মুগ্ডকশ্রত্যুক্ত (মু ২ খঃ৩) বাক্যে অপরসকলজীব পরমাত্মারই 
অনুসরণ করে, ইত্যাদি উপদিষ্ট হওয়াতে, জীব তাঁহার অনুসরণকর্তীমাত্র । 
অতএব জীব সেই নিত্য।বিভূতিম্বরূপ দহর হইতে পারে না 1 
১ম অঃ ওর পাদ ২৩শ সুত্র। অপিতু স্ব্য্যতে। 
ভাষ্য।--"অপিচ “মম সাধৰ্ম্ম্যমাগতা” ইতি স্মৰ্য্যতে ॥ 
স্থৃতিও এই তথ্য প্রকাশ করিয়াছেন, যথা, শ্রীমপ্তগবদগীতা_ 
“বহবে জ্ঞানতপস| পুত মন্তাবমাগিত1” “মম সাধন্থ্যমাগতাঃ” ইত্যাঁদি। 
ইতি ব্ৰহ্মণে৷ দহরাকা শত্বনিরূপণাধিকরণম্‌। 


6 দি 


১৮২ বেদান্ত-দর্শন। [১অঃ ৩পা ২৪-২৬সূ 


১মঅঃ ওয় পাদ ২৪শ সুত্র । শব্দাদেব প্রমিত; । 

ভাষ্য।--প্রমিতোহঙ্গুষ্ঠপরিমাণকঃ পুরুষোত্তম এব “ঈশীনো- 
ভূতভব্যস্তে”-তিশব্দাৎ ॥ 

ব্যাখ্য৷ £--কঠোপনিষন্তুক্ত অস্ুষ্টমান্র পুরুষ পরমাত্মা ; (প্রমিতঃ অঙ্গুষ্ঠ- 
পরিমাঁণকঃ পুরুষঃ যঃ কঠোপনিষদি অভিহিতঃ স পরমাত্মৈব ; শব্দাৎ 
ঈশানাঁদিশব্দাৎ ) কারণ সেই শ্রুতি তাহার সম্বন্ধে বলিয়াছেন,_-“ঈশানো 
ভূতভব্যন্ত” (তিনি ভূত ও ভবিষ্যতের ঈশান-_নিযন্তা ) । 

১ম অঃ ওয় পাদ ২৫শ সুত্র । হৃদ্ধাপেক্ষয়| তু মনুষ্যাধিকারত্বাৎ । 

ভাষ্য ।---উপাসকহৃপ্তহপেক্ষয়াহঙ্গুষ্ঠমাত্ৰত্বমুপপদ্থাতে | ননু জন্তু- 
শরীরেযু হৃদয়স্যানিয়তপরিমাণত্বাত্তদপেক্ষয়াহপি তথাত্বং কথমত্ৰাহ 
মনুষ্যাধিকারত্বাৎ ॥ ৃ 

ব্যাখ্যা ঃ--পরমাত্ম! সৰ্ব্বব্যাপী হইলেও উপাসকের হৃদয়ে অবস্থানের 
প্রতি লক্ষ্য করিয়া তীহাকে অন্ুষ্টমাত্র বলা যায়; কিন্তু ইহাতে আপত্তি 
হইতে পারে যে, প্রাণী ছোট বড় অনেক প্রকার আছে; সুতরাং 
হৃদয়েরও পরিমাণ অনিয়ত ; অতএব কেবল মন্তস্যা-হৃদয়ের প্রতি লক্ষ্য 
করিয়া তীহাকে অঙ্গষ্ঠপরিমাণ বলিয়া শ্রুতি ব্যাখ্যা করিয়াছেন, এইরূপ 
উক্তি সঙ্গত নহে। তদুত্তরে স্বত্রকার 58 মন্ুষ্যেরই 
অধিকার ; অতএব তন্রপ বলা হইয়াছে । 

ইতি ব্রহ্মণৌহমৃষ্টমাত্রত্বনিরূপণীধিকরণম্‌। 

" ১ম অঃ অয় পাদ ২৬শ সুত্ৰ ৷ তদুপধ্যপি বাদরায়ণঃ সম্তবাৎ । 

ভাষ্য ।--তস্মিন্‌  ব্ৰহ্মোপাসনে মনুষ্যাণামুপরিষ্টাদপি যে, 
দেবাদয়োহি তেষামপ্যধিকারোহস্তীতি ভগবান্‌ বাদরায়ণে| মন্যতে ॥ 


১অঃ ৩পা ২৭সু] বেদান্ত-দর্শন | ১৮৩ 


ব্যাখ্যা 2 বাদরারণ (বেদব্যাস) বলেন যে, ব্রন্দোপাসনাবিষয়ে 
মন্গুষ্যের উপরিস্থ দেবাদিরও অধিকার আছে। 

১ম অঃ ৩য় পাদ ২৭শ হুত্র। বিরোধ? কর্ম্মনীতি চেন্নানেকপ্রতি- 
পত্তে্দর্শনাৎ । 

(কৰ্ম্মণি বিরোধ, ইতি চেৎ, ন; অনেক প্রতিপন্তেঃ দর্শনাৎ )। 

ভাষ্য ।--শরীরং বিনা ব্রহ্ষোপাসনানুপপত্ত্া তেষামবশ্ঠং 
বিগ্রহব্বমভ্যুপগন্তব্য', তথাত্বেতু কর্ম্মণি বিরোধ ইতি চেন্নায়ং দোষঃ, 
কুতঃ ? একস্তাপ্যনেকেষাং দেহা নাং যুগপৎ প্রতিপত্তেদদর্শনাৎ । 

ব্যাখ্যা £_শরীরধারণ বিন! ব্রহ্মোপাসনা অসম্ভব; অতএব দেবতাদিগের 
ব্রন্দোপাসনায় অধিকার আছে বলিলে, তীহাঁদিগকেও অন্মদাদির ন্যায় 
শরীরবিশিষ্ট বলিয়া! স্বীকার করিতে হয়; কিন্তু দেবতাগণ শরীরী বলিয়া 
স্বীকার করিলে, যাগযজ্ঞাদি বেদবিহিত কর্মের প্রতিষ্ঠা থাকে না) অসংখ্য 
লোক বিভিন্ন স্থানে যাগযজ্ঞাদি কৰ্ম্ম একইকালে করিয়া থাকে; দেবতারা 
দেহবিশিষ্ট হইলে বিভিন্ন স্থানে যুগপৎ কি প্রকারে উপস্থিত হইবেন? 
অতএব তাহাদিগকে অন্মদ(দিবৎ দেহধারী স্বীকার করিলে, যাগাদি কর্ম্মের 
সিদ্ধত| বিষয়ে বিরোধ উপস্থিত হয়; কারণ এক যজ্ঞস্থানে তাহাদের 
-বৰ্ত্তমানত| হইলে, অপর স্থানে তীহাদের অবর্তমানতাহেত, যাগযজ্ঞাদি কৰ্ম 
নিষ্ফল হইয়া পড়ে । এইরূপ আপত্তি হইলে, তাহা সঙ্গত নহে ; কারণ 
শ্ৰুতি একেরই যুগপৎ অনেকদেহধারণের উল্লেখ করিয়াছেন। (যথা, 
বৃহাদারণ্যক উপনিষদে দেবতাদের সংখ্যা বর্ণনা করিতে গিয়া শ্রুতি বলিয়া- 
ছেন, দেবতাদের সংখ্যা ৩৬০৬; তৎপরে বলিয়াছেন, এ ৩৬০৬ দেবতাই ৩৩ 
দেবতার মূৰ্ত্তি। পুনরায় বলিয়াছেন;--এঁ ৩৩ দেবতা ৬ দেবতার বিভূতি- 
রূপাস্তর ইত্যাদি । যোগিগণ যুগপৎ বহু কলেবর ধারণ করিতে পারেন, 
ইহা শ্ৰুতি ও স্মৃতিতে সৰ্ব্বত্ৰ প্রসিদ্ধ আছে; সুতরাং জন্মসিদ্ধ দেবতাগণ 


১৮৪ বেদান্ত-দর্শন। [১ম ৩পা ২৮সূ 


যে বহু দেই এককালে ধারণ করিতে পারিবেন, তাহাতে আর বিচিত্ৰতা 
কি? 

১ম অঃ ওয় পাদ ২৮শ হত্র। শব্দ ইতি চেন্নাতঃ প্রভবাও প্রত্য- 
ক্ষানুমানাভ্যাম্‌। 

(অতঃ শব্দাদেব নিত্যাকৃতিবা চকাত প্রজাপতিবুদ্ধ,যদ্বোধকাৎ, অর্থস্ত 
প্রভবাৎ “বেদেন নামরূপে ব্যাকরোৎ” “অনাদিনিধনা নিত্য! বাগুংসথষ্টা 
স্বয়স্তুব। আদৌ বেদময়ী বিদ্যা যতঃ সৰ্ব্বা প্রবৃত্তরঃ” ইত্যাদি প্রত্যক্ষানু- 
মানাভ্যাম্‌ (শ্ৰুতিশ্বৃতিভ্যাম্‌ )। ( বৈদিকাৎ শব্দাৎ দেবানাং প্রভবঃ 
উৎপত্তিরভিধীয়তে শ্রুত্য! স্বৃত্যাচ ইত্যৰ্থঃ ) ৷ 

ভাষ্য ।-_দেবাদীনাং বিগ্রহবব্লস্বীকারে তদ্বাচিনি বৈদিকে 
শব্দে বিরোধঃ স্তযাৎ, অর্থোৎপত্তেঃ প্রাপ্থিনাশান্তুরং চ নিরর্থকত্বা- 
পত্তেরিতি চেন্নায়ং বিরোধঃ। অতঃশব্দীদেব নিত্যকৃতিবাচকাৎ 
প্রজাপতিবুদ্ধদ্বোধকীদর্থস্ত প্রভবাৎ “বেদেন নামরূপে ব্যাক- 
রোৎ” “অনাদিনিধন| নিত্যা বাগুৎস্থ্টা স্বয়ংভুবা। আদৌ বেদ- 
ময়ী বিদ্যা ঘতঃ সর্ববাঃ প্রবৃত্তয়ঃ” ইত্যাদি শ্ৰুতিস্ম তিভ্যাম্‌। 

ব্যাখ্যা £--( দেবতার শরীর থাকা স্বীকার করিলে তাহা যজ্ঞবিরোধী 
না হইলেও ) দেবতাদিগের বিগ্রহবত্াশ্বীকারে তাহাদের অনিত্যত। স্বীকার্য্য 
হয়; কারণ, দেহধারী সকলই উৎপত্তি ও ধ্বংসশীল। পরন্ত বৈদিক শব্দের 
নিত্যত্ব প্রতিপন্ন আছে, এবং সেই শব্দের তদর্থের ততত্ততপ্রতিপাগ্ণ দেবতার) 
সহিত সম্বন্ধের ও নিত্যতা প্রতিপন্ন আছে; কিন্ত দেবতার অনিত্যত্ব স্বীকৃত 
হইলে, বৈদিকশব্দের অর্থের সহিত সম্বন্ধও অনিত্য হইয়া পড়ে; অর্থভূত 
দেবতাদিগের উৎপত্তির পূৰ্ব্বে এবং তীহাদের বিনাশের পর বৈদিকশবের 
অর্থসন্বন্ধ থাকে না? সুতরাং বৈদিকশব্দ সকলও অর্থশূন্ত হয় । এই বিরোধ 


১অঃ ৩পা ২৯সু ] = বেদান্ত-দৰ্শন। ১৮৫ 


অনিবাৰ্য্য; স্থতরাং দেবতার শরীর থাকা স্বীকার করা যায় নী। এইরূপ 
আপত্তি হইলে, তাহা সঙ্গত নহে। কারণ, শ্রুতি শব্দ হইতে 
দেবতার উৎপত্তির উল্লেখ করিয়াছেন; শব্দসকল নিত্য আকৃতিবাচক। 
প্রজাপতি স্থষ্টি করিবার অভিপ্ৰায়ে শব্দসকল স্মরণ করাতে, তনদ্বার| 
তাহার বুদ্ধি প্রবুদ্ধ হইলে, তিনি দেব সকল স্থষ্টি করেন। অতএব 
বৈদিক শব্দের শ্মরণপুর্বক যখন দেবতার স্ষষ্টির উক্তি আছে, তখন 
দেবতাদের অনিত্যতা স্বীকারে কোন শব্দ-বিরোধ হয় না। শব্দসকলও 
প্রথম অপ্রকাশ থাকে; যখন শব্দদকল প্রকাশ হয়, তখন দেবতাও প্রকাশ 
হন; এইরূপ প্রকাশ ও অপ্রকাশ-ভাব বাচ্য বাঁচক উভয়েরই আছে। 
শব্দ প্রকাশিত হইলেই যখন দেবমুর্তিও প্রকাশিত হয়, তখন দেবমূর্তির 
আবির্ভাব ও তিরোভাঁব (উৎপত্তি ও লয়) স্বীকার করাতে শব্দেরও 
তদর্থগত দেবতার সম্বন্ধের নিত্যত্বের ব্যাঘাত হয় না। শ্রুতি ও স্মৃতি উভয় 
দ্বারাই বৈদিক শব্দ হইতে দেবতাদিগের স্থষ্টি প্রমাণিত হয় । শ্রুতি যথা £_- 
'বেদেন নামরূপে ব্যাকরোত”। স্থৃতি যথা £-অনাদিনিধনা” ইতাদি। 

১ম অঃ ওয় পাদ ২৯শ সুত্ৰ । অতএব নিত্যত্বম্‌। 

ভাষা ।--প্রজাপতেঃ স্্টিঃ শব্দপুর্বিবকাইতোহেতোর্বেদস্ নিত্যত্বম্‌। 

ব্যাখা ঃ--প্রজাপতির স্থষ্টিও শব্দপুর্ধিবকাঁ; সুতরাং বেদ নিত্য ৷ 
শ্ৰুতিতেও উল্লিখিত আছে। 

যুগান্তেহন্তহিতান্‌ বেদান্‌ সেতিহাসান্মহ্ষয়ঃ । 
লেভিরে তপপা৷ পূৰ্ব্বমইজ্ঞাতাঃ স্বয়ম্ভুব| ॥ 

( ইতিহাসের সহিত বেদসকল প্রলয়কালে অন্তহিত ছিল; মহধিগণ 
তপস্তা দ্বারা স্বয়ন্তুর কৃপায় সে সকল লাভ করিয়াছিলেন )} 

দেবতাগণ এবং সমস্ত বিশ্ব এইরূপ প্রলয়কাঁলে অন্তহিত হয় এবং 


বডি বেদান্ত-দর্শন । ১অঃ ৩প1৩০-৩১সু) 


পুনরায় স্ষ্টি প্রাছুভূতি হইলে, যথাঁকালে প্রকাশিত হয়। সম্পূর্ণ বিনাশ 
কাহারও নাই। সুতরাং বৈদিক শব্দ ও তদর্থ, এবং উভয়ের সম্বন্ধ এই 
অর্থে নিত্য ৷ 

১ম অঃ ৩য় পাদ ৬০শ সুত্র। সমাননামরূপত্বাচ্চাবৃত্তাবপ্যবিরোধো- 
দর্শনা স্মুতেশ্চ। 

( সমাননামরূপত্বাৎ--চ, আঁবুত্তৌ-_-অপি-_অবিরোধঃ ) 

ভাষ্য।---এবং প্রাকৃতহ্বপতিসংহারাত্মিকায়।মাৰ্বত্তাবপি ন বিরোধঃ ; 
কল্পাদৌ স্থজ্যমানস্ত কল্পান্তৱাতীতেন পদাৰ্থেন তুল্যনামরূপাদিমত্বাৎ ; 
প্সূৰ্য্যাচন্দ্ৰমসৌ ধাতা যথাপুর্ববমকল্লয়”-দিতিদর্শনাৎ, “্যথার্তীবৃতু- 
লিঙ্গানি নানারূপাণি পধ্যয়ে, দৃশ্যন্তে তানি তান্যেব তথাভাবা 
যুগাদিষু” ইতি স্মুতেঃ। 

ব্যাখ্য| £_স্ষ্টির পর লয়, লয়ের পর সৃষ্টি, এইরপ স্ষ্টি ও লয় সৰ্ব্বদাই 
আবত্তিত হইতেছে সত্য, কিন্তু তাঁহাতেও পূর্বোক্ত সিদ্ধান্তে কোন দোষ 
হয় না; কারণ এক কল্পের স্থষ্টি তৎপূর্ববকল্পের স্থাষ্টর অনুরূপ, নামক্লপাদি 
সমানই থাকে । অতএব শব্দের নিত্যতা সিদ্ধান্তের সহিত কোন বিরোধ 
নাই। পূৰ্ব্ববৎ যে স্থষ্টি হয়, তাহা “সুর্ধ্যাচন্দ্রমসৌ ধাতা যথাপুৰ্ব্বমকল্পয়ত” 
এবং “যো ব্রহ্মাণং বিদধাতি গূৰ্ব্বং যো বৈ বেদাংশ্চ প্রহিণোতি তম্মৈ” 
ইত্যাদি শ্ৰুতিবাক্যে প্রমাণিত হয়; এবং “্যথার্তাবৃতুলিঙ্গানি” ইত্যাদি 
স্থতিবাক্যেও তাহা সিদ্ধান্ত হয়। 

১ম অঃ ৩য় পাদ ৩১শ হুত্ৰ মধ্বাদিঘসম্তবাদনধিকারং জৈমিনিঃ। 


ভাষ্য ।---উপাস্যস্থোপাসকত্বাসস্তবা< মধ্বাদিযু বিদ্যান্থ সূৰ্য্যা- 
দীনামনধিকার ইতি জৈমিনির্মন্ততে। 


১অঃ ৩পা ৩২-৩৩সু] বেদান্ত-দৰ্শন । ১৮৭ 


ব্যাখ্যা ঃ--ছান্দোগ্য উপনিষছুক্ত মধুবিদ্ত। প্রভৃতিতে স্থৰ্য্যাদিদেবতা 
উপান্ত হওয়াতে, তাহারা পুনরায় প্র বিদ্যার উপ(মক হওয়া অসম্ভব ; 
তদ্ধেতু উক্ত বিদ্যায় তাঁহাদের অধিকার নাই, জৈমিনি এইরূপ বলেন। 

১ম অঃ ৩য় পাদ ৩২শ স্ত্র। জ্যোতিষি ভাবাচ্চ। 

ভাষ্য ।-_জ্যোতিষি ব্ৰহ্মণ তেষামুপাসকত্বেন ভাবাচ্চ 
মধবাদিঘনধিকার ইতি পূৰ্বৰপক্ষং। (“তদ্দেব| জ্যোতিষাং জ্যোতি” 
ইত্যাদিশ্ৰুতেঃ )। 

ব্যাখ্যা £__দেবতাগণ-স্বপ্রকাশ (জ্যোতীরূপ) ত্রদ্মেরই উপাসনা করেন ; 
সুতরাঁৎ মধ্বাদিবিগ্ভাবিষয়ে (যাহার ফলে বস্ুত্বাদিপ্রাপ্তির উল্লেখ আছি 
এবং যাহাতে কৃুর্য্যাদদিদেবতী উপাশ্তরূপে উক্ত হইয়াছেন, তাহাতে ) 
সুর্যযাদিদেবতার অধিকার নাই; এই পূৰ্ব্বপক্ষ। 

১ম অঃ ৩য় পাদ ৩৩শ সত্র। ভাবং তু বাদরায়ণোহস্তি হি। 


ভাষ্য ।--“তত্র সিদ্ধান্তমাহ, মধ্বাদিষপি সূধ্যবস্বাদীনামধিকার- 
সন্তাবং বাদরায়ণো মন্যাতে। হি যততস্তেষাং স্বান্তর্য্যামিব্রহ্মোপাস- 
নেন কল্লাযন্তেহপি স্বাধিকারপ্ৰাপ্তিপূৰ্ববকব্ৰহ্মলিপ্স!সম্ভবোহস্তি ৷” 

ব্যাখ্যা ঃ--তদথ্বিষয়ে সুত্রকার সিদ্ধান্ত বলিতেছেন £--সুর্য্য-বসুপ্রভৃতি 
দেবতাদিগের মধ্বাদিবিদ্ভাতেও অধিকার আছে, এইরূপ বাদরায়ণ সিদ্ধান্ত 
করেন। কারণ, স্বীয় অন্তর্ধ্যামি-পরমাত্মার উপাসনা দ্বারা কল্পান্তেও স্বীয় 
অধিকার প্ৰাপ্তিপূৰ্বক, পুর্ববসংস্কারবশতঃ তদ্ৰপ ব্রদ্ষোপাসনাবিষয়ে তাহাদের 
লিগ্পা উপজাত হয়। 
্‌ ইতি দেবতাধিকরণম্‌ ॥ 


০ টি 


১৮৮ বেদান্ত-দর্শন। [;অঃ ৩প| ৩৪সু 


১ম অঃ ওয় পাদ ৩৪শ সুত্ৰ । শুগম্তা তদনাদরশ্রবণীশুদাউ্রবণাঁৎ 
সূচ্যতে হি। 

( অস্ত = জানশ্ৰুতেঃ, সুক্‌ = শোকঃ ; তদনাদরশ্রবণাৎ = হংসপ্রযুক্তা- 
নাদরবাক্যশ্রবণাৎ ; তদৈব ব্ৰহ্মজ্ঞং বৈক্ং প্ৰত্যাদ্ৰবণাৎ গমনাঁৎ রৈক্কোক্ত 
“শৃদ্র”-দন্োধনেন গুক্‌ সঞ্জাত| ইতি স্থচ্যতে ) 

ভাষ্য ।--ছান্দোগো মুমূক্ষে৷ গুরুপ্রযুক্তং শুদ্রপদমালোচ্য 
শুদ্ৰোহপি ব্ৰহ্মবিপ্তায়ামধিক্ৰিয়তে, ইতি নাশঙ্কনীয়মস্থ৷ মুমুক্ষো- 
জানিশীতেহংসপ্রযুক্তানাদরবাক্যশ্রবণা। তদৈব গুরুং প্রত্যা- 
দ্রবণা শুক্‌ সঞ্জাতা ইতি শুর্রেতি সন্বোধনেন সুচ্যতে । 

বাখ্যা £--( ছান্দোগ্যোপনিষদে সন্বর্গবিদ্ঞাকথনে চতুর্থ প্রপাঠকের 
প্রথমথণ্ডে এইরূপ উক্তি আছে, যে জাঁনশ্রুতির প্রপৌন্র অতিশয় ধান্মিক 
রাজা ছিলেন ; তিনি নিত্য বহু অতিথিসৎকার করিতেন ; তাঁহার প্রতি 
সন্তুষ্ট হইয়া, তাহার কল্যাণকাঁমনায়, খষিগণ হংসরূপে একদিন রাত্রিতে 
তাঁহার বাটাতে আগমন করিলেন ; তন্মধ্যে একটি হংস প্রথমে তীহার 
প্রশংসাস্থচক বাকা বলিলেন; তংশ্রবণে অপর একটি হংস তাঁহার নিন্দা 
ক্রিয়া বলিলেন “শকটবিশিষ্ট রৈকখধির ন্যায় ইহাকে এইরূপ প্রশংস| 
করিতেছ কেন? ইনি কোন প্রকারে শ্রেষ্ঠ নহেন।” এই সকল কথা 
শুনিয়া রাজ! অতিশয় শোকসন্তপ্ূ হইলেন ; রাজি প্রভাতে লোক পাঠাইয়| 
নানাস্থান অনুসন্ধান করাইয়| এক শকটের অধোভাগে স্থিত 'রৈরুপযির 
সন্ধান পাইয়া, তাঁহার নিকট গমন করিলেন, এবং ছয়শত গো, কহার, 
'রথ ইত্যাদি তাঁহার সমক্ষে উপস্থিত করিয়া তৎসমস্ত খষিকে গ্রহণ করিতে 
প্রাৰ্থন৷ করির। বলিলেন, “যে । আপনি যে বিগ্ভার উপাসনা! করেন, 
অমুগ্রহ করিয়। আমাকে তাহা উপদেশ করুন”। হংনবাক্যে রাজ! অতিশর 


১অঃ ৩প| ৩৫সূ ] বেদান্ত-দর্শন। ১৮৯ 


শোক প্রাপ্ত হইয়া তাহার নিকট গিয়াছিলেন জানিয়া, খখি তাহাকে প্রথমতঃ 
প্রত্যাখ্যান করিয়া বলিলেন--“হে শূদ্ৰ ! এই সকল বস্তু তোমারই থাকুক”); 
তখন রাজা স্বীয় কন্যা গ্রাম ইত্যাদি তীহাঁকে অর্পণ করিলে, তাঁহার 
গুংসুক্য দর্শনে সন্তুষ্ট হইয়া খষি তাহাকে বিদ্ভা অর্পণ করেন। এই 
আখ্যারিকাতে থবি রাজাকে “শূদ্ৰ” শব্দ দ্বারা সম্বোধন করিয়াছিলেন; 
তদুপরি নির্ভর করিয়া এইরূপ আপত্তি হইতে পারে, যে শুদ্রদিগেরও 
উপনিযছুক্ত ব্রহ্মোপাসনাঁয় অধিকার আছে। এইরূপ আপত্তির উত্তরে 
স্ত্রকার বলিতেছেন, শৃদ্রজাঁতীয় লোকের বেদোক্ত ব্রহ্মোপাসনায় 
অধিকার নাই; কারণ, “শূদ্ৰ” শব্দের অর্থ সেই. স্থলে শূদ্ৰজাতীয় লোক 
নহে, (“শোচতীতি -শূদ্রঃ | “শুচেদনি” ইতি বক্‌ প্রত্যয়ে ধাতোশ্চ 
দীৰ্ঘে চকারস্ত দকারঃ”) শুদ্রশন্দের অর্থ শোকপ্রাপ্ত। ইহাই সুত্রে 
বলিতেছেন ; যথ|,--হংসের অনাদর বাক্য শ্রবণহেতু জাঁনশ্রুতির প্রপৌত্রের 
অতিশয় শোক হইয়াছিল; এই শোকসন্তপ্তহ্বদয়ে তিনি ব্ৰহ্মজ্ঞ খষি রৈক্কের 
নিকট গমন করাতে, সেই রাজ! যে শোকার্ত হওয়াঁতেই তাঁহার নিকট 
গিয়াছিলেন, তাহ! যোগবলে খষি অবগত হইয়াছিলেন ; অতএব তাহাকে 
“শুন” অর্থাৎ শোকার্ত বলিয়া তিনি সম্বোধন করিয়াছিলেন। অতএব 
এই শ্রুতিবাক্য শূদ্ৰজাতীয় লোকের বেদোক্ত ব্ৰহ্মোপাসনায় অধিকার জ্ঞাপন 
করে না। 

১ম অঃ ওয় পাদ ৩৫শ সুত্র । ক্ষজিয়ত্বাবগতেশ্চোত্তরত্ৰ চৈতররখেন 
লিঙ্গাৎ ॥ 

( “উন্তরত্র চৈত্ররখেন ক্ষত্রিয়েণ অভিপ্রতাঁরিনামকেন সহ সমভিব্যাহার- 
রূপলিঙ্গাৎ জনিশ্রুতেঃ ক্ষপ্রিয়ত্বন্ত অবগতের্ন জানশ্ৰুতিঃ শুদ্রঃ” )। 

ভাষ্য।-_“অথ হ শৌনকং চ কাপেয়মভিপ্রতারিণং : 
কাক্ষিসেনিং পরিবিষ্যমাণে! ব্রহ্মচারী বিভিক্ষে” ইত্যত্র তি 


১৯০ বেদান্ত-দর্শন । [১অঃ ৩পা ৩৬-৩৭সু 


প্রতারিণা ক্ষত্রিয়েণ সহ সমভিহাররূপলিঙ্গাজ্জানশ্রচতেঃ ক্ষজিয়ত্ব- 
স্যাবগতে ন“ জানশ্রুতিঃ শূদ্ৰঃ। 
ব্যাখ্য৷ ঃ--এক আখ্যায়িকার শেষভাগে একত্র ভোজন প্রসঙ্গে চিত্ররথ- _ 
বংশীয় ক্ষজিয়জাতীয় অভিপ্রতারিনামক ব্যক্তির সমভিব্যাহারে জানশ্রতির 
উল্লেখ থাকায়, তন্বারা জানশ্রুতির ক্ষপ্রিয়ত্ব অবগত হওয়| যায়; অতএব 
তিনি শূদ্রজাতীয় নহেন। শ্রুতি যথা £--“অথ ই” ইত্যাদি (পাচক কপি- 
গোত্রীয় শৌনক ও কক্ষসেনপুত্র অভিপ্রতারীকে পরিবেশন করিবার সময় 
এক ব্রহ্মচারী ভিক্ষা প্রার্থনা করিল )। | 
. ১ম অঃ ওয় পাদ ৩৬শ সুত্ৰ ৷ সংস্কারপরামর্শীৎ তদভাবাভিলাপাচ্চ ॥ 
ভাষ্য ৷--বিষ্যাপ্ৰদেশে “তং হোঁপনিন্তে” ইত্যাদিনোপনয়ন- 
সংস্কারপরামর্শাৎ “শুদ্রশ্চতুর্থো বৰ্ণ একজাতিন'চ সংস্কারমর্হঁতীতি” 
তদভাবাভিলাপাচ্চ বিদ্যায়াং শূদ্ৰো নাধিক্ৰিয়তে। 
ব্যাখ্যা ১ শুদ্রের বেদোক্ত ব্ৰহ্মবিদ্ধায় অধিকার নাই; কারণ তাঁহাদের 
'উপনয়নসংস্কার নাই, (শ্রুতি উপনয়নসংস্কারবিশিষ্ট ব্যক্তিকেই ব্রহ্মবিদ্যা 
অৰ্পণ করিবার বিধির উল্লেখ করিয়াছেন ), এবঞ্চ শুদ্রের পক্ষে শ্রুতি সেই 
সংস্কার নিষেধ করিয়াছেন) যথা “শুদ্রশ্তুর্ঘোবর্ণ?” ইত্যাদি (চতুর্থবর্ণ 
শূদ্রজাতি সংস্কারযোগ্য নহে )। 
১ম অঃ ৩য় পাদ ৩৭শ সুত্ৰ তদভাবনিদ্ধীরণে চ প্রবুত্তেঃ ॥ 
ভাষ্য।--কিঞ্চ গৌতমহ্ত জাবালেঃ শূদ্ৰত্বাভাবনিৰ্ণয়ে সতি 
তমুপনেতুমনুশাসিতুং প্রবৃত্তেঃ শুদ্রন্তানধিকারএবাত্র। 
ব্যাখ্যা £-_ছান্দোগ্য শ্রুতি বলিয়াছেন যে, গৌতম খষি যখন জাবালির 
পুত্ৰ সত্যকামের শূদ্রত্বাভাব নিদ্ধীরণ করিলেন, তখনই তাহার উপনয়ন- 
সংস্কার করিয়া, তাহাকে শিয্যাত্বে গ্রহণ করিলেন; অতএব শৃদ্ৰের বেদোক্ত 


১অঃ ৩প| ৩৮-৪০সু ] বেদান্ত-দৰ্শন। ১৯১ 


উপাসনায় অধিকার নাই। (জাঁবালির আখ্যান ছান্দোগ্যোপনিষদের 
চতুর্থ প্রপাঠকের চতুৰ্থ খণ্ডে বিবৃত আছে )। 

১ম অঃ ওয় পাদ ৩৮শ হুত্ৰ 1 শ্ৰবণাধ্যয়নাৰ্থপ্ৰতিষেধাৎ ॥ 

ভাষ্য।---শূদ্ৰো নাধিক্ৰিয়তে “শূদ্ৰসমীপে নাধ্যেতব্যগ্মিত্যা- 

দিনা তস্য বেদশ্রবণাঁদিপ্রতিযেধাৎ ॥ 

শূদ্ৰের বেদশ্রবণ, বেদাধ্যয়ন, তদর্থজ্ঞান--এতত সমস্তই শ্ৰুতিতে নিষিদ্ধ 
মাছে; সুতরাং শৃদ্রের তদ্দিষয়ে অধিকার নাই । ("শুদ্রসমীপে নাধ্যেতবাং” 
ইত্যাদিনা প্রতিষেধঃ )। 

১ম অঃ ৩য় পাদ ৩৯শ সুত্ৰ । স্মৃতেশ্চ ॥ 

ভাষ্য ।_-“নচীন্যোপদিশেদ্বম মি”-ত্যাদিস্মু তেশ্চ ॥ 

ব্যাখ্যা £_স্থৃতিতেও এইরূপ প্রতিষেধ আছে, যথা ঃ--“ন চাঁস্যোপ-' 

দিশেদ্ধৰ্ম্মং, ন চান্ত ব্রতমাদিশেং” ইত্যাদি । 
ইতি শূ্ৰস্ত বরহ্মবিদ্ভায়ামধিকীরাভাবনিরূপণাধিকরণম্‌। 

এইক্ষণে প্ৰসঙ্গক্ৰমে উপস্থিত অধিকারবিচার সমাপন করিয়া পুনরায় 
শ্র্যর্থবিচার আরম্ভ হইতেছে । 

১ম অঃ ওয় পাদ ৪০শ সুত্ৰ । কম্পনাৎত। 

- ভাষ্য ।--প্রমিতঃ পরঃ পুরুষঃ প্রতিপত্তব্যঃ সৰ্ববজগৎকম্প- 
কত্বান্মহদাদিভ্যশ্চ। 

ব্যাখ্যা ১ কঠোপনিষছুক্ত অন্ুষ্ঠমাত্রপুরু-প্রকরণে ( ২য় ৩ব ) “্যদিদং 
কিঞ্চ জগৎ সৰ্ব্বং প্রাণ এজতি নিঃস্থতম্‌” ইত্যাদি বাক্যে প্রাণশব্দবাচ্য অঙ্ুষ্ঠ- 
পরিমিত পুরুষ পরমাত্ম৷ ; কারণ, তৎসন্বদ্ধে সমস্ত জগতের কম্পকত্ব, 
মহত্ব, ভীতিজনকত্বাদির উল্লেখ আছে৷ 


১৯২ বেদান্ত-দর্শন। [১অঃ ৩প| ৪১-৪৩দু 

১ম অঃ ওয় পাদ ৪১শ সুত্র ।. জ্যোতিদর্শিনাৎ ॥ 

ভাস্ত।-_“তন্ত ভাসে”তি জ্যোতিদর্ণনাৎ প্রমিতঃ পুরুষঃ পরঃ। 

ব্যাখ্যাঃ--কঠোপনিষদে দ্বিতীয় অধ্যায়ের ২য় খণ্ডে অন্ুষ্টপরিমিত- 
পুরুষপ্রকরণে উক্ত প্রাণবাক্যের পূৰ্ব্বে “তমেব ভাস্তমন্তভাতি সৰ্ব্বং তন্তু 
ভাস! সৰ্ব্বমিদং বিভাতি” ইত্যাদি (২য় অঃ ২ব) বাক্যে “ভা” শব্দবাচ্য 
পরমাত্ম-সাধীরণ জ্যোতির্ঘন্থের উক্তি থাকাতে এই অঙ্গষ্ঠপরিমাণপুরুষশব্র 
পরমাত্মবাচক। | 

ইতি প্রমিতাধিকরণম্‌। 


— তি পা? 


১ম অঃ ওয় পাদ ৪২শ স্থত্ৰ । আকাশোহর্থান্তরত্বাদিব্যপদেশাৎ ॥ 

ভাষ্য । «আকাশো হ বৈ -নামরূপয়োনির্বহিতে”-ত্যত্রা- 
কাশশবৰ্দবাচ্যঃ পুরুষোত্তমঃ। কুতঃ ৪  মুক্তাত্মনঃ জীবাৎ 
পরমাতানো  নামরূপোপলক্ষিতনিখিলনামরূপবদস্তনিবেট্তয়াহ্থা- 
স্তরত্বেন ব্যপদেশাত, ব্ৰহ্মত্বামৃতত্বাদিব্যপদেশাচ্চ। 

ব্যাখ্যা ঃ--“আকাশে| হ বৈ নামরূপয়োনির্বহিত।” এই ছান্দ্যোগ্যো- 
পনিষদ্ক্ত বাক্যে যে আকাশশব্দ উক্ত হইয়াছে, তাহা পরমাম্মবাচক ; 
কারণ, 'ও স্থানে নিখিলনামরূপনির্বাহকত্বাদি-গুণ দ্বারা, সর্ধবিধ জীব 
হইতে ও আকাশের বিভিন্নত্ব (যাহা নামরূপবিশিষ্ট তাহা হইতে পৃথকৃত্ব ) 
উল্লিখিত আছে । যথা, “তে যদন্তরা তদ্ব গ্মেতি” নামরূপ য'হা হইতে ভিন্ন 
তাহা ব্ৰহ্ম ইত্যাদি । এবং ওঁ আকাশের সম্বন্ধে ব্ৰহ্ত্ব, অমৃতত্ব ইত্যাদে 
বাক্যের প্রয়োগ হইয়াছে । 


১ম অঃ ওয় পাদ ৪৩শ স্থত্ৰ স্মুধুণ্তযৃৎক্রান্ত্যোর্ভেদেন ॥ 


১অঃ ৩প| ৪৪সূ ] বেদান্ত-দর্শন। ১৯৩ 


ভাষ্য।--অজ্ঞাৎ সৰ্ববন্তন্ত সুযুগ্তযতক্রান্ত্যোর্ডেদেন ব্যপ- 
দেশীচ্চ। 
ব্যাখ্যা ৫ বুহদারণ্যকোঁপনিষদের ষষ্ঠ প্রপাঠকে জনক-যাজ্ঞবন্ধা- 
সংবাদে যে পুরুষ উক্ত হইয়াছেন, তিনিও পরমাত্মা ; কারণ, উক্ত শ্রুতি 
জীবাত্মার স্নযুপ্তি ও উৎক্ৰান্তি বলনা করিয়া, জীবাত্মা হইতে পরমাম্মার ভেদ 
প্রদর্শন করিয়াছেন। 
১ম অঃ ৩য় পাদ, ৪৪শ সুত্ৰ । পত্যাদিশব্দেভাঃ ॥ 
ভাষ্য ।-_“‘সৰ্ববস্তাধিপতিঃ” “সবস্তেশীনঃ ইত্যাদি শব্দেভো| 
জীবান্তেদেন পরমাত্মনো ব্যপদেশাৎ এবাকাশ ইতি স্থিতম্‌। 
ব্যাখ্যা £--“স সর্ধন্ত বশী সৰ্ব্বস্তেশানঃ সর্বস্তাধিপতি” ইত্যাদি (বৃ ৪অঃ 
৪ ব্রা) শ্রত্যুক্ত বাক্যে “পতি” প্রভৃতি শব্দ দ্বারা জীব হইতে ভেদ করিয়া 
পরমাম্মার উপদেশ থাকাতে পরমাত্মাই আকাশশৰ্দবাচ্য বলিয়া উপপন্ন হয়। 
ইতি আকাশাধিকরণম্। 
ইতি বেদান্তদর্শনে প্রথমা ধ্যায়ে তৃতীয়পাদঃ সমাপ্রঃ ॥ 
ওঁ তত্সৎ। 


১৩ 


শ্ৰেদাকজ্ত-দৰ্লদ্শন 1 


প্রথম অধ্যায়__চতুর্থ পাদ। 

দ্বিতীয় ও তৃতীয় পদে ছান্দোগ্য প্রভৃতি উপনিষদুক্ত উপাসনা-বিষয়ক 
বাক্য সকলের যে ব্ৰহ্মেতেই সমন্বয় হয়, তাহা প্রদর্শন করা হইয়াছে | এই 
প্রকরণে কঠ প্রভৃতি উপনিষদের যে সকল বাক্যে দৃশ্যতঃ সাংখ্য মতের 
পোষক শব্দ সকল আছে, তৎসমুদয়ও যে ব্ৰহ্মবোধক, তাহা গর সকল 
বাক্যের বিচার দ্বারা প্ৰতিপাদন করিয়া, এ সকল বাক্যেরও যে ব্রহ্মেতেই 
সমন্বয় হয়, তাহ! প্রদর্শন করা হইবে। 

১ম অঃ ওর্থ পাদ ১ম স্ত্র। আনুমানিকমপ্যেকেষামিতি চেন, 
শরীররূপকবিন্যস্তগৃহীতেদরশয়তি চ ॥ 

ভাষ্য |--ননু “মহতঃ পরমব্যক্তমব্যক্তাৎ পুরুষ; পর”ইত্যত্ৰ 
কঠশাখায়ামানুমানিকং প্রধাঁনমপি শব্দবহূপলভ্যতে ইতি চেন; 
“আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবে”ত্যত্র শরীরম্ত রথরূপক- 
বিন্যস্তস্তাব্যক্তশব্দেন গ্রহণাৎ। ইন্দ্ৰিয়াদীনাং বশীকরণপ্রকারং 
প্রতিপাদয়ন্, রূপকপরিকল্লিত গ্রহণমেব । দর্শয়তি চ বাঁক্যশেষে 
“ঘচ্ছেদ্বাঙ্মনসি প্রাজ্ঞস্তদ্যচ্ছেদ্জ্ঞানমাত্মনি, জ্ঞানমাতঁননি মহতি 
তব্যচ্ছেস্ছান্ত আঁত্মনী”তি ॥ 

ব্যাখ্যা :--সাংখধ্যোক্ত প্রধান অনুমানগম্য হইলেও, ইহা শ্রুতি-দিদ্ধ 
বলিয়াই প্রতিপন্ন হয়; কারণ, কঠোঁপনিষদের প্রথমাধ্যায়ের তৃতীয়বল্লীতে 
এইরূপ উক্তি আছে, যথা ৪__“মহতঃ পরমব্যক্তমব্যক্তাৎ পুরুষঃ পরঃ” 


১অঃ ৪প| ২সূ ]  বেদান্ত-দৰ্শন । ১৯৫ 


(মহৎ হইতে শ্ৰেষ্ঠ অব্যক্ত, অব্যক্ত হইতে পুরুষ শ্রেষ্ঠ )। সাংখ্যশাস্ত্ৰেও 
উপদিষ্ট হইয়াছে, মহত্তত্ব হইতে অব্যক্তা প্রকৃতি (প্রধান ) শ্রেষ্ঠ, এবং প্রকৃতি 
হইতে পুরুষ স্বতন্ত্ৰ-শ্ৰেষ্ট; স্থতরাৎং এই কঠশ্রুতি সাংখ্যোক্ত মহৎ, অব্যক্ত, 
ও পুরুষকে উপদেশ করিতেছেন বলিয়া স্পষ্টই বোধ হয়। এইরূপ 
আপত্তি হইলে, তাহা সঙ্গত নহে। কারণ, এ বাক্যের পূর্বেই কঠশ্রুতি 
বলিয়াছেন, “আনত্মানং রথিনং বিদ্ধি শরীর রথমেবতু ৷ বুদ্ধিন্ত সারথিং 
বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ” ইত্যাদি (আত্মাকে রথিস্বরূপ বোধ করিবে, 
শরীরকে রথন্বরূপ বোধ করিবে, এবং বুদ্ধিকে সারথি ও মনকে 
প্রগ্রহ-( লাগাম) স্বরূপ জানিবে ইত্যাদি )। এই স্থলে শরীরকে 
রখের সহিত রূপকের দ্বারা তুলনা করা হইয়াছে; এই রখস্বরূপ 
শরীরই পরবর্তী অব্যক্ত শব্দের বাচ্য বলিয়া, উক্ত বাক্য সকল পরস্পর 
মিলন করিলে প্রতীয়মান হয়; বুদ্ধি, মন: ইন্দ্রিয় প্রভৃতিকে উক্ত রূপক 
দ্বারা শরীররূপ রথের সারথি, লাগাম, ঘোটক ইত্যাদিরূপে বর্ণনা করিয়া, 
শ্রুতি ইহার্দিগকে বশীভূত করিবার উপায় প্রদর্শন করিয়া, পূর্বোক্ত “মহতঃ 
পরমব্যক্তম্’ ইত্যাদি বাক্য ব্যবহার করাতে, ইহাই প্রতীয়মান হয় যে, 
অব্যক্তশন্দের বাচ্য পুর্ব্বোক্ত রূপক-কলিত শরীর। পরে বাক্যশেষে শ্রুতি 
ইহা আরও স্পষ্টরূপে প্রদর্শন করিয়াছেন। যথা, শ্রুতি বলিয়াছেন £-- 
“প্রাজ্ব্যক্তি বাক্যকে মনে উপসংহার করিবে, মনকে জ্ঞানাত্মাতে, জ্ঞানকে 
মহতে, এবং মহৎকে শান্ত আত্মতে উপসংহার করিবে”। সাখ্যমতে এই 
শেষোক্ত বাক্য কখনই সঙ্গত হইতে পারে না; কারণ, মহৎ উক্ত মতে 
প্রকৃতিকেই প্রাপ্ত হয়--শান্ত আত্মাকে প্রাপ্ত হয় না। 

১ম অঃ ৪র্থ পাদ ২য় হুএ! সূক্ষন্ত তদহ্বাৎ। 

ভাষ্য ।-_অব্যক্তশব্দঃ = সূন্ম্মবচনশ্চেন্তদৰ্থভৃতং শরীরমপি 
সূক্ষ্মস্যৈব স্থলাবস্থাপননত্বাৎ ৷ 


১৯৬ বেদান্ত-দৰ্শশ।  [১অঃ ৪পা ৩-৫সু 


ব্যাখ্যা £--“অব্যক্ত” শব্দ হুক্মপদাৰ্থবাচক ; সুতরাং স্থূল শরীরকে 
অব্যক্ত বলা সম্ভব নহে; এইরূপ আপত্তি হইলে, বলিতেছি যে, স্থুল 
শরীরও সুক্মেরই স্থুলাবস্থামাত্র। স্থূল সুক্ষ হইতে উৎপন্ন হয়; অতএক 
শ্রুতি বাক্যের উক্ত প্রকার অর্থের কোন দোষ নাই । 
১ম অঃ ৪র্থ পাদ ওয় সুত্ৰ ৷ তদধীনত্বাদর্থব । 
ভাষ্য ।---ওপনিষদং প্রধানং পরমকারণাধীনত্বাদর্থবদীনর্থক্যৎ 
পরাভিতন্ত তস্যেতি ভেদঃ ৷ | 
ব্যাখ্যা £--উপনিষদুক্ত প্রধান পরমকারণ ঈশ্বরাধীন হওয়াতে, স্থষ্টি-রচনা 
রূপ প্রয়োজন সাধন করিতে পারে অর্থবৎ হয়) )জ্তরাৎ সাংখ্যোক্ত প্রকৃতি 
হইতে ইহা! ভিন্ন,_-এক নহে; উপনিযছুক্ত প্রকৃতি ঈশ্বরেরই স্বরূপগত শক্তি 
--পৃথক্‌ নহে; সাংখ্যোক্ত প্ৰকৃতি ঈশ্বর হইতে ভিন্ন,__অচেতন স্বভাব ;. 
সুতরাং স্বয়ং অর্থবং হওয়। অসম্ভব । উভয়ের মধ্যে এই প্রভেদ ৷ 
১ম অঃ ওর্থ পাদ ৰ্থ সূত্র । জ্েয়ত্ববচনাচ্চ | 
ভাষ্য --নাব্যক্তশব্দস্তান্তিকপ্রধানবচনঃ জ্জেয়ত্বাবচনাচ্চ ৷ 
ব্যাখ্যা 2 পুর্ববোক্ত কঠশ্রুতি অব্যক্তকেপজ্ঞেয়” বলিয়া উপদেশ করেন 
নাই ; সুতরাং এ অব্যক্ত দাংখ্যোক্ত প্রধান নহে ( মূল যাহা, তাহাই “জ্ঞেয়; 
যাহা, বিকার, তাহাত দৃষ্টই হইতেছে; সুতরাং তাহা জ্ঞেয় নহে; বিকারের 
মূল যাহা, তাহাই অনেষ্টব্য-_জ্ঞেয়। সাংখ্যমতে বিকারযোগ্যা প্রক্কতিই 
জগতের মূল। কিন্তু এই স্থলে শ্রুতি ইহাকে জ্ঞেয় বলিয়া! নির্দেশ করেন 
নাই; শান্ত আত্মাকেই সর্বশেষ বলিয়া নির্দেশ করিয়াছেন ; সুতরাং শেষ 
জ্ঞেয়) বস্তু প্রকৃতি নহে! 
১ম অঃ ৪র্থ পাদ ৫ম সুত্র বদতীতি চেন্ন প্রাজ্জে.হি প্রকরণাৎ ॥ 


ভাষ্য ।_-“অনাগ্ঠনন্তং মহতঃ পরং প্রুবং নিচাষ্য তং মৃত্যু- 


১অঃ ৪পা ৬-৭সু ] বেদান্ত-দৰ্শন। ১৯৭ 


মুখাৎ প্রমুচ্যতে” ইতিশ্ৰুতেঃ প্রধানস্ত জ্রেয়ত্রং বদতীতি চেন্ন। 
জ্ঞেয়ত্বেন প্ৰাজ্ঞঃ পরমাত্ম৷ নির্দিষ্টস্তৎপ্রকরণাৎ ॥ 

ব্যাখ্য৷ £--“অনাদ্তনন্তংমইতঃ পরং কব নিচায্য তং মৃত্যুমুখাৎ প্রমু 
চ্যতে” (কঠ ১অঃ ৩ব ) (অনাদি অনন্ত মহৎ হইতে শ্রেষ্ঠ সেই ধ্ৰুব বস্তুকে 
অবগত হইয়া সাধক মৃত্যু হইতে মুক্ত হয়েন ), এই বাক্যে সাংখ্যমতে মহৎ 
হুইতে শ্রেষ্ঠ (সুক্ম) যে অব্যক্ত! প্ৰকৃতি, শ্ৰুতি তাহাকে জ্ঞেরবস্ত বলিয়া 
উল্লেখ করিয়াছেন; অতএব সাংখ্যোক্ত প্রধান হ্রুতিসিদ্ধ। যদি এইরূপ 

তাহা ঠিক নহে; প্রাজ্ঞ পরমাত্মাই জ্ঞেররূপে উক্তস্থলে উপদিষ্ট হইয্যছেন 
বলিয়া, এ প্রকরণ আগ্ন্তপাঠে জানা যায়। “তদিষ্টোঃ পরমৎ পদম্‌,” 
“পুৰুষান্ন পরং কিঞ্চিৎ” ইত্যাদি বাক্যে পরমাত্মাই জ্ঞেয় বলিয়া এই প্রকরণে 
উপদিষ্ট হইয়াছেন। 

১ম অঃ ৪ৰ্থ পাদ ৬ষ্ট সুত্র । ত্রয়াণীমেব চৈবমুপন্যাসঃ প্ৰশ্নশ্চ ॥ 

ভাষ্য ।__-অস্তামুপনিষছ্যাপায়োপেয়োপগং ত্রয়াণামুপন্যাসঃ প্ৰশ্নশ্চ 
পুর্ববাপরবাক্যার্থ বিচারেণ লভ্যতে। অনুমানিকতন্বনিরূপণন্থাত্রাব- 
কাশো নাস্তি। 

ব্যাখ্যা $--এই প্রকরণে তিনটি বিষয়ক প্রত্যুত্তর এবং তিনটি বিষয়ক 
প্রশ্ন; যথা, অগ্নি, জীবাত্মা ও পরমাস্মা ; প্রধানবিষয়ক কোন প্রশ্ন না 
হওয়ায়, উত্তরও প্রধানবিষয়ক নহে। (যমরাজের নিকট নচিকেতার 
অগ্নিবিষয়ক প্রশ্ন কঠোপনিষদের ১ম অধ্যায়ের ১ম বল্লীতে ১৩শ 
।্লাকে উক্ত হইয়াছে, এবং এ বল্লীর ২৮শ গ্লোকে জীবাত্মার গতিবিষয়ে 
প্রশ্ন উল্লিখিত হইয়াছে ; এবং দ্বিতীয় বলীর ১৪শ, শ্লোকে পরমাত্মবিষয়ক 
প্রশ্ন উল্লিখিত হইয়াছে ; অন্য কোন বিষয়ক প্রশ্ন নাই )। 

১ম অঃ ৪র্থ পাদ ৭ম হুত্ৰ। মহছচ্চ ॥ 

ভাষ্য ৷--সাংখ্যৈমহচ্ছব্দো বুদ্ধ্যাখ্যাদ্বিতীয়ে তৰে প্ৰযুক্তোংপি 


১৯৮ বেদান্ত-দর্শন। [১অঃ ৪পা ৮লু 


ততোহন্যত্ৰাপি “বেদীহমেতং পুরুষং মহান্তমি”-ত্যাদিবেদবচনেন যথা 
দৃশ্যতে তথাহব্যক্তশব্দঃ শরীরপরোহস্ত। 

ব্যাখ্যা £--সাখখ্যশান্ত্রে মহৎ শব্দ “বুদ্ধি” নামক দ্বিতীয় তত্ব বুঝায়। 
কিন্ত শ্রত্যুক্ত “মহং”_- শব্দ সাংখ্যকথিত অচেতন মহভ্তত্বের বোধক নহে; 
শ্রুতিতে “বুদ্ধেরাত্মা মহ৷ন্‌ পরঃ” “মহান্তং বিভুমাত্মানম্‌’ “বেদীহমেতং 
পুরুষ মহান্তম্” ইত্যাদি বাক্যে বুদ্ধির অতীত আত্ম! মহৎ শব্দের দ্বারা 
উক্ত হইয়াছেন, সাংখ্যসন্মত অচেতন মহৎ নহে। তদ্বৎ “অব্যক্ত” শব্দও 
সাংখ্যোক্ত প্রকৃতিবোধক নহে,__ইহার অর্থ উক্ত স্থলে শরীরমাত্র । 

ইতি কঠৌপনিযছুক্তাব্যক্তশবন্ত শরীরবো ধকত্ব-নিরূপণাধিকরণম্‌। 


০০৩ 
79০ 577 


১ম অঃ ধর্থ পাদ ৮ম স্ত্র। চম্‌সবদবিশেষাৎ । 

ভাষ্য ।-_“অজামেকামি”-ত্যাদিমন্ত্োক্তা প্রকৃতিঃ স্মৃতিসিদ্ধা 
ভবতু ইতি পূর্ববপক্ষে রাদ্ধান্তং দর্শয়তি ৷ মন্ত্ৰোক্তাহজ| ব্ৰহ্মাত্মিকাহস্ত।: 
পুর্ববপক্ষনিদ্ধীরণে বিশেষাভাবা “অর্বাগিলচমস” ইতি মস্তোক্ত- 
চমসৰৎ ॥ 

বাখ্যা ঃ--শ্বেতাশ্বতরোপনিষদের  চতুর্থাধ্যায়োক্ত অজামেকাম্” 
ইত্যাদি মন্ত্রে যে অঙ্গা প্রকৃতির উল্লেখ হইয়াছে, তাহা সাংখ্যস্থত্যুক্ত 
প্রকৃতি বলির! প্রতিপন্ন হয়। এইরূপ পুর্ব্বপক্ষ হইলে, তাহার 
সত্রকার এই সুত্র দ্বার! প্রদর্শন করিতেছেন। উক্ত মন্তোক্ত “অভ! 
ব্ৰহ্মাত্মিক। (সাংখ্যোক্ত অচেতন প্রকৃতি নহে )। কারণ, শ্রুতি অচেতন 
প্রকৃতি বলিয়া নির্ধারণ করিবার উপযোগী কোন বিশেষণ অজাশবের 
সম্বন্ধে উল্লেখ করেন নাই ৷ বৃহদারণাক্যের ২য় অধ্যায়ের ২য় ব্রাহ্মণের ৩য় 
প্রকরণে “অর্কাপ্থিলচমস” (নিম্নভাগে মুখরূপ-গর্ভবিশিষ্ট চমস) মন্ত্ৰে 
চমসশব্দের কোন বিশেষণ না থাকাতে, যেমন কিরূপ চমস, তাহা নির্দেশ করা 


১অঃ ৪প| ৯সূ ]  বেদান্ত-দর্শন। ১৯৯ 


যায় না, চমসশব্দে সাধারণ ভক্ষণ-সাধন বস্তু বুঝায় (যেমন হাতা প্রভৃতি ), 
কিন্তু কোন বিশেষ বস্তু বলিয়া নির্দেশ করা যায় না; তদ্ৰপ অজাশব্দেরও 
কোন বিশেষণ না থাকায়, তাহা, সাংখ্যোক্ত অচেতন প্রধান বলিয়া নির্দেশ 
করা যায় না । 

১ম অঃ ৪র্থ পাদ কম হুত্ৰ। জ্যোতিরুপক্রমা তু তথা হাধীয়ত 
একে ॥ 
' ভাষ্য।--ননু চমসমন্ত্রে “ইদং তচ্ছির” ইতি বাক্যশেষা চ্ছিরশ্চমস 
ইতি গম্যতে। অজামস্তে কিং গমকং বিশেষার্থ গ্রহণে ইত্যত্রোচ্যতে 
জোতিত্রালক্ষণমুপক্রমঃ কারণং যস্তাঃ সাহত্রাপ্যজামন্্েণোচ্যতে, 
যতস্তথৈব “তন্মাদেতদ্ব্ধী নীমরূপমন্নং চ জায়তে” ইত্যেকে- 
হধীয়তে। 

ব্যাখ্য। £--সাংখ্যোক্ত প্ৰকৃতি উক্ত অব্যক্তশব্দের বাচ্য বলিয়া নির্দিষ্ট 
না হইলেও, এ অব্যক্তের ব্রহ্মাত্মকতাও অবধারণ করা যায় না; “অৰ্য্ব৷- 
গ্রিলচমস” বাক্যে বিশেষণ না থাকিলেও “ইদং তচ্ছির” এই বাক্যশেষ 
দ্বারা তহুক্ত “চমসের” স্বরূপ অবধারিত হয়; কিন্ত অজাবাক্যে বহ্মাত্মকত|- 
বোধক কিছু নাই। যদি এইরূপ বলা যায়, তবে তদুত্তরে সুত্রকাঁর 
বলিতেছেন ;_-জ্যোতিত্র্গরূপ উপক্রম অর্থাৎ প্রবর্তক-কাঁরণ যাহার, 
এবংবিধা অজাই পূর্বোক্ত অজামন্ত্ে উক্ত হইয়াছেন; কারণ, তদ্রপই 
আধর্কিণশাখায় মুগুকোপনিষদে কীর্তিত হইয়াছে। যথা “তন্মাদেতদ্ব হ্ম” 
ইত্যাদি। (“লেই সৰ্ব্বজ্ঞ পরমেশ্বর হইতে এই মহতব্রক্ম এবং নামরূপ ও 
অন্ন উপজাত হইয়াছে )। 

শাঙ্করভাম্ে কিঞ্চিৎ বিভিন্নরূপে এই স্থত্ৰ ব্যাখ্যাত হইয়াছে; কিন্ত 
উভর ব্যাখ্যার ফল একদ্ূপই | শাঙ্করৱতায়ো “জ্যোতিরুপক্রম্য” শব্দে 
“পরমেশ্বর হইতে উৎপন্ন তেজঃ অপ. ও পৃথিবী” এই অর্থ করা হইয়াছে, 


২০০ বেদান্ত-দর্শন। [১অঃ ৪পা ১০-১১সু 


এবং এ তেজঃ প্রভৃতিই অজামশ্থ্ে “অজা” শব্দের বাচ্য বলিয়া ব্যাখ্যাত 
হইয়াছে। ছান্দোগ্ো উক্ত তেজের রক্তবর্ণ, জলের শুক্লবৰ্ণ এবং পৃথিবীর 
রুষ্ঃবর্ণ থাকা উপদিষ্ট হওয়াতে ওঁ তেজঃ প্ৰভৃতিই “লোহিত শুরু ও কৃষ্ণ”- 
বর্ণ “অজ!” মন্ত্রের বাচ্য বলিয়া ভাষ্যে নির্দেশ করা হইয়াছে । 

১ম অঃ ৪ৰ্থ পাদ ১০ম হ্ুত্র। কল্লনোপ্দেশীচ্চ মধ্বাদিবদবিরোধঃ 1 

( কল্পনা কণ্তিঃ সৃষ্টিস্তদুপদেশাৎ, অবিরোধঃ : মধ্বাদিবৎ )। 

ভাষ্য ।--“ব্ৰহ্মোপাদানকত্বাহজাত্বয়োরেকস্মিন্‌ ধন্মিণি ন বিরৌধঃ। 
সূক্ম্মশক্তিমতো জগৎ কারণ ত্রহ্মণো বিশ্বহুষ্টযপদেশাদ্দয়ং সঙ্গচ্ছতে, 
মধবাদিবৎ । 


অস্তার্থ £--বরঙ্গাত্মকত্ব ও অজাত্ব এই ছুই ধৰ্ম্ম একই বস্তুর সম্বন্ধে 
উক্ত হওয়াতে কোন বিরোধ নাই। কারণ, ব্ৰহ্ম নিত্যই উক্ত অব্যক্ত 
সুক্ষ্মশক্তিবিশিষ্ট, তাহা হইতে জগংস্থ্টির উপদেশ হইয়াছে। সুতরাং ই 
সুক্ষশক্তির অজাত্ব অজন্মত্ব) ও ব্রহ্মোপাদানকত্ব এই দুইটিরই একত্র সমাধান 
হয়। যেমন মধুবিগ্ভাতে আদিত্যকেই, তাহার কারণাবস্থার প্ৰতি লক্ষ্য 
করিয়া, শ্ৰুতি মধু বলিয়! তাহার বর্ণন! করিয়াছেন; তদ্ৰূপ এই স্থলেও কারণ- 
ব্ৰহ্ৈর প্রতি লক্ষ্য করিয়া জগছুৎপাদিকা শক্তিকে অজা বলিয়া আখ্য-ত 
করা হইয়াছে। এ অব্যক্ত যে ব্রহ্গশক্তি, তাহা উক্ত শ্বেতাশ্বতরোপনিষদে 
প্রথমেই উক্ত হইয়াছে। যথ| “দেবাত্মশক্তিম্” ইত্যাদি বাক্য। 

ইতি বৃহদাঁরণাকোক্ত “অজায়া” বরহ্মশক্তিত্ব-নিরূপনাধিকরণম্‌। 


5০০. 
শা 2০ 2-াপশাশী 


১ম অঃ ৪র্থ পাদ ১১শ স্থত্ৰ ৷ ন, সংখ্যপসংগ্রহাদপি নানাভাবা- 
দতিরেকাচ্চ। 

(ন, প্রধানাদিসাংখ্যোক্ততক্বানা, (শ্ৰীতত্ব: ন সিন্ধম্‌; সংখ্যোপ- 
- সংগ্রহাদপি সংখ্যয়| তত্বানাৎ সঙ্কলনাদপি ; কুতঃ ? লানাভাবাৎ সাংখ্যতত্বানাং 
ভিন্নার্থত্বাৎ ; অতিরেকীাচ্চ আধিক্যাচ্চ ) । 


১অঃ ৪প| ১২সু ]  ব্েদান্ত-দৰ্শন । ২০১ 


ভাষ্য “ন চ যস্মিন্‌ পঞ্চপঞ্চজনা আকাশশ্চ প্ৰতিষ্ঠিতঃ* ইতি 
সংখ্যোপসংগ্রহাদপি প্রধানাদীনাং পঞ্চবিংশতিপদাৰ্থানাং শ্রুতিমূলকত্ব- 
মস্তি, প্রধানস্ৈকস্থ৷ শ্ৰুতিবেপ্তাত্বে কো বিবাদ, ইতি ন বক্তব্যম্‌। 
কুতঃ ? নানাভাবাৎ, যন্মিন্নিতি শ্ৰুতিসিদ্ধে ক্ৰঙ্মণি প্রতিষ্ঠিতানাং 
পদার্থানাং ব্ৰহ্মাত্মকত্বপ্ৰতীত্যা তান্তিকেভ্যঃ পৃথক্ত্বাৎ। আধারস্ত 
ব্রহ্মণো হি তথাকাশস্ত চাতিরেকত্বাচ্চ। 

অন্তার্থঃ_ বৃহদারণ্যকোক্ত “হাতে পাঁচ পাঁচ জন ও আকাশ প্রতি- 
ঠিত” (৪ অঃ ৪ ব্রা!) এই বাক্যে সাংখ্যোক্ত সংখ্যার গ্রহণ হেতু সাঘখ্যোক্ত 
প্রধানাদি পঞ্চবিংশতিপদার্থের শ্ৰুতিমূলকত্ব সিদ্ধান্ত হয়। এই শ্ৰুতি এক 
প্রধানেরই জগত্-ফ্ারণত্ব প্ৰমাণিত করিয়াছেন, তদ্বিষয়ে কোন বিবাদ হইতে 
পারে না। পরন্ত উক্ত শ্রতিনির্ভরে এইরূপ সিদ্ধান্ত করা যাইতে পারে না; 
কারণ উক্ত বাক্যে যে “যস্মিন” (যাহাতে ) পদ অ'ছে, তাহার অর্থ শ্রুতিসিদ্ধ 
“ত্রক্ষেতে ৮ ওঁ শ্ৰুতি এই ব্ৰহ্ধি প্ৰতিষ্ঠিত পদার্থপকলের ব্ৰহ্মাত্মকৃত্ব এতিপন্ন 
করিয়াছেন; সুতরাং সাংখ্যোক্ত তত্ধসকল, যাহার ব্ৰহ্মাত্মকত্ব স্বীকৃত নহে, 
তাহ হইতে উক্ত বাক্যের লক্ষ্মীকৃত পদার্থনকল বিভিন্ন বলিয়া প্রতিপন্ন 
হয়। উক্ত পদার্থপকলের আধারস্থানীয় ব্রহ্ম, ও আকাশ এ বাক্যোক্ত “পঞ্চ 
পঞ্চ জন” হইতে অতিরিক্ত বলিয়া উক্ত বাক্য দ্বারা প্রতিপন্ন হয়; সুতরাং 
সাংখোর পঞ্চবিংশতিতত্ব হইতে আরও ছুই অতিরিক্ত তত্ব হইয়া পড়ে । 
(সাংখ্যের আকাশতত্বও পঞ্চবিংশতিতত্বের অন্তর্গত; সুতরাং বাক্যার্থের 
খৰ্ব্বত৷ করিয়া. যদিবা এ আকাশকে পঞ্চবিংশতির মধ্যে গণনা করা যায়, 
কিন্ত সকলের আধারস্থানীয় যে ব্রহ্ম “যস্মিন” শব্দ দ্বারা পরিলক্ষিত হইয়াছেন, 
উক্ত বাক্যের কোন প্রকার অর্থ করিয়া তাঁহাকে এ পঞ্চবিংশতি সংখ্যার 


মধ্যে ভুক্ত করা যাইতে পারে না)। 
১ম অঃ ৪র্থ পাদ ১২শ সুত্র ৷ প্রাণাদয়োবাক্যশেষাত ॥ 


২০২ বেদান্ত-দর্শন। [১অঃ ৪প| ১৩-১৪সূ 


ভাষ্য ।_-“প্রীণস্থ প্রাণম্” ইত্যাদি বাক্যশেষাৎ তে পঞ্চ জনাঃ 
প্রাণা বোধ্যাঃ। 
ব্যাখ্যা £--তদ্বাক্যোক্ত “পঞ্চজন” শব্দের অর্থ প্রাণাদি পঞ্চ ; কারণ, 
ক্যশেষে তাহাই প্রদর্শিত হইরাছে। যথা__“প্রাণস্ত প্রাণমুত চক্ষুষশ্চক্ষুরুত 
শোত্রগ্ত শ্রোত্রমনন্তান্ৎ মনসে| যে মনে! বিদুঃ” ইত্যাদি (যে সকল উপাসক 
প্রাণের প্রাণ, চক্ষুর চক্ষুঃ, শোত্রের শ্রোত্র, অন্নের অন্ন ও মনের মনকে 
জানেন) ইত্যাদি 
১ম অঃ ৪ৰ্থ পাদ ১৩শ সুত্ৰ জ্যোতিষৈকেষীমসত্যনে ॥ 
(জ্যোতিষা, জ্যোতিঃশব্দেন পঞ্চসংখ্য। পূৰ্য্যতে; একেষাঁম্‌ অসতি 
অন্নে ; একেষাং কাথানাৎ পাঠে অন্নশব্দস্ত অবিদ্যমানত্বে ) ৷ 
ভাষ্য ।--কাণ্‌।নাং বাক্যশেষে ত্বসত্যন্নে উপক্ৰেমগতেন জ্যোতিষ! 
পঞ্চত্বং পুরণীয়ম্‌। 
ব্যাখ্যা £__কার্ধশাখার উক্তৰাক্যে অন্নশব্দের পাঠ নাই; পরন্ত তাহাদের 
পাঠে প্রথমে অধিকন্ত জ্যোতিস্শব্দ আছে, ( যথ| “তদ্দেবা জ্যোতিষাং 
জ্যোতি?” ) তন্বারা কান্বশাখায়ও পঞ্চসংখ্যার পুরণ হয়। অতএব নাংখোক্ত 
পঞ্চনংখা। জ্ঞাপন কর! শ্রুতিবাক্যের অভিপ্রায় নহে। 
১ম অঃ ৪ৰ্থ পাদ ১৪শ সুত্ৰ । কারণত্বেন চাঁকাঁশাদিষু যথা ব্যপ- 
দিষ্টোক্তেঃ ॥ 
( লক্ষণস্ছত্রাদিধু ব্ৰহ্মলক্ষণং যথা ব্যপদিষ্ট, তথ! আকাশাদিবাক্যেষু 
অপি কারণত্বেন উক্তম্‌ ; তন্মান্ন শ্রুতিবিরোধঃ )। 
ভাষ্য । সৰ্ববজ্ঞং সর্বশক্তি ব্ৰহ্ধৈব সর্ববত্রাকা শাদিস্যট্টিবিষয়ক-. 
বাক্যেবু গ্রাহং, লক্ষণসুত্রাদিষু যৎ প্রকারকং ব্ৰহ্ম ব্যপদিষ্টং, তৎ- 
প্রকারকস্তৈবাকাশাদিত্বেন প্রতিপাদিতত্বাৎ । 


১অঃ ৪পা ১৫সু ] বেদান্ত-দশন। ২০৩ 


অস্তাৰ্থঃ--সৰ্ব্বজ্ঞ সৰ্ব্বশক্তিমান্‌ ব্ৰহ্মই সর্বত্র আকাশাদিসম্বন্ধীয় স্থষ্টি- 
বিষয়ক বাক্যের গ্ৰাহ; কারণ, ব্ৰহ্নের লক্ষণব্যগ্রক সুত্রাদিতে তাঁহার যে 
সকল ধর্ম উপদিষ্ট হইয়াছে, তৎসমস্তই কাধ্যভূত আকাঁশাদিতে কারণত্ব 
আরোপ করিয়া প্রতিপাদিত হইয়াছে । (অতএব ভিন্ন ভিন্ন উপলক্ষণে 
ব্ৰহ্মই জগত্কারণ বলিরা সকল শ্রুতিতে বর্ণিত হইয়াছেন, তংসম্বন্ধে শ্রুতি- 
বাক্যদকলের কোন বিরোধ নাই )। 

ইতি বৃহদীরণ্যকৌক্রসংখ্যাসংগ্রহবচনন্ত সাংখ্যেক্িপ্রধান- 
বিষয়ত্বাভাব-নিরূপণাঁধিকরণম্‌। 

১ম অঃ ৪র্থ পাদ ১৫শ সুত্ৰ । সম্াকর্ষাৎ ॥ 

ভাষ্য ।_-“সোহকাময়ত” ইতি প্রকৃতস্ত সতএব ব্ৰহ্মণঃ “অসদ্ধা 
ইদম্৮ ইত্যত্র সমাকর্ষাৎ, “আদিত্যে! ব্ৰহ্ম” ইতি প্রকৃতস্ত ব্রদ্ধণঃ 
“অসদেবেদম্‌” ইত্যত্র সমাকর্ষাৎ । অসচ্ছব্দেন স্থষ্টেঃ পূর্ববং নাম- 
বূপাবিভাগাত্তৎসম্বন্ধিতয়াহস্তিত্বাভীবেন সন্ত্রপং ব্ৰহ্ধৈবাভিধীয়তে ৷ 
“তদেবং তহাব্যাকৃতমাসীততন্নামরূপাভ্যামেব ব্যাক্রিয়তে” ইত্যব্যাকৃত- 
শব্দোদিতস্ঠোত্তরবাকো “স এষ ইহ প্রবিষ্ট আনখাগ্রেভাঃ” ইত্যাদৌ 
সমাকর্ষাদচেতনস্ত প্রধানস্তান্তঃপ্রাবশ্য প্রশাসিত্ত্বাপ্তসম্ভবাং, তদন্ত- 
রাত্মভূতমব্যাকৃতং ত্রন্গেত্যুচ্চতে । জগতকারণপ্রতিপাদকেষু বাক্যেষু 
লক্ষণসূত্রাদিনা নিৰ্ণাতং ব্ৰহ্মৈৰ গ্রাহং, ন প্রধানশশ্কাগন্ধোহগীতি 
ভাবঃ। 

অস্তাৰ্থ ১--তৈত্তিরীয় উপনিষদের দ্বিতীয়বল্লীর কথিত “অসদ্বা ইদ- 
মগ্র আনীত” এই বাক্যে ও শ্ৰুতিতে পূৰ্ব্বে উক্ত “সোহকাময়ত” বাক্যোক্ত 
সন্ধ ক্মই শ্ৰুতির অর্থের দ্বার৷ আকৰ্ষিত হইয়াছেন; এইরূপ “অসদেবেদং” 


২০৪ বেদান্ত-দর্শন। [ ১৯: ৪প| ১৬সূ 


এই ছান্দোগোক্ত বাক্যে “আদিত্য ব্ৰহ্ম” এই বাক্যোক্ত ব্ৰহ্ম অর্থের 
দ্বারা আকধিত হইয়াছেন। পূৰ্ল্পোক্ত বাক্যস্থ “অসৎ” শব্দে এই মাত্র বুঝায় 
যে, নামরূপবিভাগ-পুর্ব্বক স্থষ্টির পূৰ্ব্বে এ নামরূপ না থাকার, তত্সম্বন্ধে 
জগৎ ন| থাকার স্বরূপ হইয়া, কেবল সংস্বরূপ ব্রঙ্গরূপে অবস্থিত ছিল। 
“তৎকালে জগৎ অব্যাকৃত ছিল, পরে নামরূপে প্রকাশিত হইল”, এই 
বাক্যে অব্যাকৃতশবের দ্বারা জগতের সৃষ্টির প্রাগবস্থা প্রথমে বর্ণিত হইয়াছে। 
তৎপরে শ্রুতি বলিয়াছেন, “তিনি নখাগ্র পর্য্যন্ত ইহার সৰ্ব্বাঙ্গে প্রবিষ্ট 
হইলেন”; এই বাক্যে পুর্বববাক্যোক্ত অব্যারুত (অপ্রকাশিত) পদার্থ 
আকধিত হইয়াছে। পরন্ত সাংখ্যোক্ত প্রধানের এইরূপ অন্তঃপ্রবেশ- 
পূর্বক প্রশাসনকার্য্য অসম্ভব। অতএব জাগতিক পদার্থের অন্তরাত্মভূত 
“অব্যাক্কৃত” পদার্থ ব্ৰহ্ম বলিয়াই উপপন্ন হয় । অতএব ব্ৰহ্ষের লক্ষণ যে 
সকল শ্রুতিবাক্যে স্পষ্টরূপে বর্ণিত হইয়াছে, তদুক্ত ব্ৰহ্মই জগৎকীরণ- 
প্রতিপাদক বাক্যসকলের অভিধের, তাহাতে প্রধানের গন্ধও নাই ৷ 
ইতি অসংশৰন্ত ব্রহ্মবোধকৃতা-নিরূপণাধিকরণম্‌ ৷ 


১ম অঃ চর্থ পাদ ১৬ সুত্র। জগদ্বাচিত্বাৎ ॥ 

ভাষ্য ।--“যে| বৈ বালাকে ! এতেষাং পুরুষাণাং কর্তা যস্তৈতৎ 
কৰ্ম্ম” ইতি বাক্যে ধৰ্ম্মাধৰ্ম্মকৰ্ম্মফলভোক্ত| তম্বোক্তপুরুষে| বেদিতব্যঃ 
ইতি ন শক্যং, পরমাত্মৈবাত্র বেদিতবাত্বেন নির্দিষ্টঃ। কুতঃ ৯ 
“ব্রহ্ম তে ব্রবাণি” ইতি ত্রঙ্গপ্রকরণাৎ । ক্ৰিয়তে যত্তৎ কর্ম্মেতি 
কৰ্ম্মশব্দস্ক জগদ্বাচিত্বাৎ, “এতদি”-ত্যনেন সর্ববনান্গা প্রত্যক্ষাদিপ্রম'ণ- 
সিদ্ধস্ত জগত উপস্থিতত্বাচ্চ, তন্তোক্তপুরুষপ্রকরণাভাবাচ্চ ॥ 

ব্যাখ্যা ঃ--কৌধীতকী উপনিষদে “যে। বৈ বালাকে ! এতেষাং পূরুষাণাৎং 


১মঃ ৪প| ১৭-১৮সু ] বেদান্ত-দর্শন | ২০৫ 


কর্তা যন্তৈতং কৰ্ম্ম’ (হে বালাকি !_ বিনি এই সকল পুরুষের কর্তা, এই 
সকল বাহার কর্ণ) এই বাক্যের বাচ্যবস্তু সাংখ্যোক্ত ধৰ্ম্মাধৰ্ম্মাদি কৰ্ম্মফলের 
ভোক্তা পুৰুষ বলিয়া অবধারিত হর; ইহা বল! যাইতে পারে না; পরন্ত 
পরমাম্মাই এই স্থলে বেদিতব্য বলিয়া নির্দিষ্ট হইয়াছেন। কারণ “ব্ৰহ্ম তে 
ব্রবাণি আমি তোমাকে ব্রহ্ম উপদেশ করিব) এই:বাক্য দ্বারা প্রকরণ 
আরন্ত হইয়াছে ; এবং ক্ৰিয়তে যং তং কৰ্ম্ম এই ব্যুৎপত্তি দ্বারা কর্ম্মশব্দে 
এই সকল শ্রুতিতে জগত বুঝায় ; এবং “এতৎ” শব্দ ও প্রত্যক্ষা দিপ্রমাণ- 
সিঙ্গ জগংসম্বন্ধেই ব্যবহ্ৃত' হয়। এবং বিশেষতঃ সাংখোক্ত পুরুষ এই 
প্রকরণের উপদেশের বিষয় না হওয়াতে, পরমাত্মাই এই স্থলে উক্ত 
হইয়াছেন বলিয়। বুঝিতে হইবে। 

১ম অঃ ৪র্থ পাদ ১৭শ সত্র। জীবমুখ্যপ্রাণলিঙ্গান্নেতি চেত্তদ্যাখ্যাতম্‌ ॥ 


ভাষ্য ।--“এষ প্রজ্ঞাত্মা। এতৈরাত্মভিভূ্ক্তে” ইতি জীবলিঙ্গাৎ 
দআথাম্মিন্‌ প্রাণে এবৈকধা ভবতি” ইতি মুখ্যপ্রাণলিঙ্গাচ্চ তদন্যতরো 
আহে| ন ব্রঙ্গেতি চেত্তদ্যাখ্যাতং গ্রতর্দনাধিকারে | জীবাদিলিঙ্গানি 
তত্র ব্ৰহ্মপরত্বেন ব্যাখ্যাতানি ; তদ্বদিহাঁপি জ্ঞেয়ানীত্যর্থঃ ॥ 


ব্যাখ্যা £--বাক্যশেষে “এষ প্রজ্ঞাত্মা” ইত্যাদি বাক্যে জীবের, ও “অথা- 
স্মিন্‌ প্রাণে” ইত্যাদি বাক্যে মুখ্যপ্ৰাণের, উপদেশ আছে; অতএব উক্ত বাক্যের 
প্রতিপান্ ব্ৰহ্ম নহেন, যদি এইরূপ আপত্তি কর, তবে তাহার :উত্তর প্রথম- 
পাদের শেষন্থত্রে প্রতর্দনাধিকারে ব্যাখ্যাত হইয়াছে । উক্ত স্থানে জীবাদি- 
বাচক শব্দদকল যে ব্ৰদ্বোধক, তাহা ব্যাখা! করা হইয়াছে ; এই স্থলেও 
তন্রপই বুঝিতে হইবে! 

১ম অঃ ৪ৰ্থ পাদ ১৮শস্ত্র। অন্যার্থ, তু জৈমিনিঃ, প্রশ্নব্যাখ্যা- 
নাভ্যামপি, চৈবমেকে ॥ 


২০৬ বেদান্ত-দৰ্শন। [ ১মঃ ৪পা ১৯দূ 


ভাষ্য ।---অস্মিন্‌ প্রকরণে জীবগ্রহণমন্তার্থং জীবব্যতিরিক্ত ব্রহ্ধ- 
বোধার্থম্‌ ইতি জৈমিনিৰ্মন্যৃতে, “কৈষ এতদ্বালাকে ! পুরুষোহশয়িষ্ট, 
কক বা এতদভুৎ, কৃত এতদগাদি”-তি প্রশ্নাৎ, “যদা জুপ্তঃ স্বপ্নং ন 
কঞ্চন পশ্যতি অথাস্মিন্‌ প্রাণে এবৈকধা ভবতি” ইত্যাদি প্রতিবচনাৎ 
বাঁজসনেয়িনোইপিচ এবমেব জীবব্যতিরিক্তং পরমাত্মানমামনন্তি। 
তত্রাপি প্রশ্নপ্রতিবচনে ভবতঃ “কৈষ তদাভূৎ কুত এতদগাৎ” ইতি 
প্রশ্নঃ । “য় এষোহস্তহৃদয়ে আকাশস্তন্মিন্‌ শেতে” ইতি প্রতিবচনম্‌ ॥ 


ব্যাখ্যা £__এই প্রকরণে যে জীববো ধকশন্দের উক্তি আছে, তাহা অন্তার্থ- 
প্রতিপাদক-_জীবাধি করণে তদ্যতিরিক্ত ব্রহ্মবোধার্থক, এই কথা জৈমিনি 
বলেন; ইহা এই প্রকরণোক্ত প্রশ্ন “ক্কেষ এতদ্বালাকে ! পুক্লষোহশয়িষ্ট’-- 
হে বাঁলাকি ! এই পুরুষ কোন্‌ আশয়ে সুপ্ত ছিল, ইত্যাদি প্রশ্ন) এবং তুত্তর 
(“যদ সুপ্তঃ-স্বপ্নখ ন কঞ্চন পশ্যতি””--যখন সুপ্তপুৰুষ কোন প্রকার স্বপ্ন 
দেখে না, ইত্যাদি উত্তর ; কৌধীতকী উপনিষৎ চতুর্থ অধ্যায় হইতে তিনি 
মীমাংস| করেন। ঠিক এইরূপ প্রশ্নোত্তর দ্বারা বাজপনেয়শাখীরাও 
ব্ৰহ্মমীমাংস! করেন, দৃষ্ট হয়। তাহাতে প্রশ্ন এইরূপ, বথ| কৈষ তদাভূৎ” 
ইত্যাদি এবং উত্তর “য এষ অন্তহ্বদরে” ইত্যাদি । (বৃহদারণ্যকৌপনিষৎ 
দ্বিতীয় অধ্যায় প্রথম ব্ৰাহ্মণ অজাতশক্র ও বালাঁকিসংবাদ দ্রষ্টব্য ৷ ) 


১ম অঃ ৪ৰ্থ পাদ ১৯শ সূত্র। বাক্যান্বয়াৎ ॥ 
ভাষ্য ।---“আত্| বা অরে দ্রষ্টব্যঃ” ইত্যাদিনা পরমাত্ম৷ দ্ৰফ্য- 
ব্যত্বেন গ্রাহো, বাক্ান্তোপক্রমাদিপর্যযালোচনয়া তত্রৈবান্বয়াৎ । 


ব্যাখ্যা ঃ--“আন্ম(ব| অরে দ্রষ্টব্যঃ শ্ৰোতব্যে| মন্তব্যে। নিদিধ্য৷সিতব্যে| 
মৈত্রেরী”ত্যাদি বৃহ রণ্যকের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ব্ৰাহ্মণে উক্ত বাক্য 


১অঃ ৪পা ২০-২২সূ ] বেদান্ত-দর্শন । ২০৭ 
দ্বারা পরমাত্মাই উপদিষ্ট হইয়াছেন। পুর্ব্বাপর বাক্যের সমালোচন| দ্বারা 
পরমাত্মাতেই এই সকল বাক্য সমন্বিত হয়। 
১ম অঃ ৪ৰ্থ পাদ ২০শ স্থত্ৰ। প্ৰতিজ্ঞাসিদ্ধের্লিঙ্গমাশ্মরথ্যঃ ৷ 
ভাষ্য ।---প্রতিজ্ঞাসিদ্ধ্যৰ্থম্‌ একবিজ্ভীনেন সর্বববিজ্ঞানপ্রতিজ্ঞা- 
সিদ্ধার্থ জীবস্তা পরমাত্মকাৰ্য্যতয়| পরমাত্মানন্যত্বাৎ তদ্বাচকশব্দেন 
পরমাত্মাভিধানং গমকম্‌ ইতি আশ্মরথ্যে। মন্যতে স্ম। 
ব্যাখ্যা £--একের বিজ্ঞানের দ্বারা যে সর্ববিষয়ের বিজ্ঞান হয়, ইহাই 
প্রকরণের প্রতিজ্ঞার সাধ্যবিষয় ; জীব পরমাত্মার কার্য্যস্বরূপ, তীহা হইতে 
অভিন্ন; অতএব জীববাচকশব্দ এই স্থলে পরমাত্মজ্ঞাপক। প্রকরণোক্ত 
প্রতিজ্ঞার প্রতি লক্ষ্য করিয়া ইহাই সিন্ধান্ত হয় যে, জীববাচকশব্দ পর- 
মান্মারই লিঙ্গ অর্থাৎ জ্ঞাপক। আশ্মরথ্য মুনি এইরূপ বলেন । 
১ম অঃ ৪র্থ পাদ ২১শ সুত্ৰ উতক্রমিম্যত এবস্তাবাদিত্যোড়,লোমিঃ ৷৷ 
ভাষ্য ।-_শরীরাৎ উৎক্রমিষ্যতো জীবস্তা, ( এবস্তাবাৎ অভেদ- 
ভাবাৎ ব্ৰহ্মণ৷ সহভাবাৎ, তচ্ছন্দেন ব্ৰহ্মাভিধীয়তে ইত্যৌড়ু,লোমিঃ 
মন্যতেম্ম। 
ব্যাখ্যা £--ওঁড়,লোমি মুনি বলেন, শরীর হইতে উৎক্রান্ত জীবের ব্ৰহ্ম- 
ভাব হয়; সুতরাং উক্ত জীববাচিশবদ বস্তুতঃ বন্ধেরই বোধ জন্মায়। 
১ম অঃ ৪র্থ পাদ ২২শ স্থত্ৰ আবস্থিতেরিতি কাশকৃৎস্ন: ॥ 
ভাষ্য ।--জীবাত্মনি স্বনিয়মেঃ “অন্তঃপ্রবিষ্টঃ শাস্তা জনানাম্‌”- 
ইত্যাদৌ প্রসিদ্ধস্ত পরমাত্মনে| নিয়ন্ত্‌ত্বেনাবস্থিতেৰ্হেতোনিয়ম্যপদে- 
নোপক্ৰমাদে৷ নিয়ন্তুপরিএহ ইতি কাশকৃৎস্নো মন্যতে স্ম। 
ব্যাখ্য| £_নিজের নিরন্তুত্বাধীনতায় অবস্থিত জীবাত্মাতে “অন্তঃপ্রবিষ্ট” 


২০৮ বেদান্ত-দর্শন। [১মঃ ৪প| ২৩-২১সু 


ইত্যাদি শ্রুতি প্রমাণান্ুারে পরমাত্মার নিয়স্ত রূপে অবস্থিতিহেতু, নিয়ম্যপদে 
নিয়ন্তারই পরিগ্রহ বুঝিতে হইবে, ইহ| কাশক্বৎস্ন মুনি বলেন । 

১ম অঃ ৪র্থ পাদ ২৩শ সুত্র!  প্রকৃতিশ্চ প্রতিজ্ঞাদৃষ্টান্তানুপ- 
রোধাৎ ॥ 

ভাষ্য ।-_প্রকৃতিরুপাদানকা'রণং চকারানিমিত্তকারণঞ্চ  পরমা- 
ত্মৈব। “উত তমাদেশমপ্রাক্ষো যেনাশ্রুতং শ্ৰুতং ভবত্যমতং মতং 
ভবত্যবিজ্ঞাতিং বিজ্ঞাতং ভবতি” ইতি প্রতিজ্ঞায়া?, “যথা সৌম্য 
একেন মৃৎপিণ্ডেন সর্ববং মৃন্ময়ং বিজ্ঞাতং স্তাৎ” ইতি দৃষ্টান্তম্ত চ 
সামঞ্জস্তাৎ ৷ (অনুপরোধাৎ প্রতিজ্ঞা দৃষ্টান্ত ন উপরুধ্যেতে, তদ্দেতোঃ)। 

ব্যাখ্যা ঃ--ব্ৰহ্ম জগতের কেবল প্ৰকৃতি অর্থাৎ উপাদানকারণ নেন; 
তিনি জগতের নিমিন্তকারণও বটেন। এইরূপ সিদ্ধান্তে শ্রুতির প্রতিজ্ঞা 
ও দৃষ্টান্ত উভয়ের সামঞ্জস্ত হয় (প্রতিজ্ঞা, যথ! “উত ত্বমাদেশমপ্রাক্ষো যেনা- 
শ্ৰুতং শ্ৰুতৎ ভবত্যমতং মতৎ ভবত্যবিজ্ঞাতং বিজ্ঞাতং ভবতি” =তুমি সেই 
উপদেশ কি জিজ্ঞাস! করিয়াছ, পাইয়াছ, যদ্দারা অশ্রুতও শ্ৰুত হয়, 
অচিগ্তিতও চিন্তিত হয়, অজ্ঞাতও জ্ঞাত হয়? দৃষ্টান্ত যথ|--“যথ| সৌম্য ৷ 
একেন মুৎপিণ্ডেন সব্বং মূন্ময়ং বিজ্ঞাতং গ্াৎ” = হে সৌম্য 1 যেমন একই 
মৃৎপিণ্ডের বিজ্ঞান হইলে মৃন্ময় সমস্ত বস্তরই বিজ্ঞান-হয়, (ছান্দোগ্যোপনিষং 
ষষ্ঠ প্রপাঠক)। গুণাত্মক জগতের জ্ঞান দ্বারা ব্ৰহ্ধের জ্ঞান হয় না, এবং 
পুরুষের উপাদান প্রকৃতি নহে; অতএব ব্ৰহ্মই যে জগতের নিমিত্ত ও 
উপাদান উভয়বিধ কারণ, তাহাই উক্ত শ্রুতি প্রতিপন্ন করিয়াছেন। 

১ম অঃ ৪ৰ্থ পাদ ২৪শ স্থত্র। অভিধ্যোপদেশাৎ ॥ 

ভাষ্য |--( অভিধ্য| সুষ্টিসঙ্কল্পঃ) “তদৈক্ষত বহু স্ঠাম্‌” ইত্যাদিনা 
তদুপদেশাৎ ব্ৰহ্মণঃ স্ৰফ্ট্ৰ্বপ্ৰকৃতিত্বে বৰ্ত্তেতে ॥ 


১অঃ ৪প৷| ২৫-২৬দু ] বেদান্ত-দর্শন । ২০৯ 


ব্যাখ্যা £--ব্ৰহ্ম নিজেই বহু হইবেন, এইরূপভাঁবে ঈক্ষণ করিয়াছিলেন, 
ইহা স্পষ্টরূপে শ্ৰুতি উপদেশ করাতে, জগতের নিমিত্তকারণ এবং প্রকৃতি. 
( উপাদানকারণ ) যে ব্ৰহ্ম, তাহাই সিদ্ধান্ত হয়। 

১ম অঃ অর্থ পাদ ২৫শ সুত্র । সক্ষাচ্চোভয়।সান|ৎ ॥ 

( সাক্ষাৎ-চ-উভয়-সায়ানাৎ ) 

ভাষ্য ৷---“ব্ৰহ্মবনং ব্ৰহ্ম স বৃক্ষ আসীষ্যতে| প্যাবাপৃথিবী নিষ্ট- 
তক্ষুৰ্মনীষিণে! মনসা” “পুচ্ছাতে এতছ্দধ্যতিষ্ঠুবনানি_ধারয়ন্নি”*তি 
নিমিত্ত্থমুপাদানং চ ভ্ৰহ্মণঃ আঁসসানাদ্ব হৈবোভয়ক্ল্পম্‌ ॥ 

ব্যাথ। £- শৰ: ব্ৰহ্মের উভয়বিধ কারণত্ব সাক্ষাৎসম্বন্ধেই উপদেশ করিস 
য়াছেন। অতএব তদ্বিষ-য্ন কোন সন্দেহ হইতে পারে ন|। শ্ৰুতি যখ 

প্ৰহ্মবনং ব্ৰহ্ম ন বৃক্ষ আসীদ্ধতে৷ প্থাবাপৃথিবী:---এতদ্‌ বদধ্যতিষ্ঠভুব- 
নানি ধারয়ম্” ইত্যাদি ( “ব্ৰহ্মই বন, বন্ধই সেই বৃক্ষ, যাহা হইতে--পৃথিতী, 
ও আকাশ নিশ্মিত হইয়াছে, ইহ। আচার্য্য ধ্যানযোগে নিশ্চিতরূপে অবগত 
হইয়া জিজ্ঞাস্গণকে উপদেশ করিয়াছিলেন । এই উত্তর, এবং প্রশ্ন “এই. 
যাহা ভূবননমস্ত ধারণ করির] তাহাতে অধিষ্ঠিত আছে, তাহা কি?” এতদ্বারা 
শ্ৰুতি ( তৈঃ ব্ৰাঃ ২১৮,৯১৩) ব্ৰহ্মকে নিমিত্ত এবং উপাদান উভয় কারণ 
বলিয়| বৰ্ণনা করাতে ব্রহ্ম উভয়রূপই বটেন। 

১ম আঃ ৪র্থ পাদ ২৬শ স্ত্র। আত্মকৃতেঃ পরিণামাৎ ॥ 

(আত্মসন্বন্ধিনী কৃতিঃ করণ, তদ্ধেতোঃ ইত্যর্থঃ। তত পরিণাম৷২ 
ব্ৰহ্মৈব নিমিত্তমূপাদানং চ )। 

ভান্য_-্রদ্মৈব নিমিত্তমুপাদানং চ। কুতঃ ? “তদান্ানং স্বয়ম- 
কুরুত” ইত্যাত্মকৃতেঃ। ননু করতঃ কুতঃ কৃতিবিষয়ত্বম্‌ ? পরিণামাহ 
১৪ 


২১০ বেদান্ত-দর্শন। [১অ? ৪প| ২৬নু 


সর্ববজ্ঞং সর্বশক্তি ব্ৰহ্ম স্বশক্তিবিক্ষেপেণ জগদাকারং স্বাত্মানং 
পরিণম্য অব্যাকৃতেন স্বরূপেণ শক্তিমতা কৃতিমত| পরিণতমেব ভবতি॥ 
ব্যাখ্যা £--ব্ৰহ্মই জগতের নিমিত্ত ও উপাদ।নকারণ; কারণ, “তদাত্মানং 

স্বয়মকুরুত” ( তৈত্তিঃ ২ব) ( তিনি স্বয়ংই আপনাকে স্থষ্টি করিয়াছিলেন ) 
এই শ্রুতিবাক্য ব্ৰহ্মই স্বয়ং কর্তা ও কৰ্ম্ম বলিয়া প্রকাশ করির়াছেন। পন্থ 
কর্তীরই কৰ্ম্মত্ব কিরূপে হয়, এই জিজ্ঞাসার বলিতেছেন “পরিণামাৎ”, সৰ্ব্বজ্ঞ 
সর্বশক্কিমান্‌ ব্ৰহ্ম স্বশক্তি বিক্ষেপপূৰ্বক আপনাকেই জগদাকারে পরিণমিত 
করেন, অবিক্ৃতরূপেও অবস্থান করেন, ইহাই তীহার সৰ্ব্বশক্তিমত্তার পরিচয়। 

শাঙ্করভায্যেও এই স্তরের এইরূপই ব্যাখ্যা করা হইয়াছে ; যথা 
“ইতশ্চ প্রকৃতিব্র্গ। যৎকারণৎ ব্রহ্ম প্রক্রিয়ায়াৎ “তদাত্মানং স্বয়মকুরুত” 
ইত্যাত্মনঃ কম্মত্বং কর্তৃত্বপ্চ দর্শয়তি। আত্মনমিতি কৰ্ম্মত্বং স্বয়মকুরুতেতি 
কর্তৃত্বম্। কথং পুনঃ পূর্বসিদ্ধস্ত সতঃ কর্তৃত্বেন ব্যবস্থিতন্ত ক্ৰিয়মাণত্বং 
শক্যৎ সম্পাদয়িতুম্‌ ? পরিণামাদিতি ব্রমঃ। পুর্বসিদ্ধোহপি হি সন্নাত্ম| 
বিশেষেণ বিকারাত্মন। পরিণাময়[মাসায্বীনমিতি। বিকারাত্মন| চ পরিণাম: 
মুদাদ্বাসু 2 | স্বয়মিতি চ বিশেধণাৎ নিমিত্তান্তরানপেক্ষত্র- 
মপি প্রতীয়তে” 

ভাঁবার্থ ঃ--“তদাত্মানং স্বয়মকুরুত” (তিনি আপনাকে আপনি কৃষ্টি 
করিয়াছিলেন) এই বাঁক্যের দ্বারা সিদ্ধান্ত হয় যে, ব্ৰহ্মই কর্তা, আবার 
তিনিই কৰ্ম্ম্মপ জগৎ। সৃষ্টির পূৰ্ব্বে অবস্থিত সিদ্ধবস্ত কিরূপে পুনরায় 
ৃষ্িক্রিয়ার কৰ্ম্ম হইতে পারে? তাহার উত্তরে আমরা বলি যে, পরিণাম 
দ্বারা, অর্থাৎ তিনি পূর্ববসিদ্ধ হইলেও শক্তিমত্ব দ্বারা তিনি আপনাকেই 
আপনি বিকারিত করিয়াছিলেন, মৃত্তিকাদি স্থলেও এইরূপ বিকার দৃষ্ট হয়। 
তিনি স্বয়ং করিয়াছিলেন বলাতে, তিনিই নিমিস্তকারণও বটেন, জগতের 
অন্ত কৌন নিমিত্তকীরণও যে নাই, তাহা প্রতিপন্ন হইল । 


১৯ ৪পা ২৭-২৮সূ ] বেদান্ত-দর্শন । ২১১ 


সুতরাং বন্ধের দ্বিৱপত্ব হত্ৰকার ম্পষ্টন্ূপে প্রতিপন্ন করিলেন, ইহা সৰ্ব্ব- 
বাদিসম্মত। ব্ৰহ্ম স্বৰূপতঃ জগদতীত, আবার জগৎও তাঁহারই রূপ । 
সুতরাং ব্রহ্মের দ্িরূপত্ব যে শঙ্করাচার্য্য পরে প্রত্যাখ্যান করিয়াছেন, তাহা 
শ্ৰুতি ও শুত্রকাঁরের মতবিরুদ্ধ। _ 
১ম অঃ ৪ৰ্থ পাদ ২৭শ সুত্র । যোনিশ্চ হি গীয়তে। 
ভাষ্য ।__যদ্ভুতযোনিং পরিপশ্থান্তি ধীরাঃ কর্তীরমীশং পুরুষং 
ব্র্গযোনিমি*-তি চেতি যোনিশব্েন ব্ৰহ্ম গীয়তে। অতো ব্রন্ধৈ- 
বোপাদানম্‌ ॥ | 
ব্যাখ্য। ঃ--শ্ৰুতি ব্ৰহ্মকে সকলের যোনি বলিয়! বৰ্ণনা করিয়াছেন, 
তাহাতেও ব্ৰহ্ম যে জগতের উপাদানকারণ, তাহা সিদ্ধান্ত হয়। (শ্রুতি 
যয £_্যভুতযোনিৎ পরিপণ্ঠন্তি ধীৱাঃ” “কর্তারমীশং পুরুষ ব্ৰহ্মযোনিম্‌” 
ইত্যাদি )। 
১ম অঃ ৪র্থ পাদ ২৮শ হুত্ৰ । এতেন সৰ্ব ব্যখ্যাতা ব্যাখ্যাতাঃ । 
ভাষ্য।_-এতেনাধিকরণসমুদায়েন সর্বের বেদীন্ত।: ব্ৰহ্মপরত্বেন 
ব্যাখ্যাত| ব্যখ্যাতাঃ ॥ 
ব্যাখ্যা £__ এই পৰ্য্যন্ত যাহা উক্ত হইল, তদ্বার| উল্লিখিত অনুল্লিখিত 
সমস্ত বেদান্তেরই ব্ৰহ্মপরত্ব বাখ্যাত হইল বলিয়! বুঝিয়া লইতে হইবে ৷ 
ইতি শ্রুতিবাক্ার্থবিচারেণ ব্ৰহ্মণে৷ নতু জীবন্ত জগছুপ'দাঁন-নিমিত্ত-কাঁরণত্ব- 
নিরূপণাধিকরণম্‌। 
ইতি বেদান্ত-দর্শনে প্রথমাধ্যায়ে চতুর্থপাদঃ সমাপ্তঃ | 
ইতি বেদান্ত-দর্শনে প্রথমাধ্যায়ঃ সমাপ্তঃ । 
ওঁ তৎ সৎ গু হরিঃ ৷ 


ওঁ শ্রীগুরবে নমঃ । 
ওঁ হবি । 


শ্েলাকজু-দৰ্লন ॥ 
দ্বিতীয় অধ্যায়। 


প্রথম অধ্যায়ে ব্রন্মের জগৎকারণত্ব অবধারিত হইয়াছে? ব্ৰহ্ম জগতের 
নিমিত্তকারণ এবং উপাদানকারণ উভয়ই ; জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, এতৎ- 
ত্ৰিতয়ই ব্ৰহ্ম ; দৃশ্য জড়বৰ্গ, ও জীবচৈতন্তা, এবং:এতছুভয়ের নিয়ন্ত্‌ রূপে. 
সৰ্ব্বত্ৰ অনুপ্রবিষ্ট ঈশ্বর, এই তিনই ব্ৰহ্মের রূপ; জীবন্লপী ব্ৰহ্মকে জীবৱ্ৰহ্ম 
এবং দৃশ্যজড়বর্গরূপী ব্ৰহ্মকে বিরাট্‌ ব্ৰহ্ম অথবা! জগদুদ্ধ বলা বায়। ঈশ্বর- 
রূপী ব্রহ্ম সকলের নিয়ন্তা ও অন্তধ্যামী ; এবং জগতের অব্যাকৃত অবস্থার 
প্রতি লক্ষ্য করিয়। তাহ!কে গ্রণাতীত-নিগুণও বলা যায়। 

সাংখ্যদর্শনের উপদেশের সহিত বেদান্ত-দর্শনের উপদেশের তারতম্য ও 
প্রথম অধ্যায়ের চতুর্থ পাদে প্রদর্শিত হইয়াছে। . প্রকাশিত জগতের 
চতুধ্বিশতিপ্রকার ভেদ, যাহা সাংখ্যশান্ে চতুব্বিংশতিতত্ত বলিয়া বিবৃত 
হইয়াছে, তাহার সহিত বেদান্ত-দর্শনের বাস্তবিক বিরোধ নাই। তবে উভয় 
দর্শনোক্ত উপদেশের পার্থক্য এই যে, চতুব্বিংশতিতন্তাত্মক জগত ব্ৰহ্ম হইতে 
পৃথক্রূপে অন্তিত্বনাল ৰলিয়। সাংখ্যশান্ত্রে উপদিষ্ট হইয়াছে ; জগতের বীজ- 
রূপ! অবান্তা প্রকৃতিকে সাংখ্যাচার্য্য অচেতনম্বভাবা এবং ব্ৰহ্ম হইতে পৃথক্‌- 
রূপে অস্তিত্বশালিনী বলিয়৷ বর্ণনা করিয়াছেন ; বেদান্তাচার্ধ্য জগৎকে ব্ৰহ্ম 
হইতে অভিন্ন এবং অব্যক্তরূপা প্রকৃতিকে তাহারই শক্তিমাত্র বলিয়া বর্ণন। 
করিয়াছেন । কঠ ও শ্বেতাশ্বতর প্রভৃতি শ্রুতির বিচার যাহা প্রথম অধ্যায়ের 
চতুৰ্থপাদে প্রবৰ্টিত হইয়াছে, তাঁহার ফল এই মাত্র বে, সাহখ্যশান্ত্র এই 
জগত ও অব্যক্ত প্রধানকে যে পরমাত্মা হইতে পৃথক্‌ বলিয়া বর্ণনা করির- 


২অঃ ] বেদান্ত-দর্শন। ২১৩ 


ছেন, তাহ বেদান্তবাক্যের বিরোধী ৷ রঙ্গের সৃষ্টিপ্রকাশিনী অব্যক্তা শক্তিই 
জগতপ্রকাশের হেতু; “অব্যক্ত” পরমাত্মী হইতে পৃথক্রূপে অস্তিত্বৰীল 
পদার্থ নহে, ইহা তাহারই শক্তিবিশেষ |  ত্রদ্দের এই অব্যক্তা শক্তি যেমন 
সৃষ্টি প্রকাশ করে, তদ্রপ মহাপ্রলয়ে জগৎকে আকর্ষণ করিয়া, আঁপনাতে 
লীন করিয়া রাখে; এইরূপ একপ্রকার স্ৃষ্টি-প্রকাশ ও আঁকুঞ্চন, পুনরায় 
কিঞ্চিৎ ভিন্নরূপে প্রকাশ ও আকুঞ্চন-ব্যাপার ব্রঙ্গের স্বরূপগত নিত্য ধৰ্ম্ম; 
ইহা তাঁহার নিত্য ক্রীড়াস্বরূপ ৷ 

পরন্ত ইহাও বেদান্ত-দর্শনের স্বীকার্ধ্য যে, পরমাম্মা ব্ৰহ্ম জগৎ হইতে 
অতীত নিত্যনিধিবকাঁরবূপেও বিরাজিত আছেন; সুতরাং জগতের সহিত 
তীহার সম্বন্ধকে ভেদাভেদসম্বন্ধ বলিয়া বর্ণনা করা যায়। তাহার জগতীত 
স্বরূপের প্রতি লক্ষ্য করিয়া, সাংখ্যাচার্ধ্য ভেদসম্বন্ধ স্থাপন করিয়াছেন; 
বেদাস্তাচার্ধ্য তাঁহার জগদতীত' রূপ স্বীকার করিয়াও, এই ভেদের মধ্যে 
পুনরায় অভেদত্ব বেদান্তবাক্যবলে প্রমাণিত করিয়া, ভেদাভেদসম্বন্ধ স্থাপন 
করিয়াছেন । ভেদসম্বন্ধ স্থাপনের ফল জগতের প্রতি অনাত্মবুদ্ধির ও আত্ম- 
বিবেকজ্ঞানের পুষ্টি; ভেদাভেদ সম্বন্ধ স্থাপনের ফল জগতের ব্ৰহ্মাত্মকৃতা- 
বুদ্ধির পুষ্টি এবং জগৎপাতার অপরিসীম শক্তিচিন্তনে ততপ্রতি প্রেম ও 
ভক্তির বিকাঁশ। সাখ্যে স্থাপিত ভেদসন্বদ্ধ, বেদান্তে স্থাপিত ভেদাভেদ- 
সন্বন্ধের অন্তভূতি; কারণ, অভেদসম্বন্ধের মধ্যেও ভেদসম্বন্ধ বেদান্তমতের 
স্বীকৃত। পরন্ত জীবচৈতন্যও সাংখামতে স্বরূপতঃ বিভূম্বভাৰ হওয়াতে, 
এবং সেই বিভু আত্মন্বরূপই সাখ্যে ধ্যেয় বলির উক্ত হওয়াতে, ব্ৰহ্মই উভয় 
প্রণালীর সাধকের গম্য ; সুতরাং উভয় দর্শনের উপদেশের প্রভেদের দ্বার! 
কেবল সাধনপ্রণালীরই প্রভেদ স্থাপিত হয়; গন্তব্য পরব্রহ্ম উভয়ের পক্ষেই 
এক । উপাসক উপাস্তের স্বরূপ প্রাপ্ত হয়েন, ইহ সৰ্ব্ববেদান্তের সিন্ধান্ত ; 
সুতরাং বিভু আনত্মার ধ্যানকারী সাংখ্যমার্গের সাধক বে তদ্রপত৷ প্রাপ্ত 


২১৪ বেদীস্ত-দর্শন। [২অঃ 


হইবেন, তাহ! সর্বসম্মত ও স্বতঃসিদ্ধ শ্রীমদ্তগবদগীতায় গ্রীভগবদ্ধাক্য প্রসঙ্গে 
বেদব্যাস স্বয়ংই জানাইয়াছেন যে,--- 
“ষৎ সাংখ্যৈঃ প্রাপ্যতে স্থানং তদ্যোগৈরপি গমাতে ৷ 
একং সাংখাঞ্চ যোগঞ্চ যঃ পশ্যৃতি স পশ্যতি” ॥ 
( ৫ম অধ্যায় ৫ম শ্লোক )। 

( সাংখ্যযোগিগণ যে স্থান লাভ করেন, ভক্তযোগিগণও সেই স্থানই 
লাভ করেন। অর্থাৎ উভয়প্রকার যোগীই ব্ৰহ্মপদ লাভ করেন। যিনি 
(ফলবিষয়ে ) সাংখ্য ও ষোগকে একই বলিয়া দেখেন, তিনিই যথার্থদর্শী । 
( শ্লোকোক্ত ষোগশব্দে ভক্তিযোগ বুঝায়, তাহা ওঁ অধ্যায়ের ১০1১৪ প্ৰভৃতি 
শ্লোক দুষ্টে সিদ্ধান্ত হয়) ৷ 

পরমকাক্লণিক গ্ৰীভগৰান্‌ বেদব্যাস সগুণ নিগুণ ভেদে ব্রঙ্গের পূৰ্ণ- 
স্বরূপের বর্ণনা দ্বারা ভক্তিযোগ, যাহাকে পুর্ণত্রদ্মযোগ বলিয়া বর্ণনা করা 
যাইতে পারে, তগ্প্রতি নিষ্ঠাস্থাপন করিবার নিমিত্ত সাংখ্যোপদেশের এক- 
দেশদর্লিতা প্রদর্শন করিয়া, চেতনাচেতন সমস্ত জগতের ব্ৰহ্মাত্মকতা এবং 
্রচ্মের জগন্নিয়ন্ত ত্ব স্থাপন করিয়াছেন। ব্র্গস্ত্রে সাংখ্যশাস্ত্ের বিচারের 
এই মাত্ৰ উদ্দেশ্য । -শিষ্বোর বিত্াবুদ্ধি বৃদ্ধিকরা এই বিচারের অভিপ্ৰায় 
নহে। | 

এই ভক্তি-নিষ্টা বুদ্ধি করিবার অভিপ্ৰায়ে সাংখ্যোক্ত জগৎ ও পরমাত্মার 
ভেদসন্বন্ধ বেদান্তবাঁক্যের অনভিমত বলিয়া প্রথমাধ্যায়ে সিদ্ধান্ত করিয়া, 
এক্ষণে শ্রীভগবান্‌ বেদব্যাস দ্বিতীয় ধ্যারে স্থৃতি ও যুক্তিপ্রমাণ দ্বারা এ ভেদ- 
সন্ধবাদ নিরাঁস করিয়া স্বীয় উপদিষ্ট ভেদাভেদসন্বন্ধ দৃঢ় করিতে প্রবৃত্ত 
হইতেছেন। ইতি। | 

গু তৎ সত । 


শল্ৰেদাকজু-লকৰ্লন 1 


দ্বিতীয় অধ্যায়--প্রথম পাদ । 


২য় অঃ ১ম পাদ ১ম কুত্ৰ ৷ স্মৃত্যনবকাশদোষপ্রসঙ্গ ইতি চেনান্য- 
স্মৃত্যনবকাশদোষপ্রসঙ্গাৎ ॥ 

( স্থৃতি অনবকাশ-দোষপ্ৰসঙ্গঃ, বহ্মণঃ জগৎকারণত্বে কপিলাদি-কৃতানাৎ 
স্থতীনাম্‌ অনবকাশঃ অনবস্থানতয়া আনর্থক্যৎ ভবতি ; ইতি চেৎ ; তন্ন; 
অন্তস্থতিঅনবকা শদৌ-প্রদক্গাৎ্ অন্তস্থৃতীনাৎ মন্বাদিপ্রণীতানাম্‌ অনবকাঁশ- 
দোবঃ স্তাঁৎ ; তন্ম|ত ব্ৰহ্মণঃ জগংকারণত্ববাদে ন দোঁষঃ )। 

ভাষ্য ।-_উত্তসমন্বয়স্যাবিরোধ-প্রকারঃ গ্রতিপাগ্ভতে ৷. ননু 
অনতুুপৰ্বংহণায় স্মুত্যপেক্ষা বর্ততে ; তত্র সাংখ্যন্মৃতিগ্রীন্থা। ন 
চাঁচেতনকারণবাদিনী সাহতো ন গ্রাস্বেতি বাচ্যম্‌। স্মুত্যনবকাশ- 
দোষপ্রসঙ্গাদিতি চেন্ন ; অন্যম্মু তীনাং বেদৌক্তচেতনকারণবিষয়াণাং 
বাধপ্রসঙ্গাদিতি বাক্যাৰ্থঃ। ্‌ 

ব্যাখ্যা £- পুর্বব অধ্যায়ের শেষপাদে চেতন ব্রন্দের জগৎকারণতা- 
বিষয়ে যে মীমাংসা করা হইয়াছে, এক্ষণে তাহার সহিত স্থৃতি ও 
যুক্তির অবিরোধ প্রতিপন্ন করা যাইতেছে £- এইরূপ আপত্তি হইতে পারে 
যে, শ্রুতির যথার্থ তাৎপর্য্য বোধগম্য করিবার ও তাঁহার ুষ্টিসাধন করিবার 
নিমিন্ত স্বৃতিবাক্যবিচারের অপেক্ষা আছে; অতএব সাংখ্য-স্থৃতি যেরূপ 
জগংকারণ-বিষয়ক মত প্রকাশ করিয়াছেন, তাহাই শ্রুতি-প্রতিপাঁদিত 
বলিয়া! গ্রহণ কর! উচিত। অচেতনকারণবাদিনী বলিয়া সাংখ্য-স্থৃতি 


২১৬ বেদান্ত-দর্শন। [২অঃ ১পা. ২-৩দু 


গ্রহণীয় নহে,-_এইরূপ যে সিদ্ধান্ত, তাহা আদরণীয় নহে। কারণ, জগতের 
নিমিত্ত ও উপাদানকারণ ব্ৰহ্ম, এই মত কপিলাদি আচার্য্য, বাহার! পূর্ণদিদ্ধ 
ও জ্ঞানী বলিয়া শাস্ত্ৰে প্ৰসিদ্ধি আছে, তাহাদের প্রণীত স্থৃতির বিরুদ্ধ ঃ 
এই মত সঙ্গত হইলে, কপিলাদিপ্রণীত স্মৃতির অনবস্থানদোষ ঘটে। 
অতএব এই সিন্ধান্ত সঙ্গত নহে। এইরূপ আপত্তি হইলে, তাহ| কার্ধ্যকর 
নহে। কারণ, ব্রন্মের জগৎকারণত্ব মত. অস্বীকার করিলে, অপর দিকে 
বেদোক্ত চেতনকারণবিষয়ক অন্ত মন্বাদিকৃত স্মৃতিরও অন্বস্থান ঘটে ৷ 


ব্ৰহ্মের জগংকারণত্ব বিষয়ে মন্তস্থৃতি, যথা $= 
“মহাভূতাদিবুত্বৌজাঃ প্ৰাদ্ুরাসীত্তমোহুদঃ। 


“সোহভিধ্যায় শরীরাৎ স্বাৎ সিস্ক্ষুবিববিধাঃ প্রঙ্গাঃ । 
“আপ এব সসজ্জাদৌ তাস্সু বীর্ধ্যমপা স্থজৎ” ইত্যাদি। 
২য় অঃ ১ম পাদ ২য়ম্ত্র। ইতৱেষাঞ্চানুপলব্ধেঃ ॥ 
ভাষ্য।--ইতরেষাং মন্বাদীনাং বেদস্য প্রধানপরত্বানুপলব্ধেশ্চ 
বেদবিরুদ্ধন্মু তেরপ্রামাণ্যম্‌। 
অন্তার্থ বেদের প্রধান-পরত্ব ( অর্থাৎ প্রধানই জগতকর্তী, ইহা বেদের 
অভিপ্রেত, এই মত) সাংখ্য ভিন্ন অন্য (মন্বাদি) স্মৃতির অনভিমত 
হওয়াতে, বেদবিরুদ্ধ সাংখ্য্থৃতি প্রমাণস্বরূপে গ্রহণীয় নহে ৷ 
ইতি সাংখ্যস্ত স্বৃতিত্বেহপি প্রমাণ ভীবস্ব-নিরূ্পণাধিকরণম ৷ 


তল 


হয় অঃ ১ম পাদ ওয় স্থত্র। এতেন যোগ প্রত্যুক্তঃ 
ভাম্য।-_সাংখ্যম্মু তিনিরাসেন যোগন্ম তিরপি প্র চারি | 
ব্যাখ্যা £--এই ই কারণে সাংখ্যান্থারিণী যোগস্থতিরও অপ্রামাণ] 


সিদ্ধান্ত হইল, বুঝিতে হইবে। 
ইতি যোগন্তাপি প্রমাণাভাবনিরপণাধিকরণম্‌ ॥ 


সপে পালি 


২অঃ ১প৷ ৪-৫সু] বেদান্ত-দর্শন। ২১৭ 


ভাষ্য ।--তৰ্কবলেন প্রত্যবতিষ্ঠতে। 

ব্যাখ্যা ঃ--এইক্ষণে শাস্ত্রনিরপেক্ষ যুক্তিমূলে ব্রহ্মের জগতকারণত্ব- 
বিষয়ক ঘে সকল আপত্তি উপস্থিত হয়, তাহা খণ্ডন করিবার অভিপ্ৰায়ে 
প্রথমতঃ আপত্তির উল্লেখ হইতেছে। যথা 

২য় অঃ ১ম পাদ. ৪র্থ সুত্র । ন বিলক্ষণত্বাদ তথাত্ব্ক শব্দাৎ ॥ 

ভাষ্য।--জগতো ন চেতনগ্রকৃতিকত্বম্‌; বিলক্ষণত্বা | ( জগতঃ 
অচেতনত্বাৎ পরমাত্মনশ্চ চেতনত্বাৎ, অন্ত জগত?) ন তথাত্ম্‌)। 
বিলক্ষণত্লঞ্চ “বিজ্ঞান্ধ।বিওানধাভ বদি”-ত্যাদিশব্দাদপ্যস্তা বগন্তব্যম্‌। 

অস্তার্থ জগৎ অচেতন, ঈশ্বর চেতন; অতএব. ইহারা পরস্পর 
বিলক্ষণ; সুতরাং জগৎ ঈশ্বরপ্রকৃতিক হইতে পারে না! জগতের 
অচেতন-প্রকৃতিকত্ব শ্রতিতেও উল্লিখিত আছে ; যথা, “বিজ্ঞানঞ্চা বিজ্ঞীন- 
খ্াভবৎ” (তৈত্তি ২ব ) ইত্যাদি ৷ | 

২য় অঃ ১ম পাদ ৫মন্থত্র। অভিমানিব্যপদেশস্তু বিশেষানু- 
গৃতিভ্যাম্‌ ॥ | 

ভাষ্য +_“পৃথিব্যহব্রবীন্তে হেমে প্ৰাণা অহং শ্রেয়সে বিবামানা 
ব্ৰহ্ম জগ” ইত্যাদৌ তু তদভিমানিনীনাং দেবতীনাং ব্যপদেশঃ 
প্হস্তাহমিমাস্তিআো দেবতা” ইতি বিশেষণা “অগ্নি্বাগ্ভৃত্বা মুখং 
প্রাবিশরি”-ত্যাগ্ানুগতেশ্চ। | 

ব্যাখ্যা ঃ--“পৃথিব্যহব্রবীন্তে হেমে প্রাণ অহং শ্রের়সে বিবদমানা ব্ৰহ্ম 
জগা: ইত্যাদি (বৃঃ অঃ ব্রা) শ্রুতিতে পৃথিবী প্রাণ প্রভৃতি অচেতন 
পদার্থের কথা বলা, পরস্পরের মধ্যে কে শ্রেষ্ঠ বণিয়া বিবাদ কর! ইত্যাদি 
বিষয়ে যে উক্তি আছে, তাহা অচেতনপদার্থবোধক পৃথিব্যাদি নহে, 
তদভিমানিদেবতাবোধক ; “হন্তাহমিমান্তিশো দেবতা” (ছাঃ অঃ ৩খ ) 


২১৮ বেদান্ত-দৰ্শন। [২অঃ ১পা ৬-৭সু 


ইত্যাদি বাক্যে পৃথিব্যাদিকে দেবতা বিশেষণ দ্বারি বিশেধিত কর হইয়াছে; 
“এবং “অগ্নিৰ্্বাগৃভূত্বা মুখৎ প্রাবিশৎ” ইত্যাদি ( ব্রতরেয় ১ম অঃ) বাক্যে 
যে অগ্যাদির মুখাদিতে অনুগতির উল্লেখ আছে,তন্বারাঁও শ্রুতি বাগাগ্ভিমান- 
যুক্ত অগ্ন্যাদি দেবতারই মুখপ্রবেশনাদি কাৰ্য্য প্রকাশ করিয়াছেন । অতএব 
উক্ত শ্রুতি-বাকাসকল জগতের অচেতনত্বের বিরোধী নহে। 

এইক্ষণে এই সকল আপত্তির উত্তর দেওয়া যাইতেছে । 
২য় অঃ ৯ম পাদ ৬৪ স্ত্র। দৃশ্যতে তু ॥ 

ভাষ্য ।__তত্রোচ্যতে পুরুষাদ্বিলক্ষণন্ত কেশাদেৰ্গোময়াদ্বিলক্ষণস্থ 
বৃশ্চিকস্তোৎপত্তিদৃশ্যতে হতো তরঙ্গবিলক্ষণত্বাভ্জগতো ন তৎ- 
প্রকৃতিকত্বমিতি ন বক্তব্যম্‌। 

ব্যাখ্য৷ £--কিন্তু প্ৰত্যক্ষই অনুমানের ভিত্তি; চেতন হইতে অচেতন, 
এবং অচেতন হইতে চেতনের উৎপত্তি সচরাচরই প্রত্যঙ্গীভূত হয়; 
চেতন পুরুষ হইতে অচেতণ কেশাদির, অচেতন গোময় হইতে চেতন 
বৃশ্চিকাদির উৎপত্তি সচরাচরই প্রত্যক্ষীভূৃত হয়; অতএব চেতন ঈশ্বর 
হইতে অচেতন জগতের উৎপত্তি অন্ুমানবিরুদ্ধ বলিয়া যে আপত্তি করা 
হইয়াছে, তাহা! অমূলক ৷ 

২য় অঃ ১ম পাদ ৭মস্ত্র। অসদিতি চেন্ন প্রতিযেধমাত্রত্বাৎ ॥ 

ভাষ্য |__ননুপাদানাদুপাদেয়স্ত বিলক্ষণন্বে উৎপত্তেঃ পূৰ্ববং 
তদসন্তৰিতুম্হ'তীতি ; নৈষ দোষঃ, পূর্ববসূত্রে প্রকৃতিবিকারয়োঃ সৰ্ব্বথা 
সাদৃশ্যনিয়মন্ত প্রতিষেধমাত্ৰত্বাৎ । 

অস্তার্থঃ__পরন্ত উক্ত তর্ক যদি সঙ্গত তর্ক হয়, তবে তদনুসারে যখন 
কাৰ্য্যবস্ব ও তাহার উপাদানকারণ পরস্পর বিলক্ষণ, তখন উৎপত্তির 
পূৰ্ব্বে ও প্রলয়কালে কাধ্যবস্তু একান্ত “অসৎ” হইয়| পড়ে। কিন্তু সদ্বস্তর 


২অঃ ১প| ৮-৯সূ ]  বেদান্ত-দৰ্শন। ২১৯ 


একান্ত বিনাশ নাই, এবং একান্ত অসতের উৎপত্তি নাই,_ইহ| সর্বববাদি- 
সন্মত ৷ এইরূপ আপত্তি হইলে, তাহা সঙ্গত নহে; কারণ পূৰ্ব্বহত্ৰে প্ৰকৃতি.ও 
বিকার (এই উভয়ের সর্বপ্রকার সাদৃশ্য:থাকার নিয়ম সাত্রেরই প্রতিষেধ 
করা হইয়াছে। 

২য় অঃ ১ম পাদ ৮ম সূত্ৰ । অগীতে তদ্বৎ প্ৰসঙ্গাদসমঞ্জসম্‌ ॥ 

ভাষ্য ।_-আক্ষেপঃ-_( অগীতৌ ) প্রলয়সময়ে (তদ্বং-অচেতন- ) 
কাৰ্য্যৰ কারণস্তাপি অচেতনত্বাদিপ্রাণ্তিপ্রদঙ্গাৎ জগ্নদুপাদানং 
ব্রন্মেত্যসমঞ্জসম্‌। | | 

অস্তার্থ £--( এই সূত্রটি আপত্তিস্থচক ঃ আপত্তি এইরূপ, যথা 
অচেতন জগতের একান্ত বিধ্বংস নাই স্বীকার করিলে, ইহাও স্বীকার 
করিতে হইবে যে, প্রলয়কালে কাৰ্য্যজপ অচেতন জগতের ব্ৰহ্মে অবস্থিতি 
হেতু, চেতন ব্ৰহ্মেরও তৎকালে অচেতনত্বপ্রাপ্তির প্রসঙ্গ হয়; অতএব 
ব্ৰহ্মই জগতের উপাদান, এইমত অসঙ্গত। 

২য় অঃ ১ম পাদ ৯ম সুত্ৰ ৷ নতু দৃষ্টান্তভাবাৎ ॥ 


ভাষ্য। সমাধানম্‌। (ন,) তদ্বং ,প্রসঙ্গো নৈবাহস্তি , (কুতঃ £) 
দৃষ্টান্তভাবাৎ, বিকারঃ উপাদানে লীয়মানঃ স্বধৰ্ম্মৈরুপাদানং ন 
দূষয়তি ইত্যস্মিন্‌ অর্থে দৃষ্টান্তানাং ভাবাৎ বিষ্ধমানতাৎ ; ) 
যথা পৃথিবীবিকারস্তম্তাং বিলীয়মানস্তাং ন দুষয়তি, তথ! ব্ৰহ্মবিকারঃ 
সংসারঃ। 

ব্যাখ্যা £--পূৰ্ব্বোক্ত আপত্তির উত্তর প্রদত্ত হইতেছে £-- এতন্বারা 
প্রলয়কাঁলে ্ন্গের বিকারপ্রাণ্তি অবধারিত হয় না) কারণ, বিকারবস্তু তছু- 
পাদানকারণে লীন হইলে যে, তাহাতে নিজের ধর্ম সঞ্চারিত করিয়া তাঁহাকে 
দুষ্ট করে না, তথ্বিযয়ে দৃষ্টান্ত প্রত্যক্ষীভূত হয়; যথা পৃথিবী-বিকারভূত 


২২০ বেদান্ত-দৰ্শন। [২অঃ ১পা ১০-১১সু 


জীবদেহ, মল, মূত্র এবং বৃক্ষাদি পৃথিবীতে পতিত হইয়| তদ্রপতা প্রাপ্ত 
হয়, কিন্তু পৃথিবীকে বিকারিত করে না; তদ্রুপ জগদ্রপ বিকারও ব্ৰহ্গৈ 
লীন হইয়া, ব্ৰহ্মকে বিকারিত করে না। 

২য় অঃ ১ম পাদ ১০ম সুত্র । স্বপক্ষে দৌষাচ্চ ॥ 

ভাষ্য ।_-বেদবিরুদ্ধবাদী সাংখ্যো বক্ত,মক্ষমস্তৎপক্ষেহপুযৃক্তদোষ- 
'যোগাৎ। 

ব্যাখ্য:ঃ--ষদি ইহা ব্রহ্মের জগৎকারণত্ববাদের দোষ বলিয়াই নির্দেশকর, 
তবে সাংখ্যপক্ষেও এই দোষ আছে; কারণ সাংখ্যোক্ত জগৎকারণ 
প্রধান সৰ্ব্ববিধ শব্দ, স্পর্শ ও রূপাি-বিবঞ্জিত ; তাহা হইতে শব্দ, স্পর্শ, 
বূপাদিবিশিষ্ট জগত প্রকটিত হয় বলাতে, তাহাতেও উক্ত আপত্তির সমান 
সম্ভাবনা হয়। স্থতরাং শ্রুতিসিদ্ধ ব্রন্মের জগৎকারণত্ববাদ কেবল এইরূপ 
তর্কের দ্বারা নিরস্ত হইতে পারে না। 

হয় অঃ ১ম পাদ ১১শ সুত্ৰ । তর্কীপ্রতিষ্ঠানাদপ্যন্যথানুমেয়মিতি 
চেদেবমপ্যনিমেরক প্রসঙ্গঃ ॥ 

( তর্ক-অপ্রতিষ্ঠানাৎ-অপি) তর্কম্ত অপ্রতিষ্ঠানাৎ অনবস্থানাৎ, শ্ৰুতি- 
মুলস্ত সিদ্ধান্তস্ত ন অসামঞ্জস্তম্‌। নন্ু উক্ততর্কন্ত অগ্রতিষ্ঠিতত্বাৎ হেয়ত্বেহপি, 
(অন্তথ। ) যথা অনবস্থা ন স্তাৎ তেন প্রকারেণ ( অন্ুমেয়ম্‌) ) অন্ধমাতুং 
যোগ্যৎ ভবতি; ইতি চে; (এবমপি অনিমোক্ষপ্রসঙ্গঃ) এবমপি 
তাফিকবিপ্রতিপত্তা, কাপিলকাণাদাদীনাৎ পরম্পরবিরোধেন অনিমোক্ষ- 
প্রসঙ্গঃ স্তাৎ ; পুরুবাণাৎ মধ্যে তর্কবিষয়ে একতমন্ত নিয়তজয়িত্বাসম্তবাৎ। 
অতএব বেদোক্তশ্তৈবে পাদেয়ত্বমিতি সিদ্ধম্‌। | 

ভাষ্য £__তৰ্কানবস্থানাচ্চোক্তসিদ্ধান্তন্ত নাসামপ্জস্থাম্‌। দৃঢ় তর্কেণ 
বেদবিরুদ্ধে প্রধানাদিকে জগণ্কারণেহনুমিতে তু তাদৃশেন তর্কেণ 


২অঃ ১পা ১২সু ] বেদান্ত-দর্শন | ২২১ 


সংপ্রতিপক্ষসন্তবাৎ । এবমেব তাকিকবিপ্রতিপত্ত্যাহনিমে“ক্ষপ্রসঙ্গা- 
দ্বেদোক্তস্তেবোপাদেয়ত্বমিতি সিদ্ধম্‌। ্‌ 

ব্যাখ্যা £- বাস্তবিক তর্কের কোন স্থিরতা নাই; অন্য যিনি তর্কের দ্বারা 
অপরকে পরাভূত করিতেছেন, কল্য আবার তিনিই অপরের দ্বারা পরাজিত 
হইতেছেন ; অতএব তর্কমূলে শ্রুতিমূলক সিদ্ধান্তের অপলাপ করা সঙ্গত 
নহে। পৰন্ত যদি বল যে, কার্ধ্যকারণের বিলঙ্ষণত্ববিষয়ক পূর্বোক্ত তর্ক 
অপ্রতিষ্ঠিত হইলে, তাহা পরিত্যাগ করিয়! য'হাঁতে উক্ত প্রকার দোষ ঘটে 
না, এমন অন্ত প্রকার অনুমান করা যাইতে পারে, তবে তাঁহাতেও অনবস্থা- 
দোষ হইতে মুক্তি পাইবে না। তার্িকদিগের মধ্যে পরস্পরের সহিত 
বিরোধ সর্বদাই চলিতেছে! সাংখ্যবাঁদিপপ্তিতগণ এবং বৈশেষিকমতা- 
বলম্বিপণ্িতগণ পরস্পর পরস্পরের তর্কে দোষ দেখাইয়া সর্বদাই বিতঙা 
করিতেছেন ; কাহারও মত নির্দোষ বলিয়। সাব্যস্ত হয় না; পুরুষদিগের 
মধ্যে কোন এক পুরুষের তর্কবিষয়ে নিরত জয়লাভ সম্ভব হয় না। যে 
কোন তর্কই উত্থাপিত করা যায়, তাহার বিরুদ্ধ তর্ক সর্বদাই উত্থাপিত 
হইতে পারে। : অতএব তর্কের অনবস্থা-হেতু বেদোক্ত সিদ্ধান্তই 
আদরণীয়। 

ইতি ব্ৰহ্মণে৷ জগংকারণত্বে বিলক্ষণ [দোঁষাপত্তি-খণ্ডনাধিকরণম্‌ ৷; 


২য় অঃ ১ম পাদ ১২শ সুত্ৰ ৷ এতেন ন শি্টাপরিগরহা অপি ্যাখ্যাতাঃ ৷ 
ভাষ্য। এতেন সাংখ্যপক্ষনিরাসেন পরিশিষ্টাঃ ব্দেবিরুদ্ধকারণ- 
বাদিনো হন্তেহপি প্রত্যুক্তাঃ | 


ব্যাখ্যা ঃ--এই সাংখ্য মতের খুনের দ্বারাই বেদবাদী শিষ্টগণের 
মতের বিরুদ্ধ অপর মত সকলও খণ্ডিত হইল বলিয়া বুঝিতে হইবে । 
ইত্যপরাপরবেদবিরুদ্ধ-কারণবাদ-খগুডনাধিকরণম্‌। 


76 শা 


২২২ বেদান্ত-দৰ্শন।  [২আঃ ১পা ১৩দূ 


২য় অঃ ১ম পাদ ১৩শ সুত্ৰ । ভোক্ত 1পত্ডেরবিভাগশ্চেৎ স্তাল্লোকবৎ । 

(ভো: ক্র আপত্তেঃ_অবিভাগঃ_চেৎ ; স্তাং--লোকবৎ ) | 

ভাষ্য ।- ব্রহ্মণো জগছুপাদীনত্বে জীবরূপেণ ব্রহ্মণ এব স্তুখতুঃখ- 
ভোক্ত ত্বাপত্তেঃ বেদপ্রসিদ্ধো ভোক্তুনিয়ন্তুবিভাগো ন স্যাৎ ইতি 
চে অবিভীগেহপি ( বিভাগব্যবস্থোপপপ্ভাতে, দৃষ্টান্তসন্তাবা ) সমুদ্র- 
তরঙ্গয়োরিব, সূর্য্য-তৎপ্রভয়োরিব তয়োবিবভাগঃ স্তাৎ। 

অন্তার্থ £--ব্ৰহ্মই জগতের উপাদান হইলে, জীবরূপে ব্ৰহ্ধৈরই সুখ- 
দুঃখাদি-ভোক্তত্ব সিদ্ধ হয়; সুতরাং বেদপ্রপিদ্ধ ভোক্তা ও নিয়ন্তা বলিয়া 
কোন ভেদ থাকে ন! ; এইরূপ আপত্তি হইলে, তদুত্তরে আমরা বলি যে, 
উক্ত ভোক্তত্বনিয়ন্ত ত্বভেদ থাকে; তাহার দৃষ্টান্ত লোকমধ্যে দৃষ্ট হয়; 
যেমন সমুদ্র ও তরঙ্গ অভিন্ন হইয়াও ভিন্ন, যেমন কৃর্য্য ও ততপ্রভা 
অভিন্ন হইয়াও ভিন্ন, তদ্ৰূপ ভোক্তা জীব ও নিয়ন্তা ঈশ্বর অভিন্ন হইয়া ও 
ভিন্ন। 

শাঙ্করভাম্যে এই স্থত্ৰের অর্থ কিঞ্চিৎ বিভিন্ন প্রকারে ব্যাখ্যাত 
হইয়াছে, কিন্তু উভয় ব্যাখ্যার ফল একই । শাঙ্করভাষ্য নিয়ে উদ্ধৃত 
হইল । 

“প্রসিদ্ধ! হায়, ভোক্তুভোগ্যবিভাগঃ। লোকে ভোক্তাচ চেতনঃ 
শারীরঃ, ভোগ্যাঃ শব্দাদয়ো বিষয়! ইতি; যথা ভোক্তা দেবদত্তঃ, ভোগ্য 
ওদন ইতি। তস্ত চ বিভাগম্তভাবঃ প্ৰমজ্যেত ৷ যদি ভোক্তা ভোগা- 
ভাবমাপদ্তেত, ভোগ্যৎ বা ভোক্তভাবমাপদ্তেত, তয়োশ্চেতরেতরভাবাপত্তিঃ 
পরমকারণাৎ ব্ৰহ্মণোহনন্তত্বাৎ প্রসজ্যেত। ন চান্ত প্রসিদ্ধস্ত বিভাগন্ত 
বাধনৎ যুক্তম্‌ ; যথা ত্বদ্বত্বে ভোক্ত_ভেগ্যয়োধিবিভাগে৷ দুষ্ট, তথাতীতানা- 
গতয়োরপি কক্পয়িতব্যঃ | তত্মাৎ প্রদিন্ধপ্তাস্ত ভোক্ত ভোগ্যবিভাগন্ত।ভাব- 


২অঃ ১প| ১৩সু ]  বেদান্ত-দৰ্শন। ২২৩. 


প্রসঙ্গাদধুক্তমিদৎ ব্রহ্মকীরণতাঁবধারণমিতি চেৎ কশ্চিচ্চোদয়েৎ, তং 
প্রতিক্রয়াৎ স্তাল্লোকবদিতি ; উপপদ্ধত এবায়মন্মংপক্ষেহপি বিভাগঃ) 
এবং লোকে দৃষ্টত্বাৎ। তথাহি সমুদ্রাদুদকাস্মনোহনন্তত্বেহপি তদ্বিকারাণাং 
ফেন্বীচিতরঙ্গবুদ্ধ দাঁদীনামিতরেতরবিভাগ ইতরেতরসংশ্লেষা দিলক্ষণম্চ ব্যব- 
হার উপলভ্যতে ।...এবমিহাপি ।...ষগ্পি :ভোক্তা ন ব্রঙ্গণো ৰিকারঃ 
“তত্স্থষ্৷ তদেবানু প্রাবিশ”দিতি অষ্ট রেবাবিরুতন্ত কার্য্যান্ুপ্রবেশেন ভোক্ত ত্ব- 
শ্রবণাৎ, ৷ তথাপি কার্য্যমন্তু প্রবিষ্টন্ত।ত্তি কার্যযোপাধিনিমিতো বিভাগঃ, 
আঁকাশস্তেব ঘটাছ্যপাধিনিমিত্তঃ, ইত্যতঃ পরমকারণাৎ ব্রহ্মণেহনন্যত্বেহ- 
প্যুপপন্নো ভোক্তু ভোগ্যলক্ষণো বিভাগঃ সমুদ্রতরঙ্গা দিন্ায়েনেত্যুক্তম্‌ ॥ 
ইতি শাঙ্করভীষ্যে। | 
অন্তাৰ্থঃ--পৱন্ত ভোক্তা ও ভোগা এই দ্বিবিধ বিভাগ সর্বত্র লোক- 
প্রসিদ্ধ আছে; তীর ভোক্তা বলিয়া প্রসিদ্ধ, এবং শব্দাঁদি বিষয়সকল 
এই জীবের ভোগ্য বলিয়া প্রসিদ্ধ; যেমন দেবদত্তনামক বাক্তি ভোক্তা, 
এবং অন্নাদি তাহার ভোগ্য । (কিন্তু ব্ৰহ্মই জগতের নিমিত্ত এবং উপাদান 
উভয়বিধ কারণ হইলে ) এই ভোগ্যভোক্ত, বিভাগ আর থাকে না। যদি 
ভোক্তাই ভোগ্যত্ব প্রাপ্ত হয়েন, অথবা ভোগ্যবস্তই তোক্ত ভাব প্রাপ্ত হর, 
তবে এই উভয়ের একত্ব হয়,---প্রভেদ আর থাকে না; ব্ৰহ্ম হইতে পৃথক্‌ 
কিছু না থাকাতে ভোগ্যভোক্তভাবের প্রভেদ লুপ্ত হইয়া যায়। 
কিন্তু এই প্রসিদ্ধ ভৌগাভোক্ত.বিভাগের অপলাপ করা সঙ্গত নহে; যেমন 
বি ভোগ্যভোক্ত বিভাগ দুষ্ট হয়, তদ্রুপ অতীতকালে এবং ভবিষ্যতেও 
ই বিভাগ থাকা অগ্থমানপিদ্ধ। অতএব প্রসিদ্ধ এই ভোক্ত ভোগ্যবিভাগের 
দি জগতের ব্রহ্গকারণতাবিষয়ক সিদ্ধান্ত অধুক্ত--যদি 
কেই এইরূপ আপত্তি করেন, তবে তাহাকে আমরা বলি যে, এ 
(লৌকিক বিভাগ ব্রদ্দকারণতাবিষয়ক সিদ্ধান্তেও অগ্রতিষ্ঠ হয় না। 


২২৪ বেদান্ত-দর্শন।  ২অঃ ১পা১৪সু] 


ব্ৰহ্মকারণতাবিষয়ক আমাদের সিন্ধান্তেও এই বিভাগ থাকা উপপন্ন হয়; 
কারণ লোকতঃ এই বিভাগের দৃষ্টান্ত আছে। যেমন ভিড সমুদ্ৰ 
হইতে অভিন্ন হইলেও তৰিকারীভূত ফেন, বীচি, তরঙ্গ, বুদ্ব প্রভৃতির 
পরস্পরের সহিত প্রভেদ ও মিলন প্রভৃতি ব্যবহার সম্ভব হয়; তদ্রপ ব্ৰহ্ম 
হইতে অভিন্ন হইলেও ভোক্ত৷ ও ভোগ্য বলিয়া প্রভেদব্যবহার উপপন্ন হয়।. 
যদিও ভোক্তা জীব বন্ধের বিকার বলিয়া বলা যাইতে পারে না; কারণ “এই 
জগৎ স্থ্টি করিয়া তাহাতে অন্ুপ্রবিষ্ট হইলেন” ইত্যাদি শ্রুতিবাক্যে স্রষ্টা 
ব্ৰহ্ম অবিকৃত থাকির়াই কার্ষ,ভূতজগতে অনুপ্রবেশপুর্বক “ভোক্তা” হওয়া 
উপদিষ্ট হইয়াছে:; কিন্তু কাৰ্য্যভূতজগতে অন্ত প্রবিষ্ট অবস্থায় তত্তৎকাৰ্য্যতূত 
উপাধিনিমিত্ত ভেদ অবশ্য স্বীকাৰ্য্য; যেমন আকাশ অবিকৃত থাকিলেও 
ঘটাদি উপাধিনিমিত্ত তাহার ভেদ দুষ্ট হয়, তদ্রপ ব্রহ্মসম্বন্ধেও বুঝিতে 
হইবে । অতএব পরমকারণ ব্ৰহ্ম হইতে অভিন্ন হইলেও, সমুদ্রের তরঙ্গাদি 
বিভাগের ন্যায় ভোক্তা ও ভোগ্য বলিয়া যে প্রভেদ প্রসিদ্ধ আছে, তাহা 
উপপন্ন হয় । 
এই ব্যাখ্যাতে ইহা প্রতিপন্ন হইল বে, ব্ৰহ্ম একান্ত নিগুণস্বভাব 
নহেন, স্থষ্টিকার্ধ্য করা এবং তাহাতে অন্ধ প্রবেশপূর্ধক জীবরূপে তাহা! ভোগ 
করা, এবং তদতীত রূপে সেই ভোগের নিয়ন্ত রূপে অবস্থান করা, এই 
ছুইটিই তাহার স্বরূপান্তর্গত। লৌকিক যে ভেদ ইভা একান্ত মিথ্যা নহে । 
ইতি ব্ৰহ্মণো জগংকর্তৃতেহপি ভোক্ৃনিয়ন্থ,ব্যবস্থাবধারণাধিকরণম্‌। 


—— লি 


২য় অঃ ১ম পাদ ১৪ সুত্ৰ ৷ তদনন্যত্বমারস্তণশব্দাদিভ্যঃ ॥ 

ভাগ্য ৷--“কাৰ্যাস্ত কারণানন্যত্বমস্তি, নত্বত্যন্তভিন্ত্বং, কুতঃ ?} 
“বাচারভ্তণং বিকারো নামধেয়ং মৃত্তকেত্যেৰ সত্যম,” “এত্দাত্মা- 
মিদং সর্ববং” “তৎ সত্যং তন্বমসি” “সৰ্বং খন্মিদং ব্ৰহ্ম ইত্যাদিভ্যঃ। 


২অঃ ১প৷ ১৫সু]  বেদান্ত-দৰ্শন | ২২৫ 


অন্তার্থঃ-কারণ-বস্ত হইতে কাৰ্য্যের অভিন্নত্ব আছে; কারণ বস্তু হইতে 
কার্ধ্য অত্যন্ত ভিন্ন নহে; কারণ, শ্ৰুতি বলিয়াছেন “মৃত্তিকাই সত্য, ঘট- 
শরাবাদিনামে প্রকাশিত বিকার সকল কেবল পৃথক্‌ নাম দ্বারাই পৃথক্‌- 
হইয়াছে”, প্চরাচর বিশ্ব সমস্তই ব্ৰহ্মাত্মক,” “সেই ব্ৰহ্ম সত্য, তুমি সেই 
ব্ৰহ্ম" “এতৎ সমস্তই ব্ৰহ্ম’। ছানেগ্যোপনিষদের যষ্ঠ প্রপাঠকোক্ত 
এই'সকল বাক্যই তৰিষয়ে প্রমাণ ৷ 

এরই সুত্রে চেতন জীব ও অচেতন জগতের ব্ৰহ্মাত্মকত্ব ( ব্ৰহ্ম হইতে 
অভিন্নত্ব ) স্পষ্টরূপে কথিত হুইল, এবং তৎপুর্ববর্তী ১৩শ সংখ্যক-স্ত্রে. 
জীব ও ব্রহ্গের ভেদও ব্যবস্থাপিত হইয়াছে; এবং তৎপুর্বব স্থত্রসকলে 
অচেতন জগতেরও ব্ৰহ্ম হইতে ভেদ ব্যবস্থাপিত হইয়াছে.) অতএব এই 
সকল সুত্র একত্র করিলে, তাহার ফলে এই সিদ্ধান্ত হয়, যে চেতনাচেতন 
সমস্ত জগতের ব্রহ্মের সহিত ভেদাভেদসন্বন্ধ । 

শাঙ্করভাষ্যে যদিচ নাম ও রূপবিশিষ্ট পদার্থের বস্তত্ব (বস্তুরূপে অস্তিত্ব) 
অস্বীকার কর! হইয়াছে, তথাপি স্থত্রের অর্থ এইরূপেই ব্যাখ্যাত হইয়াছে; 
যথ। £__“অভ্যুপগম্য চেমং ব্যবহারিকং ভোক্ত্‌ ভোগ্যলক্ষণৎ বিভাগৎ 
স্তাল্লপেকবদিতি পরিহীরোভিহিতো, ন স্বয়ং বিভাগঃ পরমার্থতৌহস্তি। 
" যন্মাৎ তয়োঃ কার্য্যকাঁরণয়োরনন্যত্বমবগম্যতে । কাৰ্য্যমাকাশাদিকং বহুপ্রপঞ্চং 
জগৎ) কারণৎ পরং ব্রহ্ম; তম্মাৎ কারণাৎ পরমার্থতোহনন্তত্বং 
ব্যতিরেকেণাভাবঃ কাধ্যস্তাবগম্যতে | কুতঃ?  আরন্তণশব্দাদিভ্যঃ | 
আরম্তণশব্স্তাবদেকবিজ্ঞানেন সর্ববিজ্ঞানং প্রতিজ্ঞা য় দৃ্টান্তাপেক্ষায়ামুচ্যতে-_ 
“যথ| সৌম্যৈকেন মুখপিগ্ডেন বিজ্ঞাতেন সৰ্ব্বং মৃন্ময়ং বিজ্ঞাতং স্তাদ্বাচারম্তণৎ 
বিকারো। নামধেয়ং মৃত্তিকেত্যেৰ সত্যমিতি”। এতদছুক্তৎ ভবতি--একেন 
মৃংপিণ্ডেন পরমার্থতো মৃদাত্মন| বিজ্ঞাতেন, সৰ্ব্বং মৃন্ময়ং ঘটশরাবোদঞ্চনী- 


দিকং মৃদাত্মত্ববিশেষাদ্বিজ্ঞাততং ভবেং। যতো বাচাৰ্ম্ভণৎ  বিকায়ে৷ 
১৫ 


২২৬ বেদান্ত-দৰ্শন। [২অঃ ১পা। ১৫সু 


নামধেয়ৎ বাচৈব কেবলমস্তীত্য।রভ্যতে ৰিকাঁরো। ঘটঃ শরাৰ উদঞ্চনঞ্চেতি, 
নতু. বগ্তবৃত্বেন  বিকারে৷ ৷ নাম কশ্চিদস্তি নামধেয়মাত্রং; হোতদন্বতং 
মৃত্তিকেত্যেব সত্যমিতি। এয় ব্রহ্মণো দৃষ্টান্ত আয়াতঃ, তত্র শ্ৰুতাদ্বাচার- 
স্তণশব্দাৎ . দার্টান্তিকেহপি  ব্রহ্মব্যতিরেকেণ কার্য্যজাতস্তাভীব ইতি 
গম্যতে” ৷... 

অন্তার্থ_ব্যবহারিক ভোক্্‌ ভোগ্যবিভাগ লৌকিকধারান্ছসারে স্বীকার 
করিয়া আপত্তির উত্তর প্রদত্ত হইয়াছে; কিন্তু মূলতঃ (মূল অর্থে ) এই প্রভেদ 
নাই ; কারণ, কাৰ্য্য ও কারণের মধ্যে,অভেদত্ব প্ৰতিপন্ন হয়। আকাশাদি 
প্রপঞ্চ জগত কাঁ্যবস্ত ; পরব্ৰদ্ম ইহার কারণ) সেই কারণ. হইতে কার্যোর 
অভিন্নত্ব অর্থাৎ পৃথক্রূতপ অস্তিত্বাভাৰ অবগত হওয়া বায় । কিরূপে অবগত 
হওয়! যায়? বলিতেছি ঃ--শ্ৰুত্যুক্ত “আরম্ভণ” বাক্য প্রভৃতি দ্বারা তাহা! জানা 
বায়। ষথ| আরম্তণবাক্যে ছোন্দোগ্যে), ষষ্টপ্রপাঠকে শ্রুতি প্রথম এই বলির! 
কথারম্ত করিলেন যে, “একের বিজ্ঞানেই সর্ববিষয়ের বিজ্ঞান হয়” এই 
প্রতিজ্ঞা সাধন করিবার নিমিত্ত দৃষ্টান্ত প্রদর্শন করিতে গিয়া শ্রতি 
বলিলেন £--“হে সৌম্য (শ্বেতকেতো )1 যেমন এক মৃতৎগিণ্ডের জ্ঞান 
হইলেই মৃন্ময় সকলবস্তর জ্ঞান হয়; ঘটশরাবাদি নামে প্রকাশিত বিকার 
সকল ভিন্ন ভিন্ন নাম দ্বারাই পৃথক্‌ হইয়াছে, বস্তুতঃ ইহার! মুত্তিকাই ; 
অতএব. মৃত্তিকামাত্ৰই সত্য--সদ্বস্ত (মৃত্তিকা হইতে পৃথক্রূপে অস্তিত্বশীল 
ঘটশরাবাদি পদার্থের অস্তিত্ব নাই )”। এইস্থলে ইহা, বল! হইল যে, 
ঘট শরাব উদঞ্চন প্রভৃতি মৃন্ময়বস্তুসকল মুদাত্মক বিধায় মৃত্তিকা হইতে 
অভিন্ন হওয়াতে, এক মৃংপিণ্ডের জ্ঞানের দ্বারা, অর্থাৎ বাস্তবিকপক্ষে ইহারা 
মৃদাত্মক ইত্যাকার জ্ঞানের দ্বারাই, ইহাদিগকে সম্যক্‌ জ্ঞাত হওয়া যায়। 
যেহেতু ঘটশরাবাদি মৃদ্ধিকার কেবল নাম ছারাই পরস্পর ও অপর সাধারণ 
মৃত্তিকা হইতে পৃথক্‌ হইয়া আছে, ইহাদের বস্তুগত কোন পার্থক্য নাই; 


২অঃ ১পা ১৫ম্‌ ] ববৈদান্ত-দর্শন। ২২৭ 


কেবল পৃথক্‌ নাম হওয়াতেই ইহার! বিকার বলিয়া গণ্য; বাস্তবিক * ইহার! 
কেবল মৃত্তিকাই ; অতএব নাম দ্বারা ইহাদের পার্থক্য ; এই পার্থক্য মিথ্যা, 
(বিকারের নিজ বস্তুত্ব কিছুই নাই, ইহা কেবল নাম মাত্ৰ--মিথ্যা) ; মৃত্তিকাই 
একমাত্ৰ সদ্বস্ত। ব্ৰহ্মসম্বন্ধে শ্ৰুতি এই দৃষ্টান্ত উল্লেখ করিয়াছেন। এই 
দৃষ্টান্তে শ্রুতি যে বাচারন্তণশব্দ ব্যবহার করিয়াছেন, তদ্বার| ইহা প্রতিপন্ন 
হয় যে, দৃষ্টান্তের দ্বারা উপমেয় জগৎসম্বন্ধে শ্রুতির ইহাই উপদেশ যে 
ব্ৰহ্ম হইতে ভিন্নরূপে কাৰ্য্যভূত জাগতিক বস্তুসকলের অস্তিত্ব নাই। 
নিষ্বাৰ্কভাষ্যের সহিত এই শাঙ্ষরব্যাখ্যার এক অর্থে কোন বিরোধ নাই। 
কিন্তু এইস্থলে ইহা লক্ষ্য করিতে হইবে যে, জগতকে এই অর্থেই মিথ্যা বলা 
হুইল ও হইতে পারে যে, যেমন মৃত্তিকা হইতে পৃথক্রূপে অস্তিত্বশীল ঘট 
বলিয়া পদার্থ নাই, তাহা মিথ্যা; তদ্রপ জগৎও ব্ৰহ্ম হইতে পৃথক্রূপে 
অস্তিত্বণীল পদার্থ নহে__ইহার পৃথক্রূপে অস্তিত্বই মিথ্যা। ইহা একদা 
মিথ্যা নহে। ব্ৰহ্মের সহিত ইহার অভেদসম্বন্ধ। কিন্তু এই অভেদত্ব 
থাকিলেও, নামরূপাদি ছারা যে ভেদসম্বন্ধও আছে, তাহা! পুর্বন্থত্রব্যাখ্যানে 
শ্লীমচ্ছস্করাঁচাধ্যও স্বীকার করিয়াছেন। অতএব নিশ্বার্কোক্ত ভেদাভেদ- 
সন্বন্ধই এতদ্বারা স্ত্রকাঁরের ও শ্রুতির উপদেশ বলিয়! সিদ্ধান্ত হয়। =" 
শাঞ্করভাষ্ের প্রথমাংশ এই স্থলে উদ্ধৃত করা হইয়াছে । পরন্ত এই 
স্বত্রের শাঙ্করভাষ্য অতিশয় বিস্তৃত; ইহাতে অপরাপর দৃষ্টান্ত এবং 
যুক্তিও প্রদর্শিত হইয়াছে। এবঙ জগতের ব্ৰহ্মাত্মকত্বজ্ঞান যে 
সাধকের পক্ষে সম্ভব, তাহা যে নিষ্ফল নহে, এবং তাঁহী যেরূপে উৎপন্ন 
হয়, তাহা প্রদর্শন করিতে গিয়| শঙ্করাচার্য্য এই স্থত্রভাষ্যে বলিয়াছেন £-_ 
* নামরপাত্মক এতৎ সমস্ত মিথা। এইরূপও এই ভাষ্যাংশের অর্থ হইতে পারে । 


এবং শ্রীমচ্ছঙ্করাঁচার্যোর এইরূপই অভিপ্রায় থাক! সম্ভব। কিন্তু তত্সম্বন্ধে বিচার 
পরে করা হইবে। 


২২৮ বেদান্ত-দর্শন। [২অঃ ১প! ১৫সু 


দন চেয়মবগতির্নোৎপগ্ধতে ইতি শক্যৎ বক্ত মৃ, “তদ্ধাস্তা বিজজ্ঞৌ” 
ইত্যযাদিশ্রুতিভ্যঃ ৷ অবগতিসাধনানাঞ্চ অবণাদীনাং বেদান্িবচনাদীনাঞ্চ বিধীয়- 
মানত্বাৎ। ন চেয়বগতিরনর্থকা  ভ্ৰান্তিৰ্ব্বেতি শকাৎ বক্ত.ম, অবিগ্যা- 
নিবৃত্তিফলদর্শনাৎ বাধকন্জা নান্তরাঁভাবাচ্চ ৷” 

' অস্যাৰ্থ £-এইরূপ জ্ঞান (অভেদজ্ঞান) যে হয় না, এমত বলিতে 
পার না; কারণ পিতার উপদেশে শ্বেতকেতু এইরূপ জ্ঞান লাভ করিয়া 
ছিলেন বলিয়া ছান্দোগ্যশ্রুতি বর্ণনা করিয়াছেন; এবং এই অভেদ- 
জ্ঞান লাভ করিবার নিমিত্ত যখন শ্রুতি শ্রবণাদির এবং বেদাম্ুবচনাদির 
বিধানও “করিয়াছেন, তখন এই জ্ঞান অবশ্য লাভ কর! যায় বলিয়া 
স্বীকার করিতে হইবে (নতুবা উপদেশ মিথ্যা হইত)। এই অদ্বৈত- 
জ্ঞানের কোন ফল নাই অথবা ইহা ত্রমমাত্র, এইরূপ বলিতে পার না; 
. কারণ ইহা দ্বার! অবিদ্ব| বিনষ্ট হওয়া দৃষ্ট হর, এবং এই জ্ঞান উৎপন্ন হইলে, 

ইহাকে বিনষ্ট করে এমত অপর কোন জ্ঞান নাই। 
পরন্ত সুত্রার্থ এই্ধপে ব্যাখ্যা করিয়া, শ্রীমচ্ছঙ্করাচার্য্য প্রমাণ করিতে 
চেষ্টা করিয়াছেন যে, তাহার নিরবচ্ছিন্ন অদ্বৈতত্ব-বিষয়ক মতই ইহা দ্বার; 
স্থাপিত হয়; এবং এই সুত্ৰ এবং পূৰ্ব্বে ব্যাখ্যাত অপর সুত্র সকলের ফল এই 
নহে যে, ব্ৰহ্ধের একত্ব এবং নানাত্ব উভয়ই সত্য; অর্থাৎ শাঙ্করমতে 
ব্ৰহ্ম এবং জীব ও জগতের ভেদাভেদসম্ব্ধ, এবং ব্ৰহ্মের দ্বৈতাদ্বৈতত্ব 
সত্য নহে,কেবল অদ্বৈতত্বই সত্য; জগত মিথ্যা, এবং জীব ব্ৰহ্ধের সহিত 

সম্পূর্ণ অভিন্ন । উক্ত ভাষ্যে শঙ্করাচার্য্য বলিয়াছেন £-- 

“নন্বনেকাত্মকং ব্ৰহ্ম, যথা বৃক্ষোহনেকশাখ, এবমনেকশক্তিপ্রবৃত্তিযুক্তং,. 
. ব্ৰহ্ম; অত একত্বং নানাত্বঞ্চোভয়মপি সত্যমেব ; যথা বৃক্ষ ইত্যেকত্বং, 
শাখা ইতি চ নানাত্বম্‌; যথ| চ সমুদ্ৰাত্মনৈকত্বং, ফেনতরঙ্গাস্াত্বনা 
নানাত্বম্‌ ; যথা চ মৃদাত্মনৈকত্বং ঘটশরাবাগ্য। আনা নানাত্বং, তত্র একত্বাংশেন" 


২অঃ ১প| ১৫সূ ] বেদান্ত-দৰ্শন । ২২৯ 


জ্ঞানান্মেক্ষব্যবহারঃ = সেৎস্যতি, নানাত্বাংশেন তু  কৰ্ম্মকাণ্ডাশ্ৰয়ৌ 
লৌকিকবৈদিকব্যবহারৌ সেংস্যত ইতি; এবঞ্চ মৃদাদিদ্ৃষ্টান্ত৷ "অনুরূপ! 
ভবিযষ্যত্তি |” 

অস্যাৰ্থ £-পরন্ত যদি বল যে ব্ৰহ্ম কেবল একরূপ নহেন, যেমন বৃক্ষ 
এক হইলেও অনেকশাখাযুক্ত, তদ্রপ ব্ৰহ্মও অনেকশক্তিপ্ৰবৃত্তিযুক্ত ; 
অতএব ব্রন্মের একত্ব এবং নানাত্ব উভয়ই সত্য । যেমন বৃক্ষরূপে একত্ব, 
এবং শাখাপ্রভৃতিরপে নানাত্ব ; যেমন সমুদ্ররূপে একত্ব, এবং ফেন- 
তরঙ্গাদিরূপে নাঁনাত্ব ; যেমন মুত্তিকারূপে একত্ব, এবং ঘটশরাবাদিরূপে 
নানাত্ব ; (তদ্রপ ব্ৰহ্মৱপে বঙ্গের একত্ব, এবং জীব ও জগত্রূপে নানাত্ব )। 
তন্মধ্যে একত্বাংশের জ্ঞানের দ্বার! মোক্ষব্যবহার, এবং নানাত্বাংশে বৈদিক 
কর্মকাপ্ডাত্রিত লৌকিক ও বৈদিক-ব্যবহার সিদ্ধ হয়; এবং শ্রুতিতে যে 
মৃত্তিকা প্রভৃতির দৃষ্টান্ত দেওয়া হইয়াছে, তাহা এইরূপ সিদ্ধান্তেই 
সঙ্গত হয়। 

এইরূপ আপত্তি বর্ণনা করিয়া, শঙ্করাচাৰ্্য ইহা নিয়লিখিতরূপে 
খণ্ডন করিতে প্রবৃত্ত হইয়াছেন ;-_ 

“নৈবং স্তাৎ। মৃত্তিকেত্যেব সত্যমিতি প্রকৃতিমাত্ৰস্ত দৃষ্টান্তে সত্যত্থা- 
বধারণাৎ। বাচারন্তণশব্দেন চ বিকারজাতত্তানৃতত্ব(ভিধানাৎ। দাষ্টান্তিকে- 
হুপি, “এতদাত্ম্যমিদং সৰ্ব্বং তৎ সত্যমিতি” চ পরমকারণন্তৈবৈকস্ত 
সত্যত্ববধারণাৎ। “স আত্মা তত্বসসি শ্বেতকেতো” ইতি চ শারীরস্য 
ব্ৰহ্মভাবোপদেশ৷২ ৷ স্বয়ংপ্রসিদ্ধং হোতচ্ছারীরস্য ব্ৰহ্মাত্মত্বমুপদিশ্যতে ন 
সত্তান্তর-প্রসাধ্যম্‌। অতশ্চেদং শাস্ত্রীয় ব্রহ্মাত্মত্বমভ্যূপগম্যমানং স্বাভা- 
বিকপ্য শারীরান্বত্বপ্ত বাধকং সম্পগ্ভতে রজাদিবুদ্ধয় ইব সর্পাদিবুদ্ধী- 
নাম্‌।: বাধিতে চ শারীরাত্মত্বে তদাশ্রয়ঃ সমস্তঃ স্বাভারিকৌ ব্যবহারো। 
বাধিতে ভবতি, যৎপ্ৰসিদ্ধয়ে নানাত্বাংশোহপরো ব্ৰহ্মণঃ কন্ন্যেত। দর্শয়তি 


২৩০ বেদান্ত-দৰ্শন । [২অঃ ১পা ১৫সূ 


চ, “যত্ৰ ত্বস্ত মৰ্ব্বমাথ্মৈবাভূৎ তৎ কেন কং পশ্তোত” ইত্যাদিন| ব্ৰহ্মাত্মত্ব- 
দশিনৎ "প্রতি সমস্তম্ভ ক্রিয়াকারকফললক্ষণস্ত ব্যবহারস্তাভাবম্‌। ন চায়: 
ব্যবহারাভাবোহবস্থাবিশেষনিবদ্ধোহুভিধীয়তে ইতি যুক্তং বক্ত,ম্‌। “তত্ব 
মসী”তি ব্ৰহ্মাত্মভাবস্তানবস্থাবিশেষনিবন্ধনত্বাৎ। তঙ্করদৃষ্টান্তেন চানৃতাভি- 
সন্ধস্তা বন্ধনং সত্যাভিসন্বস্ত মোক্ষং দর্শয়ন্নেকত্বমেবৈকং পারমাধিকং 
দর্শয়তি, খিথ্যাজ্ঞানবিজংন্তিতঞ্চ নানাত্বম। উভয়সত্যতায়াৎ হি কথং 
ব্যবহারগোচরোহুপি জন্তরনৃতাভিসন্ধ ইত্যুচ্যতে । “মৃত্যোঃ স মৃত্যুমাপ্সোতি 
ব ইহ নানেব পশ্যতি” ইতি চ ভেদদৃষ্টিমপরদন্নেতদেব দর্শয়তি। ন চাম্সিন 
দর্শনে জ্ঞানান্মোক্ষ ইত্যুপপদ্থতে ৷. সম্যগ্‌ জ্ঞানাপনোগ্ঠন্ত কম্তচিন্মিথ্যা- 
জ্ঞানন্ত সংসারকারণত্বেনানত্যুপগমাঁৎ | উভয়ন্ত সত্যতায়াং হি কথমেকত্ব- 
জ্ঞানেন নানাত্বজ্ঞানমপন্থগ্যত ইত্যুচ্যতে ৷ নন্বেকত্ৈকাস্তাভ্যুপগমে নানাত্বা- 
ভাবাৎ প্রসথযক্ষা্দীনি লৌকিকাঁনি প্রমাণানি ব্যাহন্তেরন্‌ নিধিবিষয়ত্বা২ 
স্থা্থাদিঘ্বিব পুরুযাদিজ্ঞানানি, তথা বিধিশ্রতিষেধশীস্ত্রমপি ভেদাহপেক্ষত্বাৎ 
তদভাবে . ব্যাহন্েত; মোঙ্গশাস্ত্ৰন্তাপি শিষ্যশা সিত্রাদিভেদাপেক্ষত্বাং 
তদভাবে ব্যাঘাতঃ স্যাৎ। কথং" চানৃতেন মোক্ষশান্ত্রেণ প্রতিপাদিত- 
স্তাত্মৈক্‌ত্বস্ত সত্যত্বমুপপদ্ধত ইতি? অত্ৰোচ্যতে। নৈষ দৌোষঃ ৷. সর্বব- 
ব্যবহারাণামেৰ প্রাগ বঙ্গাম্মতাবিজ্ঞানাৎ সত্যত্বোপপত্তেঃ, স্বপ্ন ব্যবহারস্তেব 
প্রাক গ্রবৌধাৎ। যাবদ্ধি ন সত্যাম্মৈকত্বপ্রতিপত্তিন্তাবৎ প্রমাণপ্রমের- 
ফললক্ষণেষু ব্যবহারেঘনূতবুদ্ধির্ন কন্তচিছুৎপদ্যতে ; বিকাঁরানেব ত্বহং 
মমেত্যবিদ্তয়াত্মাত্মীয়ভাবেন সৰ্ব্বে জন্তঃ প্রতিপদ্যতে স্বাভাঁবিকীং. ব্ৰহ্মাত্মতাং 
হিত্বা। তম্মাৎ প্রাগবন্ধাত্মতাপ্ৰবোধাদুপপন্নঃ সৰ্ব্বে লৌকিকে| বৈদিকণ্চ 
ব্যবহারঃ ৷” 

অন্তার্থ ২--এই সিন্ধান্ত সমীচীন নহে। কারণ, শ্ৰুতি যে মৃত্তিকার 
দৃষ্টান্ত দিয়াছেন, তাহাতে ঘটশরাবাদির প্রকৃতিভূত মৃত্বিকারই সত্যত্ব: বৰ্ণন: 


২অঃ ১পা ১৫সু ] বেদান্ত-দর্শন ৷ ২৩% 


করা হইয়াছে; এবং “্ৰাচারস্তণ” বাক্যে মৃত্তিকার বিকার-স্থানীয় ঘট 
শরাবাদির মিথ্যাত্ব জ্ঞাপন করা হইয়াছে। ওঁ মৃত্তিকা যে বহ্ধের দৃষ্টান্ত, ' 
তংসম্বন্ধীয় বাক্যেও বলা হষঈয়াছে যে, “এতত সমস্তই ব্ৰহ্মাত্মক, তিনিই 
সত্য”; এই ' বাক্যে শ্রুতিকর্তক পরমকারণ এক ব্রন্গেরই সত্যত্ব 
অবধারিত হইয়াছে । এব “শ্বেতকেতে| ৷ তুমি সেই আত্মা” এই ' 
বাক্যে শ্ৰুতি জীবেরও ব্ৰহ্মৱপতা উপদেশ করিয়াছেন। . জীবের 
ব্ৰহ্মান্মত৷ স্বয়ংপ্রপিদ্ধ অর্থাৎ স্বাভাবিক হওয়াতে, তাহা যত্রান্তর দ্বারা 
উৎপাত্য নহে। অতএব শান্োক্ত।এই বহ্মাত্মকত্বের জ্ঞান হইলে, শরীরা- 
সবক বলিয়া যে জীবের স্বাভাবিক অজ্ঞান আছে, তাহ| বিলুপ্ত হয়; যেমন 
রজ্জুঙ্গানের উদয় হইলে, সর্পবুদ্ধি বিলুপ্ত হয়, ইহাও তদ্রপ। 
এই শরীরাম্মক জ্ঞান বিলুপ্ত হইলে, তদাশ্রিত যে সমস্ত জীবব্যবহার_-যাহা 
স্থাপিত, করিবার নিমিত্ত ব্রহ্মের :অন্য নানাত্বাংশ কল্পনা কর-_তাহা বিলুপ্ত 
হইয়া যায়। ব্ৰ্মাত্মদৰ্শার যে ক্রিয়া, কর্তা ও ক্রিয়!ফলসচক বৈদিক ও 
লৌকিক ব্যবহার কিছুই থাকে না, তাহা শ্ৰুতি স্বয়ং “ত্র ত্বস্ত সৰ্ব্বমান্মৈ- 
বাভূ তৎ কেন কং পণ্ঠেৎ” (যেখানে সমস্তই আত্মরূপে অবস্থিত তাহাতে 
কে কাহাঁকে কি দিয়া দর্শন করিবে?) ইত্যাদিবাক্যে স্পষ্টরূপে প্রতিপন্ন 
করিয়াছেন। এইরূপ বলা সঙ্গত নহে যে, শ্ৰুতি এক বিশেষ অবস্থা- 
নিবন্ধন লৌকিকব্যবহারের :লোপ উপদেশ করিয়াছেন ; কারণ “তত্বমসি” 
বাক্যে প্রতীয়মান হয় থে, জীবের ব্রহ্মাত্মকতা কোন বিশেষ অবস্থার প্রতি 
লক্ষ্য করিয়া উপদেশ কর! হয় নাই। তক্করদৃষ্টান্তে অসত্যবাদীর বন্ধন এবং 
সত্যবাদীর মোচন প্রদর্শন করিয়া, শ্রুতি কেবল একত্বেরই একমাত্র পাঁর- 
মার্থিক নত্যত্ব, এবং মিথ্যাজ্ঞান হইতে নানাত্বের উংপত্তি, প্রতিপাদন 
করিয়াছেন! যদি একত্ব এবং নানাত্ব উভয়ই সত্য হইত, তবে শ্রুতি ভেদ- 
ব্যবহাপ্চবিশিষ্ট জীবকে মিথ্যাজ্ঞানী বলিয়া কি নিমিত্ত বৰ্ণনা করিবেন ? ' “যে 


২৩২ বেদান্ত-দর্শন। [২অঃ ১পা ১৫সু 


ব্যক্তি নানাত্ব দর্শন করে, সে মৃত্যুর "আয়ত্তাধীন হইয়া, মৃত্যুকেই প্ৰাপ্ত 
হয়” ইত্যাদিবাঁক্যে শ্ৰুতি ভেদদর্শনের নিন্দা করিয়া একত্বজ্ঞীনেরই সত্যতা 
প্ৰতিপাদন করিয়াছেন। জ্ঞানের দ্বারা যে মোক্ষলাভ হয় বলিয়া শ্রুতি 
উপদেশ করিয়াছেন, তাহাও এই ভেদদর্শনে উপপন্ন হয় না; কারণ সম্যক্‌- 
জ্ঞানের দ্বারা বিনষ্ট হয় এমন কোন মিথ্যাজ্ঞান সংসারের কারণ বলিয়া এই 
মতে প্রতিপন্ন হইতে পারে না। উভয়ের সত্যতা স্বীকার করিলে ( অর্থাৎ 
বঙ্গের একত্ব ও বনুত্ব, এই উভয়ের সত্যতা স্বীকার করিলে) একতজ্ঞান 
দ্বার! নানাত্বজ্ঞান কিরূপে বিনষ্ট হয় বলা যাইতে পারে? (বহুত্বও সত্য 
হওয়াতে তাহা কখন বিনষ্ট হইতে পারে না)। পরন্ত- এইরূপ আপত্তি 
হইতে পারে বে, নিরবচ্ছিন্ন একত্ব স্বীকার করিলে, যখন নানাত্ব একান্ত 
মিথ্যা হয়, তখন প্রত্যক্ষা্দি লৌকিকপ্রমাণনকলের দ্বারা বোদ্ধব্য কোন 
বিষয় না থাকাতে, ততসমস্ত প্রমাণকেও মিথ্যা বলিয়া অবধারিত করিতে 
হয়; স্থাণুতে মন্থয্যজ্ঞানের ন্যায় সমস্তই মিথ্য| হইয়া যায়। এবঞ্চ বিধি- 
নিষেধঙ্গচক যে শাস্ত্ৰ, তাহাও যখন ভেদসাপেক্ষ, তখন ভেদের অভাবে 
তংসমস্তও মিথ্যা হইয়| যায়; এবং মোক্ষশান্ত্রও গুরুশিধ্য প্রভৃতি ভেদসাপেক্ষ 
হওয়াতে, সেই 'ভেদের অভাবে তাহাও মিথ্য| বলিয়| সিদ্ধান্ত করিতে হয়। 
পরন্ত মোক্ষশান্ত্র মিথ্যা হইলে, সেই মিথ্যা শাস্ত্রের ছারা প্রতিপাদিত একত্বই 
বা কিরূপে সত্য বলিয়| প্রতিপন্ন হইবে? এই আপত্তির উত্তর প্রদত্ত 
হইতেছেঃ---এই সকল দোষ নিরবচ্ছিন্ন অদ্বৈতসিদ্ধান্তে হইতে পারে না! প্রবুদ্ধ 
হইবার পুর্বে স্বপনব্যবহারের স্তায়, ব্রহ্মাত্মকত্ববিজ্ঞানের পূৰ্ব্বে সর্ববিধ লৌকিক- 
ব্যবহারেরও সত্যতা সিদ্ধ হয়। যে পর্য্যন্ত না কেবল ব্ৰহ্মাত্মকত্বের জ্ঞান 
হয়, সেই পর্য্যন্ত কাহারও প্ৰমাণ প্ৰমেয় ও ফলজ্ঞানাত্মক লৌকিকব্যবহারের 
প্রতি গিথ্যাবুদ্ধি জন্মে না; এবং সমস্ত জীবই আপনার ব্ৰহ্মভাব পরিত্যাগ 
করিয়া, বিকারসমূহকেই “আমি” “আমার” বলিয়! গ্রহণ করে। অতএব 


২অঃ ১প| ১৫সু ]  বেদান্ত-দর্শন। ২৩৩ 


নিরবচ্ছিন্ন অদ্বৈতসিদ্ধান্তে ব্ৰহ্মাত্মতাজ্ঞানের পূৰ্ব্বে সমস্ত লৌকিক ও বৈদিক- 
ব্যবহার প্রতিষ্ঠিত থাকে। 

অতঃপর ভাম্যে স্বপ্নের আংশিক সফপতাবিষয়ে শ্রুতি গ্রমাণ 
প্রভৃতি উদ্ধৃত করিয়া, ভাষ্যকার পরিণামবাদ খণ্ডন করিতে গিয়া 
বলিয়াছেন £-_ 

“নু মৃদাদিদৃষ্টান্তপ্ৰণয়নাৎ পরিণামবৎ ব্রহ্ম শাস্বম্তাভিমতমিতি গম্যতে ৷... 
নেত্যুচ্যতে | “স বা এষ মহানজ£” “স এষ নেতি নেত্যাম্মা” ইত্যাগ্াভ্যঃ 
সর্ধবিক্রিয়াপ্রতিষেধশ্রুতিভ্যে। ব্ৰহ্মণঃ কুটস্থত্বাবগমাত। ন হোকম্ত ব্ৰহ্মণঃ 
পরিণামধর্ম্মত্বব তদ্ৰহিতত্বঞ্চ শক্যং প্রতিপন্তুম্‌। স্থিতিগতিবৎ স্তাদিতি 
চেত, ন, কুটস্বস্তেতি বিশেষণাৎ। ন হি কুটস্থশ্ত বদ্ধণঃ স্থিতিগতিবদনেক- 
পৰ্ম্মশ্ৰয়ত্বং সম্ভবতি! কুটস্থং নিত্যঞ্চ ব্রহ্ম সর্বকিক্রিয়াপ্রতিষেধাদিত্য- 
বোচাম » ইত্যাদি । 

অন্ার্থ--পরন্ত শ্রুতি মৃত্তিকাদির দৃষ্টান্ত দেওয়াতে ব্রন্মকে পরিণামী 
বলিয়া উপদেশ করাই শাস্ত্রের অভিপ্রায়, এইরূপ আপত্তি করিলে, তাহা 
সঙ্গত নহে। কারণ “সেই আত্মা মহান্‌ জন্মদিবিকারবজ্জিত”, “সেই 
"আত্মা ইহা নহেন, ইহা নহেন” ইত্যাদি বহুশ্ৰুতি ব্ৰহ্বের সৰ্ব্ববিধ বিকার 
নিষেধ করাতে তাহার কুটস্থনিত্যতাই প্রতিপন্ন হয়। একই ব্রহ্মের পরিণীমিত্ব 
ও অপরিণামিত্ব এই উভয়রূপতা প্রতিপার্দন করিতে সমর্থ হইবে না। যদি 
বল, স্থিতি ও গতি এই উভয় যেমন সম্ভব হয়, তদ্ৰূপ ব্রঙ্গেরও উভয়রূপত্ব 
সিদ্ধ হয়; তাহাঁও বলিতে পার না; কারণ শ্রুতি ত্রহ্মের “কুটস্থ” বিশেষণ 
দিয়াছেন। স্থিতিগতিবিশিষ্টের ন্যায় কুটস্থবঙ্গের অনেক ধৰ্ম্ম থাকিতে পারে 
লা । সমস্ত রিকাঁর ব্ৰহ্মসম্বন্ধে নিষিদ্ধ হওয়ায় তিনি নিত্যকুটস্থ, এইরূপই 
আমরা বলি। ইত্যাদি। 

পরন্ত ব্রদ্দের কেবল কুটস্থনিত্যতা স্বীকার করিলে, ততৎকর্তৃক জগদ্ব্যা- 


২৩৪ বেদান্ত-দৰ্শশ।  [২অঃ ১পা ১৫সূ_ 


:পারসাধন আর সম্ভব হয় না; এই আপত্তি ভাষ্যকার নিয়লিখিতরূপে 
খণ্ডন করিতে প্রবৃত্ত হইয়াছেন £-- 

“ননু কুটস্থবস্মবাদিন একত্বৈকান্তাৎ ঈশিত্রীশিব্যাভাব ঈশ্বরকারণ- 
প্রতিজ্ঞাবিরোধ ইতি চে, ন, অবিপ্যাত্মকনামরূপবীজব্যাকরণাপেক্ষত্বাং 
সৰ্ব্বজ্ঞত্বপ্ত। “তম্মাদ্বা এতম্মাদাত্ন আকাশঃ সম্ভূত” ইত্যাদিবাক্যেভ্যে৷ 
নিত্যগুদ্ধবুদ্ধমুক্তস্বরূপাৎ সৰ্ব্বজ্ঞাৎ সর্বশক্তেরীশ্বরাজ্জগছুৎপত্তিস্থিতিলয়াঃ, 
নাচেতনাৎ প্ৰধানাদন্তস্মাদ্বেত্যেযোহৰ্থঃ প্রতিজ্ঞাতে| জন্মান্তন্ত যত ইতি। : 
স৷ প্রতিজ্ঞা তদখস্থৈব ন তদ্বিক্লুদ্ধোহৰ্থঃ পুনরিহোচ্যতে। কথং নোচ্যেত 
অত্যন্তমাত্মন একত্বমদ্বিতীয়ত্ঞ্চ ক্রুবতী। ? শৃণু যথা নোচ্যতে। সৰ্কজ্ঞন্তেশ্বরস্ত 
আন্মভূতে ইবাবিগ্ভাবল্পিতে নামরূপে তত্রান্যত্বাভ্যামনির্বচনীয়ে সংসার- 
প্রপঞ্চবীজভূতে সর্ববজ্ঞস্তেশ্বরস্ত মায়াশক্তিঃ প্ৰকৃতিরিতি চ শ্রুতিম্থৃত্যোরভি- 
লপোতে, তাভ্যামন্তঃ সৰ্ব্বজ্ঞ ঈশ্বরঃ, “আকাশো! বৈ নাম নামরূপয়ো- 
নির্বহিতা তে যদন্তরা তদ্ত্রঙ্গ” ইতি শ্রুতেঃ |: “নামরূপে ব্যাকরবাণি, 
সৰ্ব্বাণি বূপাণি বিচিত্য ধীরো নামানি কৃত্বাভিবদন্‌ যদাস্তে”, “একং বীজং 
বহুধা যঃ করোতি” ইত্যাদিশতিভ্যশ্চ | এবমবিদ্যাক্কৃতনামরূপোপাধ্যন্তুরে'- 
ধীশ্বরো ভবতি, ব্যোমেব ঘটকরকাছ্যপাধ্যন্ুরোধি। স চ স্বাত্মভূতানের 
ঘটাকাশস্থানীয়ান বিদ্কা প্রতুুপন্থাপিতনামরূপকৃতকা ধ্যকারণসজ্ঘাতান্ুরোধিনো 
জীবাখাান্‌ বিজ্ঞানাত্মনঃ প্রতীষ্টে ব্যবহারবিষয়ে । -তদেবমবিদ্তান্নকোপাধি- 
পরিচ্ছেদাপেক্ষ্যমেবেশ্বরস্তেশ্বরত্বং সর্বজ্ঞত্বং সৰ্ব্বশক্তিত্বঞ্চ ; ন পরমার্থতো 
বিগ্যযাপাস্তসর্ষেপাধিস্বর্ূপে আন্মনীশিত্রীশিতব্যসর্ধবজ্ঞত্বাদিব্যবহার উপ- 
পদ্ধতে। তথা চোক্তম্_“যত্ৰ নান্তৎ পশ্যতি নান্তচ্ছ,ণোতি নান্ত্বিজানাতি 
স ভূমা” ইতি, “যত্ৰ ত্বন্ত সৰ্ব্মমাত্মৈবাভূত্তং কেন কং পশহ্যোং”, ইত্যাদি চ। 
এবং পরমার্থাবস্থায়াৎ .সর্বব্যবহারাভাবং বদন্তি বেদাস্তাঃ। . তথেশ্বর-- 
গীতাস্বপি-- 


২অঃ ১প| ১৫সু ] বেদান্ত-দর্শন | ২৩৫ 


“ন কৰ্তৃত্বংন কৰ্ম্মাণি লোকশ্ত হুজতি প্রভু 

ন্‌ কৰ্ম্মফলসংযোগৎ স্বভাবিস্ত প্রবর্ততে ॥ 

নাদত্তে কম্তুচিৎ পাপং ন চৈব স্তৰৃতং বিভুঃ ৷ 

অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহান্তি জন্তবঃ” ॥ ইতি 

পরমার্থাবস্থায়ামীশিব্রীশিতব্যাদিব্যবহারাঁভাবঃ প্ৰদৰ্নাতে।  ব্যবহারা- 

বস্থায়াস্ত ক্তঃ শ্রণতাবপীশ্বরাদিব্যবহারঃ। “এষ সর্ধেশ্বর এষ ভূতাধিপতিরেষ 
ভূতপাল এষ সেতুর্বিবিধরণ এযাং লোকানামসন্োদায়” ইতি। তথেশ্বর- 
গীতাস্বপি-- 


তি 


“ঈশ্বরঃ সৰ্ব্বভূতানাং হন্দেশেহজ্জুন তিচতি। 
ভ্রাময়ন্‌ সৰ্ব্বভূতানি যন্থারূটানি মায়য়|” ॥ ইতি 
সুত্ৰকারোহপি পরমার্থাভিপ্রায়েণ তদন্থত্বমিত্যাহ । ব্যবহার।ভি- 
প্রায়েণ তু স্যাল্লোকবদিতি মহাসমুদ্রাদিস্থানীয়তা$ ব্রঙ্গণঃ কথরতি অপ্রত্যা- 
খ্যায়ৈব কাধ্যপ্রপঞ্চং পরিণাম প্রক্রিয়াঞচাশ্রয়তি সগুণোপাসনেষ প্জ্যত 
ইতি” ॥ 
অগ্তার্থ--পরন্ত যদি বল কুটস্থবক্ষবাদিগণের মতে যখন একত্বই একান্ত 
সত্য, তখন নিয়ম্য অথব| নিয়ন্ত। বলিয়া কোন প্রকার ভেদ আর থাকিতে 
পারে নাঃ সুতরাং ঈশ্বর জগতকারণ বলিয়া যে প্রথমে প্রতিজ্ঞা করা 
হইয়াছে, তাহার সহিত এই মতের বিরুদ্ধত৷ প্রতিপন্ন হয়। (অতএব 
নিরবচ্ছিন্ন একত্ব-মত কখন সঙ্গত হইতে পারে না )। তহুত্তরে বলিতেছি যে, 
ঈশ্বরকারণবিষয়ক প্রতিজ্ঞার সহিত এই মতের কোন বিরোধ নাই; কারণ 
অবিষ্বাত্মক নাম ও রূপময় জগতের বীজের বিকাশ সর্ববন্তত্বের অপেক্ষা 
করে (অর্থাৎ সর্বজ্ঞ ঈশ্বরভিন্ন হইতে পারে না)। “সেই এই আত্মা 
হইতে আকাশ উতপন্ন হইয়াছে” ইত্যাদি অতিদ্বার! স্থিরীকৃত হয় যে, 
নিতা, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সৰ্ব্বজ্ঞ ঈশ্বর হইতে জগতের উৎপত্তি স্থিতি ও লয় 


২৩৬ বেদান্ত-দর্শশ। [২অঃ ১পা ১৫সু 


হয়, অচেতন প্রধান কিংবা অপর কিছু হইতে হয় না; ইহাই “জন্মাগ্স্ত 
ঘতঃ” স্থত্ৰে প্ৰতিজ্ঞাত হইয়াছে! সেই প্রতিজ্ঞা ঠিক তদ্রপই আছে, এই 
স্থলে তদ্বিরুদ্ধে কিছু বল| হয় নাই। কিরূপে আত্মার অত্যন্ত একত্ব ও 
অদ্বিতীয়ত্ব নির্দেশ করাতে ওঁ প্রতিজ্ঞার বাধা হয় না, তাহা বলিতেছি 
শ্রবণ কর। অবিগ্ভাকল্পিত যে নাম ও রূপ, যাহাকে ব্রহ্মস্বরূপ ( সত্য ) 
অথবা! ব্রহ্মভিন্ন (মিথ্যা ) বলিয়া নির্ধাচন করা যায় না, যাহ! সংসারপ্রপঞ্চের 
বীজস্বরূপ, তাহা সৰ্ব্বজ্ঞ ঈশ্বরের যেন“ইব)” আত্মস্বরূপ ; এবং প্ৰকৃতিও সেই 
সৰ্ব্বজ্ঞ ঈশ্বরেরই মায়ানামক শক্তি; ইহা শ্ৰুতি ও স্মৃতি-প্রমাণ দ্বারা সিদ্ধান্ত 
হয়। এই প্রকৃতি ও নামরূপাত্মক অবিষ্ভাকপ্সিত জগৎ হইতে সৰ্ব্বজ্ঞ 
ঈশ্বর বিভিন্ন। কারণ শ্রুতি বলিয়াছেন যে “আকাশ (ব্রহ্ম) নাম- 
রূপমর জগতের নিৰ্ব্বাইক, অথচ এই সকল তীহা হইতে বিভিন্ন” । 
“নামরূপে পৃথক্‌ করিয়া জগৎ বিকাসিত করিয়াছিলেন”, “সেই ধীর 
(ব্ৰহ্ম) নাম ও রূপপকল চিত্ত৷ করিয়!, ন।মবিশিষ্ট বস্তুসকল সৃষ্টি করিয়া, 
তাহাদিগের নাঁমপ্রদানপুর্বক বিদ্যমান আছেন”, “এক বীজকে যিনি বহু- 
প্রকার করিয়াছেন”। এই সকল এবং এইরূপ অপরাপর বনুশ্রুতি দ্বারাও . 
ইহাই প্রমাণিত হয়। আকাশ নেমন ঘট ও করক প্রভৃতি উপাঁধিযোগে 
তদ্রপে আকারিত হয়, তদ্ৰপ ঈশ্বরও অবিদ্যাকৃত নামরূপবিশিষ্ট 
হয়েন। অবিদ্যাকর্তৃক পৃথক নামরূপ দ্বারা প্রকাশিত কাঁধ্যকীরণসজ্ঘাত 
( অর্থাৎ ইন্দ্ৰিয়াদিবিশিষ্ট দেহ )-যুক্ত বিজ্ঞানাত্মক যে জীব সকল, যাহারা 
ঈশ্বরের আত্মভূত এবং আকাশের সহিত তুলনায় যাহারা! ঘটাকাঁশস্থানীয়, 


তাহাদিগকে ব্যবহারবিষয়ে ঈশ্বর নিয়োজিত করিতেছেন । এই সকল 
অবিস্ধাক্কৃত উপাধিভেদকে লক্ষ্য করিয়াই ঈশ্বরের ঈশ্বরত্ব সর্ববজ্ঞত্ব এবং 
সর্ববশক্তিস্থ উল্লিখিত হয়; কিন্ত সগ্যক্‌ তত্বজ্ঞান দ্বারা সৰ্ব্ববিধ উপাধিবিদূরিত 
যে আত্মস্বরূপ, তাহাতে পরমার্থতঃ নিরম্যত্ব, নিয়ন্তত্ব, সর্বজ্তত্ব প্রভৃতি 


২অঃ ১প| ১৫সূ ]  বেদান্ত-দৰ্শন। ২৩৭ 


ব্যবহার উপপন্ন হয় না। তৎসম্বন্ধে শ্রুতি বলিয়াছেন “যেখানে অন্ত কিছু 
দেখেন না, অন্ত কিছু শুনেন না, অন্য কিছু জানেন না, তখনই তিনি ভূমা 
(অর্থাৎ সৰ্ব্বব্যাপী ) হয়েন”, “কিন্তু যেখানে এতৎসমস্ত ইহার আত্মভূত 
হয়, তখন কে কিসের দ্বারা কাহাকে দেখিবে” ইত্যাদি। বেদাস্তসকল 
এই প্রকারে পরমার্থাবস্ায় সৰ্ব্ববিধ ব্যবহারের অভাব বর্ণনা করিয়াছেন ৷ 
ভ্রীভগবদগীতায়ও এইরূপই বলিয়াছেন, যথা £-- 

“প্রভু ঈশ্বর জীবের সম্বন্ধে কর্তৃত্ব অথবা কৰ্ম্ম সৃষ্টি করেন নাই, এবং 
তাহাদের কর্শ্মফলপ্রাপ্তিও স্থষ্টি করেন না; স্বভাবই ( অর্থাৎ “স্ব” ইত্যা- 
কার জ্ঞানের আশ্রয়ীভূত ইন্দ্রিয়গ্রামই ) এই সকল রূপে প্রবন্তিত হইতেছে । 
বিভু ঈশ্বর কাহারও পুণ্য অথবা পাপ গ্রহণ করেন না; জীবসকলের 
জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত হইয়া আছে; তাহাতেই জীবসকল মোহপ্ৰাপ্ত 
হুইয়া আছে ( আঁপনাদিগকে কর্মাকর্তী ও তত্ফলভোগী বলিয়া বোধ 
করে)” | 

এই উক্তি দ্বারা পরমাৰ্থাবস্থায় নিয়ম্যনিয়ামক প্রভৃতি ব্যবহার যে 
বিলুপ্ত হয়, তাহা প্রদর্শিত হইয়াছে। কিন্তু ব্যবহাৱাবদ্ধায় যে নিয়ামকত্বাদি- 
ব্যববহার আছে, তাহা শ্ৰুতিও বলিয়াছেন £--যথ|, «ইনি সকলের 
ঈশ্বর, ইনি ভূতপকলের অধিপতি, ইনি ভূতসকলের পালনকর্তা, ইনি এই 
সকল লোকের উত্তীর্ণ হইবার নিমিত্ত সেতুম্বরূপ” ইত্যাদি। শ্রীমন্তগবদ্‌- 
‘গীতায়ও এইরূপই বলিয়াছেন, যথা £-- 

“হে অঙ্জুন ! ঈশ্বর সর্ধপ্রাণীর হৃদয়ে অবস্থিতি করেন; এবং 
যন্নারড়ের হায় সকল প্রাণীকে মায়! দ্বারা ভ্রাম্যমান করেন ।” 

সুত্রকারও পরমার্থাভিপ্রায়েই সুত্রে “তদনন্তত্বম” পদ. ব্যবহার 
করিয়াছেন। কিন্তু ব্যবহারিক অর্থে পুর্বন্থত্রে ”স্তাল্লোকবৎ” পদের দ্বারা 
বর্গের মহা'সমুদ্রস্থানীয়ত্ব প্রদর্শন করিয়াছেন। এবং কাধ্যপ্ৰপঞ্চের 


২৩৮ বেদান্ত-দৰ্শন। [২অঃ ১প| ১৫সু 


প্রত্যাখ্যান করা! যায় ন! বলিয়া; তাঁহার পরিণামপ্রক্রিয়াও সগুণোপাসনার 
উপযোগিক্পপে বর্ণনা করিয়াছেন। 

স্থিরচিত্তে এই বিচারের সার পর্যালোচনা করিলে দেখা যায়:যে, 
ভেদাভেদ ( দ্বৈতাদ্বৈত ) মীমাংসা (ব্ৰহ্ধের দ্বিরূপত্ব) শক্ষর।চার্যের মতে 
গ্রহণীয় নহে; কারণ ;- 

প্রথমতঃ মৃত্তিকা ও. ঘটশরাবাদির দৃষ্টান্তে শ্রুতি বলিয়াছেন যে, 
মুত্তিকাই সত্য; ঘটশরাবাদি কেবল নাম ও রূপ দ্বারাই পৃথক্‌ বলিয়! 
বৌধযোগ্য হয়; বাস্তবিক ঘটশরাবাদি নামের কোন বস্তু স্বতন্বরূপে . নাই, 
তাহা মিথ্যা। . 

পরন্ পূর্বোক্ত শ্রুতি দ্বারা জগতের মিথ্যাত্ব এবং ব্রঙ্গের নিরবচ্ছিন্ন 
একরপত্ব প্ৰতিপন্ন হয় না; কারণ উক্ত বাক্যে শ্ৰুতি ঘটশরাবাদির একান্তিক 
অলীকত্ব উপদেশ করেন নাই; মৃত্তিকা হইতে ভিন্ন ঘটশরাবাদি বস্তু নাই, 
ইহাই শ্রুতি উক্ত স্থলে বর্ণনা করিয়াছেন ; কিন্ত মৃত্তিকার যে ঘটশরাবাদি- 
রূপে পরিণাম নাই, ইহা শ্ৰুতি কোন স্থানে বলেন নাই; ঘটশরাবাদিপরিণান 
মৃত্তিকা হইতে ভিন্ন নহে, এবং ভিন্নরূপে ইহাদের অস্তিত্ব নাই--শ্ৰুতি 
এইমাত্ৰ বলিয়াছেন, ইহারা “মিথ্যা” এইরূপ বাক্য উক্ত স্থলে শ্ৰুতি প্রয়োগ 
করেন নাই । কিন্তু এইরূপ বলা, আর মৃত্তিকার কোন বিকারই হয় না, 
মৃত্তিকা সর্বদা একরূপেই থাকে, এইরূপ বলা, এক কথা নহে। যদি 
মৃত্তিকার কোন বিকার হয় না, এবং মৃত্তিকা নিত্য একরূপেই থাকে, 
শ্রুতি এইরূপ বর্ণনা করিতেন, তবে মৃত্তিকার দৃষ্টান্ত দ্বার! ব্রহ্মেরও এক 
নিরবচ্ছিন্ন একরূপত্ব উক্ত শ্ৰুতিবাক্যের অভিপ্রায় বলিয়! সিদ্ধান্ত কর! 
যাইতে পারিত। উক্ত বাক্যে বিকারভূত ঘটশরাবাদির উপমেয় জগৎকে 
মিথ্যা বলা যে শ্রুতির অভিপ্রায়. নহে, তাহা, “কথমসতঃ সজ্জায়ত” 
ইত্যাদিবাক্যে জগৎকে সং বলিয়া পরক্ষণেই ব্যাখ্যা করিয়া, শুতি জ্ঞাপন 


২অঃ ১পা সু১৫ ]  বেদান্ত-দৰ্শন। ২৩৯ 


করিয়াছেন। এক বস্বর জ্ঞানে যে অপর সকলের জ্ঞান হইতে পারে, 
ইহারই অপর দৃষ্টান্ত স্থলে স্বর্ণের জ্ঞানে যে সুবর্ণ নিৰ্ম্মিত বলয় কুগুলাদির ও 
জ্ঞান হয়, শ্রুতি তাহ! প্ৰদৰ্শন করিয়াছেন। জগত বলয়কুগলাদি-স্কানীয়, 
ব্ৰহ্ম সুবণস্থানীয়। জগত যদি সম্পূর্ণ মিথ্যাই হয়, তবে দৃষ্টান্ত একান্ত 
নিরর্থক হইয়৷ পড়ে । 

'দ্বিতীয়তঃ-_শঙ্ষরা চার্য্য বলিয়াছেন যে, “হে শ্বেতকেতো ! তুমি সেই 
আত্মা” (“তত্বমসি”) এই বাক্যে শ্রুতি জীবেরও ব্ৰহ্মৱপত| উপদেশ 
করিয়াছেন। এই ব্রঙ্গারূপতা জীবের স্বভাবসিদ্ধ; এই ব্রহ্মাত্মকতা জীবের 
জ্ঞাত হইলে, তাহার শরীরী বলিয়া যে ভ্রম আছে, .তাহা দূর হয়, এবং 
জীবব্যবহার সম্যক বিলুপ্ত হইয়া যায়। ব্ৰহ্মাত্মদৰ্শার যে লৌকিকব্যবহার 
কিছু থাকে না, তাহা প্রদর্শন করিতে গিয়া, শ্রীমচ্ছস্করা চার্ধ্য “যত্র ত্বস্ত 
সৰ্ব্মাত্মৈবাভূৎ তং কেন কং পশ্তেং” ইত্যাদি শ্রুতি প্রমাণস্থলে উদ্ধৃত 
করিয়াছেন । অতএব যখন ব্ৰহ্মাত্মকতার বোধ হইলেই লৌকিকব্যবহার 
বিলুপ্ত হয় বলিয়া শ্রুতি প্রদর্শন করিয়াছেন, তখন ইহা অবশ্য স্বীকার 
করিতে হইবে যে, লৌকিকব্যবহার একান্ত মিথ্যা । মিথ্যা-ভ্রমমাত্র না 
হইলে, লৌকিকব্যবহার একদা বিলুপ্ত হইবে কেন? 

ভাষ্যকারের প্রদর্শিত এই যুক্তিও সমীচীন বলিরা উপপন্ন হয় ন৷। 
দ্বৈতাদ্বৈতমীমাংসাঁয়ও জীব ব্ৰহ্মের অংশমাত্র; অতএব, জীবের স্বরূপ 
বোধগম্য করিবার নিমিত্ত যে শ্ৰুতি তাহাকে “তত্বমসি” (তুমি সেই আত্মা ) 
এই বাক্যে প্রবোধিত করিয়াছেন, তাহা দ্বার! কিরূপে ব্ৰহ্ধের সহিত জীবের 
একান্ত অভেদসন্বন্ধ মাত্র স্থাপিত হয়, তাহা বোধগম্য হয় না। “তত্বমসি” 
এই বাক্যে জীবের ব্ৰহ্মপ্ৰকৃতিকত্ব মাত্র উক্ত হইয়াছে ; শ্রুতি দৃষ্টান্ত ছারা 
বলিয়াছেন যে, ঘটের প্রকৃতি যেমন মৃত্তিকা ভিন্ন অপর কিছু নহে, ঘট 
মৃত্তিকা হইতে অভিন্ন, তদ্রুপ হে শ্বেতকেতো ! তুমিও ব্ৰহ্ম, হইতে 


২৪০ বেদান্ত-দর্শন। |[২অঃ ১পা ১৫সূ_ 


অভিন্ন; কিন্তু ঘটকে মৃত্তিকা বলিয়া ব্যাখ্যা করা দ্বারা, যেমন এইরূপ 
বুঝিতে হয় না থে, ঘটমাত্রে মৃত্তিকার সন্ত! পর্য্যাপ্ত, তদ্রপ জীবকে ব্ৰহ্ম বল! 
দ্বারাও এইরূপ বোধগম্য করা উচিত হয় না যে, ব্রঙ্গের সত্তা জীবমাত্রেই 
পৰ্য্যাপ্ত এবং উভয়ে সম্পূর্ণরূপে এক । থ্ৰীমদ্তগৰদগীতায়ও (ণমমৈবাংশো 
জীবলোকে জীবভূতঃ সনাতনঃ,” ইত্যাদিবাক্যে) জীবকে ত্রন্মের অংশরূপে 
বৰ্ণন করিয়া “অক্ষরাদপি চোত্তমঃ ইত্যাদিবাক্যে ব্ৰহ্মকে জীব হইতে শ্রেষ্ট 
বলিয়| বৰ্ণন! করা হইয়াছে। সুতরাং “তন্ত্মপি” বাক্যের দ্বারা ব্ৰহ্ন ও জীবের 
সম্পূর্ণ অভেদসম্বন্ধ স্থাপিত হয় না; অংশ ও অংশীর মধ্যে ভেদও আছে, 
অভেদও আছে। 

এবঞ্চ ব্ৰহ্মাত্মদৰ্শীর যে লৌকিকব্যবহাঁর সম্পূর্ণরূপে লোপ প্রাপ্ত হয়, 
তাহাও প্রকৃত নহে। শ্রীকৃষ্ণের ভগবত্তাবিষয়ে কাহারও মতদ্বৈধ নাই; 
্ীমছগৰদনীতাভায্যে শঙ্কর চার্ধ্য স্বয়ংও তাহ! অস্বীকার করেন নাই । যাহ! 
হউক, তিনি যে অবিষ্ভাবিরহিত সম্যক আত্মদর্শী পুরুষ ছিলেন, তদ্বিযয়ে 
কোন আপত্তিরই স্থল হইতে পারে না ও নাই। কিন্তু মহাভারতাদি 
্রন্থই তাহার লৌকিক সর্ধবিধ ব্যবহারের অস্তিত্ববিষয়ে সাক্ষ্য প্রদান 
করে। এইরূপ সনকাদি মুক্তপুরুষগণের যে লৌকিকব্যবহার ছিলি, তাহ৷ 
শ্রতিস্থৃতি সর্বশান্ত্েই উল্লিখিত আছে । সুতরাং তত্বদর্শী পুরুষের লৌদ্কিক- 
ব্যবহার সৰ্ব্বথ! লুপ্ত হয় বলিয়া যে শঙ্করাচার্য্য বর্ণনা করিয়াছেন, তাহার 
বিরুদ্ধে শাস্ত্ৰীয় প্রমাণ সৰ্ব্বত্ৰই দৃষ্ট হয়। 

পরন্ত শঙ্করস্বামী স্বীয় মতের পোষকতায় “যত্ৰ ত্বস্ত সৰ্ব্বমাত্মৈবাভূৎ 
তৎ কেন কং পশ্তেৎ” ইত্যাদি শ্রুতিবাক্য উদ্ধৃত করিয়াছেন। কিন্ত 
এই শ্রুতি তাঁহার উক্ত মতের কিঞ্চিন্মাত্ৰও পোষকতা করে না। প্র 
শ্রুতি বৃহদারণ্যক উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের চতুৰ্থ ব্ৰাহ্মণে বিবৃত 
হইয়াছে। যাজ্ঞবন্ধ্য থবি মৈত্রেয়ীকে ব্ৰহ্মস্বরূপ উপদেশ করিতে গিয়া 


২অঃ ১প৷ ১৫সু ]  বেদান্ত-দৰ্শন । ২৪১ 


নানাবিধ দৃষ্টান্ত প্রদৰ্শনপূৰ্ব্বক জীব ও জগতকে ব্ৰহ্মাত্মক ও ব্ৰহ্ধে প্ৰতিষ্ঠিত 
বলিয়া প্রথমে বৰ্ণন| করির'ছেন, এবং অবশেষে ব্রহ্মের এতদুভয়াতীত 
স্বরূপ বৰ্ণনা করিতে গিয়া বলিয়াছেন $= 

“যত্ৰ ব অন্ত সৰ্ব্বম৷ত্মৈবাভূৎ তৎ কেন কং জিম্বেৎ তৎ কেন কং পশ্ঠে 
তৎ কেন কং শৃণুয়াৎ তৎ কেন কমভিবদেৎ তৎ কেন কং মন্বীত তৎ কেন 
কং বিজানীয়াদ্‌ যেনেদৎ সৰ্ব্বং বিজানাঁতি তং কেন বিলানীয়াদ্‌ বিজ্ঞাতারমরে 
কেন বিজানীয়াদিতি”। 

এই সকল বাক্য তত্বজ্ঞ পুরুষের সম্বন্ধে উক্ত হয় নাই ; এতদ্বার| শ্রুতি 
ব্ৰহ্ধের স্বরূপই বনি! করিয়াছেন। বুহদারণ্যকোপনিধদের দ্বিতীয় অধ্যায় 
আগ্ঘন্ত পাঠ করিলে, তৎসম্বন্ধে কোন প্রকার সন্দেহ উপস্থিত হয় ন|। 
পরন্ত ব্র্গাম্মদর্শী পুরুষের অবস্থা বৰ্ণন! করিতে গিয়া, প্র বৃহদারণ্যক শ্ৰুতিই 
প্রথমাধ্যায়ের চতুর্থ-ব্রাহ্মণে বলিয়াছেন £--- 

“তদ্ধৈতৎ পশ্ৰান্ন,ষিৰ্বামদেবঃ প্রতিপেদেইহৎ  মন্গরভবং কর্য্যশ্চেতি 
তদিদমপ্যেতহি য এবং বেদ হং ব্ৰহ্মাপ্মীতি স ইদং সৰ্ব্বং ভবতি তন্ত হ ন 
দেবাশ্চ নাভূত্য৷ ঈশত আত্ম৷ হেযাং স ভৱতি ৷” 

অন্ার্থঃ__এই ব্ৰহ্মকে দর্শন করিয়া, (তাঁহ| হইতে অভেদজ্ঞানে ), 
বামদেব খধি বলিয়াছিলেন,_“আমি মন্ত হইয়াছিলাম” “আমি হ্থধ্য 
হইয়াছিলাম।৮” অতএব এক্ষণে যিনি এইরূপ জ্ঞাত হয়েন যে, আমি 
ব্ৰহ্ম, তিনিও এতৎ সমস্তই হইয়া থাকেন; তাঁহার সম্বন্ধে দেবত| বলিয়া 
€ আরাধ্য ) কিছু পৃথক্‌ পদার্থ থাকে না, এবং দেৰতাগণও তাহার কোন 
অমঙ্গল সাধন করিতে পারেন না; তিনি তীহাদিগেরও আত্মা হয়েন। 

সুতরাং ব্ৰহ্মাত্মদৰ্শী পুরুষের যে লৌকিক ব্যবহার সম্পূর্ণরূপে বিলুপ্ত 
হয়, তাহ| শ্ৰুতি উপদেশ করেন নাই; সকলের প্রতিই তাহার ব্ৰহ্মবুদ্ধি 
প্রতিষ্ঠিত হয়, এইমাত্রই বদ্ধজীব ও মুক্তজীবে প্ৰভেদ । বামদের মন্ত হুধ্য ৷ 


১৬ 


২৪২ বেদান্ত-দর্শন। [অঃ ১প৷ ১৫সূ 


প্রভৃতিকে আত্মা হইতে অভিন্নরূপে দর্শন করিয়াছিলেন, ইহাই তাহার ব্ৰহ্ম- 
দর্শনের ফল ; এবং এখনও ধাহারা এইরূপ ব্ৰহ্মদৰ্শী হয়েন, তাঁহার! সৰ্ব্ববিধ 
ভয় হইতে মুক্ত হয়েন ; দেবতাগণও তীহাদের কোন প্রকার অনিষ্টাচরণ 
করিতে পারেন না, শ্রুতি এতাবন্মাত্র উপদেশ করিয়াছেন; তাহাদের 
যদি সৰ্ব্ববিধ লৌকিক ব্যবহার বিলুগুই হইবে, তবে তাঁহাদের ইষ্টানিষ্টের 
কৌন কথাই হইতে পারে না। যদি তাহাদের সর্বববিধ ব্যবহারই লুপ্ত 
হইত, তবে শ্রুতি কোন না কোন স্থানে অবশ্য তাহ! উপদেশ করিতেন। 
তীাহাদিগের নিজের সম্বন্ধে কোন কর্থের প্রয়োজন নাই, ইহা অব্য 
স্বীকাৰ্্য ; কিন্তু তথাপি ভগবৎ-প্রেরিত হইয়া তাঁহার! জগতের নিমিত্ত 
জাগতিক কৰ্ম্মসকল নিলিগ্তভাবে সম্পাদন করেন! অতএব শ্রীমদ্তগব- 
দগীতায় ভগবান্‌ বলিয়াছেন £-_ 

“ন মে পার্থাস্তি কর্তব্য ত্রিযু লোকেষু কিঞ্চন। 

নানবাগুমবাগুবাৎ বর্তএব চ কৰ্ম্মণি। 

এ bd ৰ সঃ ক 

সক্তাঃ কৰ্ম্মণ্যবিদ্বাংসে| যথা 'কুর্ধন্তি ভারত। 

কুর্ধ্যাদিদবাংস্তথাসক্তশ্চিকীবুর্লেকসংগ্রহম্‌ ॥ গীত! ৩য় অধ্যায় | 
এবঞ্চ--“যস্তা নাহৎকৃতো ভাবো বৃদ্ধিযন্ত ন লিপ।তে। 

হত্বাপি সইমাল্লোকান্ন হস্তি ন নিবধ্যতে” ৷৷ গীতা ১৮শ অধ্যায় । 
অতএব শ্রীমচ্ছঙ্করাচার্য্যের এততৎসম্বন্ধীয় আপত্তিও অমূলক । 
ছান্দোগ্যোক্ত ভূমাবিগ্যার বর্ণনায় “যন্ত্র নান্যৎ পগ্ৰতি.‘‘সভূমা” ইত্যাদি 

বাক্যেও সৰ্ব্বত্ৰ ব্ৰহ্মদৰ্শনের কথাই বল! হইয়াছে; ব্ৰহ্ম হইতে ভিন্ন কিছুই 
নাই, এই জ্ঞান হইলে সৰ্ব্বত্ৰ ব্ৰহ্মেই দর্শন হয়, ইহাই উক্ত শ্রুতির উপদেশ 
ইহার অর্থ এই নহে যে, ব্রহ্গজ্ঞপুরুষ বূপ-রপাদির জ্ঞানশৃন্য হয়েন 7 শ্রুতির 
অভিপ্রায় এই যে, রূপ রসাদি সমস্তকে ব্ৰহ্ম বলিয়াই তিনি দেখেন ৷ 


২অঃ ১প| ১৫সূ ] বেদান্ত-দৰ্শন। ২৪৩ 


তৃতীয়তঃ-_শ্রীমচ্ছস্ক ীচার্ধ্য বলেন যে, “তত্বমসি” বাক্যে প্রতীয়মান হয় 
যে, জীবের ব্ৰহ্মাত্মকৃত| কোন বিশেষ অবস্থার প্রতি লক্ষ্য করিয়া উপদেশ 
কর! হয় নাই, এবং অসত্যবাদীর বন্ধন এবং সত্যবাদীর মোচন উপদেশ 
করিয়া, শ্রুতি কেবল একত্বেরই পারমার্থিক সত্যত্ব এবং নানাত্বের মিথ্যা- 
জ্ঞান হইতে উৎপত্তি প্ৰতিপাদন করিয়াছেন । : 

এতংৎসম্বন্ধে বক্তব্য এই যে, ভেদাভেদসিদ্ধান্তের অভিপ্রায় এই নহে 
যে, জীব এবং জাগতিক পদাৰ্থসকল ব্ৰহ্ম হইতে পৃথক্‌ সত্তাশীল; ইহারা 
ব্ৰহ্ধের বিশেষ বিশেষ শক্তির প্রকাশমাত্র; ইহাই ভেদাভেদসিদ্ধান্তের উপদেশ। 
শক্তিমান্‌ হইতে শক্তি পৃথক্রূপে অস্তিত্বশীল পদাৰ্থ নহে; এবং শক্তি 
অথবা গুণ বলিয়া যে বর্ণনা, তাহাও ব্ৰহ্গের প্রকাশিত-অবস্থার উপর 
নির্ভর করিয়াই করা হইয়। থাকে সত্য, তাহার সন্মাত্রকে লক্ষ্য করিয়া 
বর্ণনা করিলে পরব্রহ্গরূপে শক্তি অথব| গুণ বলিয়াও কোন ভেদ থাকে 
না সত্য; কিন্তু ব্ৰহ্ম যেমন একদিকে ত্রিকাঁলে প্রকাশিত সমস্তরূপ আন্মভূত 
করিয়া, এবং জ্ঞান জ্ঞেয় ও জ্ঞাতার ভেদশূন্ত হইয়া, সদ্ৰপে বর্তমান 
আছেন, তদ্ধপ তাঁহার এঁশী ও জীবশক্তিবলে তিনি আপনাকে অনন্ত পৃথক 
পৃথক্রূপেও দর্শন ও ভোগ করিয়া থাকেন, এবং ততসমস্তের নিয়মনও করেন। 
যে শক্তি দ্বারা তিনি পর পর প্রথকৃরূপে আপনাকে দর্শন করেন, 
তাহাকেই জীবশক্তি বলে। জীবের দৃশ্তরূপে অবস্থিত ব্ৰহ্মের আনন্দাংশ- 
সকলকে গুণ বলে, ইহারই নাম জগৎ; সুতরাং জগৎ গুণাত্মক। অতএব 
প্রকাশিত গুণাত্মক জগত ব্ৰদ্দ হইতে ভিন্ন নহে, বীজরূপে ব্ৰহ্মসভ্ভায় 
নিয়ত জাগতিক সমস্ত রূপ প্রতিষ্ঠিত আছে। এতৎসমস্ত রূপ দ্বিবিধরূপে 
জীৰশক্তির ধর্শনযোগ্য হয়; বদ্ধজীবগণ এই সমস্ত জাঁগতিকরূপ দর্শন 
করেন; কিন্তু তৎদমস্ত, এবং তাহার! স্বয়ং যে ব্রন্দেরই অঙ্গীভূত, তাহা 
তাঁহার বোধ করিতে পারেন না) এই এক প্রকার দর্শন। এই 


২৪৪ বেদান্ত-দর্শন।; [২অঃ ১পা ১৫সু 


প্রকার দর্শনের নাম ভ্রমদর্শন অথব| অবিদ্ব| ; কারণ ইহাতে গুণাত্মক 
জগতের ও জীবশক্তির আশ্ররীভূত চিন্ময় ব্রহ্মের জ্ঞান অস্ফুট থাকে। 
দ্বিতীয় প্রকার দর্শন মুক্তপুরুষদিগের হয়; মুক্তপুরুষগণও আপনাদিগকে = 
এবং জাগতিক সমস্তরূপকে দর্শন করেন সত্য, কিন্তু তৎসমান্তের 
আশ্রয়ীভূত পর্রঙ্গরূপও তীহার! সঙ্গে সঙ্গে দর্শন করিয়া থাকেন; স্থতরাঃ 
তাহাদের দৃষ্টিতে সমস্তই ব্ৰহ্ম। কিন্তু ব্রহ্মের পৃথকরূপে প্রকাশিত 
হইবার এবং আপনাকে পৃথক্রূপে দর্শন করিবার যে ইচ্ছাশক্তি, তাহাই 
জীবশক্তির মূল ; তাহ! হইতেই জীবশক্তি প্রকটিত হয়। ত্রন্গের সেই শক্তি 
নিভ্য। সুতরাং সেই মূল কখনও বিনষ্ট না হওয়াতে, জীব অনাদি, এবং 
জীবের জীবত্ব কোন সমর সম্পূর্ণরূপে বিনষ্ট হয় নাঃ অতএব জ্ঞানের পারম্প্ধ্য 
মুক্তজীবেরও একেবারে বিলুপ্ত হয় না; কালের ক্রম তাহাদের সম্বন্ধেও 
থাকে। কিন্তু বন্ধের সদ্ৰপে এবং ঈশ্বররূপে কালশক্তি সম্পূর্ণরূপেই অস্তমিত; 
কারণ তাঁহার জ্ঞানের পারম্পর্ধ্য নাই; সমুদায় জীব ও জগত তীহার 
স্বরূপে এক হইয়া আছে, এবং ঈধ্বরস্বরূপে এককালীন দৃষ্ট হইতেছে । 
জ্ঞানের পারল্পর্য্য এবং সৰ্ব্ববিধ বিশেষত্ব ব্রদ্দের সদ্ৰপে বিলুপ্ত হওয়াতে, 
তদবস্থায় জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাত! বলিয়া কোন প্ৰভেদ থাকে না; সুতরাং 
পূর্ব্বোদ্ধীত বৃহদারণ্যক শ্রুতি বলিয়াছেন, বে-- 
প্যত্র বা অন্ত সৰ্ব্বমাত্মৈবাভূত...তৎ কেন কং বিজানীয়াদ্‌, বিজ্ঞাতার- 

মরে কেন বিজানীয়াদিতি” ৷ 

. অর্থাৎ যে অবস্থার সমন্তই আত্মভূত হয়, তখন কোন বিশেষ চিহ্ন দ্বার! 
কাহাকে জানিবে, যিনি বিজ্ঞাতামাত্র, কোন বিশেষরূপাদির প্রকাশ যাহাতে 
নাই, তাঁহাকে কি বিশেষ চিহ্নের দ্বারা জানিতে পারিবে (কিরূপে তাঁহাকে 
বিশেষিত করিয়া বর্ণনা করা যাইবে, যদ্দারা জীব তাহার স্বরূপের ধারণা 
করিতে পারে)। কিন্ত এই স্থলে লক্ষ্য করিতে হইবে যে, রূপাদির দ্বারা 


২অঃ ১প| ১৫সু] বেদান্ত-দর্শন । ২৪৫ 


যে তাহাকে বিশেষিত করা যায় না, ইহাই শ্রুতির অভিপ্ৰায়। কারণ 
“বিজ্ঞাতারম্‌” পদ তাঁহার সম্বন্ধে শ্রুতি উল্লেখ করিয়াছেন, তিনি বিজ্ঞাতা 
“নহি বিজ্ঞাতু বিজ্ঞাতে বিপরিলোপঃ” ইহাও শ্রুতি স্পষ্ট্ূপে অন্তত্র বর্ণনা 
করিয়াছেন। অতএব এই জ্ঞাতৃত্বের অভাব কদাপি হয় না; সৎ__অক্গররূপে 
এই জ্ঞানের বিষয় তাঁহার স্বরূপস্থ আনন্দমাত্র। এ স্বরূপগত আনন্দের 
অনন্তরূপতা ঈশ্বরাবস্থায় এই জ্ঞানের বিষয় হয়; জীবাবস্থায় এই আনন্দের 
বিশেষ বিশেষ ভাব মাত্র এ জ্ঞানের বিষয় হয় । 

অতএব ব্রন্মের এবংবিধ অবর্ণনীয় রপও আছে, এবং পৃথক্‌ পৃথক্‌ 
রূপে প্রকাশিত রূপও আছে, ইহাই ভেদাভেদ দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত । এই 
সিদ্ধান্তে শঙ্করাচাৰ্য্যের উক্ত আপত্তি কোন প্রকারে প্রযোজ্য হয় না। 
যাহারা ভেদবুদ্ধিযুক্ত, তাহাদিগকে বদ্ধজীব বলে, এবং তাহাদের সংসার 
ভোগ হইয়া থাকে; যাহারা ভেদবুদ্ধিযুক্ত নহে, তাহাদের উক্ত প্রকার 
ভোগ হয় না; এই শেষোক্ত অবস্থায় কৌনপ্রকার দুঃখভোগ নাই, এই 
নিমিত্ত শ্ৰুতি ইহাকে প্রশংসা করিয়াছেন। ইহাই তঙ্করটৃষ্টান্তের ফল। 
নানাত্ব অলীক নহে, ইহা এক ব্ৰহ্মেরই নানাত্ব ; এই নানাত্বকে ব্রঙ্গের 
নানাত্ব বলিয়। ন| জানাই অবিদ্ধ|--ষন্নিমিন্ব দুঃখ ভোগ হয়। শ্রুতি ইহারই 
নিন্দ! করিয়াছেন। 

চতুৰ্থতঃ--ভাষ্যকার বলিয়াছেন যে, একত্ব ও নানাত্ব এই উভয়বিধত্ব 
ব্রন্দের সম্বন্ধে স্বীকার করিলে, একত্বজ্ঞানছার! নানাত্বজ্ঞান বিনষ্ট হইতে 
পরে না; কারণ নানাত্বও এই মতে সত্য। অতএব মোক্ষের আর 
সম্ভাবনা! থাকে না। 

এততসন্বন্ধে বক্তব্য এই যে,: ভেদাভেদদিদ্ধান্তে মোক্ষের সন্তাবনা 
বিলুপ্ত হয় না। জাগতিক রূপসকলের এবং জীবশক্তির আশ্রয়ীভূত 
ব্ৰহ্মন্বরূপ যে অবস্থায় অজ্ঞাত থাকে, তাহারই নাম বন্ধ; তাহা জ্ঞাত 


২৪৬ বেদান্ত-দর্শন। [২অঃ ১পা ১৫সু 


হওয়ার নামই :মোক্ষ। বন্ধাবস্থায় জাগতিকরূপের জ্ঞানমাত্র হয়, গুণাশ্রয় 
বস্তু অদৃষ্ট থাকে; মোক্ষদশায় গুণের সহিত গুণাশ্রিত বস্তুৱও জ্ঞান হয়। 
বন্ধাবস্থায় গুণিবস্তর জ্ঞান না থাকাতে, এই গুণাত্মক বস্তুসকলের পৃথক্‌ 
রূপে অস্তিত্বশীল বলিয়া জ্ঞান থাকে; মুক্তাবস্থায় এই আশ্রয়বস্তুরও জ্ঞান 
হওয়াতে এবং তাহ! সকল পদার্থসম্বন্ধেই এক বলিয়া বোধ হওয়াতে, 
পদার্থ সকলের স্বতগ্ররূপে অস্তিত্ব-বিষয়ক বুদ্ধি বিলুপ্ত হয়। এই সিদ্ধান্তে 
অযৌক্তিকতা কি অ'ছে, .এবং ইহার দ্বারা মোক্ষের বাঁধা কিরূপে উপস্থিত 
হয়, তাহা বোধগম্য হয় না। আমি একটি গৃহে প্ৰবেশ করিয়া দেখিলাম 
যে, উপবিষ্ট অবস্থায় স্থিত একটি মন্তমুন্তি তথায় অবস্থিত আছে) আমি 
প্রথমে মনে করিলাম যে, একটি জীবিত মন্ুত্যুই তথায় এইরূপে উপবিষ্ট 
হইয়া আছে; কিন্ত আরও অগ্রসর হইয়| পরে জানিলাম যে, ইহা একটি 
প্রতিবিন্ববিশেব ; আমার পশ্চার্দিকে উপবিষ্ট এক ব্যক্তির প্ৰতিবিম্ব 
আমার সন্মুখস্থিত বৃহৎ দর্পণে পতিত হইয়া আমার দৃষ্টিপথের গোচর 
হইয়াছে মাত্র; সুতরাং পূৰ্ব্বে যে আমার ভ্ৰম হইয়াছিল, তাহা বিদুরিত 
হইল; আমার পুর্ববষ্ট মূ্িটিকে আমি প্রতিবিম্ব বলিরাই অবধারণ 
করিলাম। এইরূপ ঘটনা প্রতিদিনই হইতেছে। জীবের জগদজ্ঞানও 
এইরূপ। অগম্যগ্রশিতাহেতু বদ্ধজীবের জ্ঞানে দৃষ্টজাগতিরপসকল 
স্বত্ত্রপে অবস্থিত বলিয়া বোধ হয়; মুক্তাবস্থায় সম্যগজ্ঞানোদয় হইলে, 
এ সমস্ত রূপ ব্ৰহ্ধেরই রূপ বলিয়া উপপন্ন হয়; স্থতরাং তাহাদিগের প্রতি 
ব্ৰহ্মবুদ্ধি প্ৰতিষ্ঠিত হয । ব্ৰহ্মবুদ্ধি প্রতিষ্ঠিত হইলে, কাজে কাজেই একান্তিক 
পার্থক্যবুদ্ধিরূপ ভ্রম বিলুপ্ত হয়। এতদ্বারা জাগতিক রূপনকলের মিথ্যাত্ব 
প্রতিপন্ন হয় ॥না, জীবের জ্ঞানের অবস্থাভেদে তদ্বিষয়ক জ্ঞানেরই ব্যতিক্রম 
ঘটিয়া থাকে। মোক্ষাবস্থায় যে রূপদকলের জ্ঞান একেবারে তিরোহিত 
হয়, তাহার কোন শাস্ত্ৰীয় প্রমাণ নাই। পক্ষান্তরে সর্বসম্মত পুৰ্ণবন্ধজ্ঞ 


২অঃ ১পা ১৫সূ ] বেদান্ত-দৰ্শন। ২৪৭ 


ভগবান্‌ সনতকুমার যাজ্ঞবন্ধ্য বামদেব প্রভৃতির যে জাগতিক রূপনকলের 
জ্ঞান ছিল, তাহা শ্রুতিই স্পষ্টৱূপে উপদেশ করিয়াছেন। অতএব ভেদাভেদ- 
সিদ্ধান্তে মোক্ষের বাঁধা হয় বলিয়া যে শঙ্করাচার্য্য আপত্তি করিয়াছেন, 
তাহা অলীক । 

অতঃপর ভাষ্যকার স্বীয় একান্তাদ্বৈতমতে যে প্রত্যক্ষাদি প্রমাণ অসি 

হয় না, এবং বিধিনিযেধসুচক শাস্ত্সকল যে একেবারে অলীক বলিয়| 
প্রতিপন্ন হয় না, তাহা প্রদর্শন করিতে গিয়া! বলিয়াছেন যে, প্রবুদ্ধ হইবার 
পূৰ্ব্ব পর্যন্ত যেমন স্বপ্ন বর্তমান থাকে, প্ৰবুদ্ধ হইলে আর থাকে না, তদ্রপ 
ব্ৰহ্মজ্ঞান হইবার পূৰ্ব্বে লৌকিকব্যবহা'র প্রতিষ্ঠিত থাকে, তত্পরে আর 

থাকে না। 
কিন্তু এস্থলে জিজ্ঞান্ত এই যে, এই দৃষ্টান্তের স্বপ্স্থানীয় জগদজ্ঞান 
কাহাকে আশ্রয় করিয়া থাকে ? ব্ৰহ্ম যখন ভাব্যকারের মতে নিয়ত এক 
অপরিবর্তনীয় অদ্বৈতরূপে স্থিত, তাহাতে যখন কোন প্রকার ক্রিয়া অথবা 
বিশেষ জ্ঞানের অস্তিত্ব নাই, তখন এই স্বপ্ন কাহাকে আশ্রয় করিবে এবং 
কাহাকেই বা পরিত্যাগ করিবে ? যখন লোক অথবা ব্যবহার বলিয়া কৌন 
পদাৰ্থ ই নাই, তখন লৌকিকব্যবহার বর্তমান থাকে, এই কার অর্থ কি 
হইতে পারে? অতএব স্বপ্ের দৃষ্টান্তের দ্বার! একান্তাদ্বৈতমতেও যে লৌকিক- 
ব্যবহার সিদ্ধ হয় বলিয়া ভাষ্যকার প্রমাণ করিতে চেষ্টা করিয়াছেন, তাহা 
নিক্ষল। স্বপ্ন জীবের কেবল মানসিকব্যাপার-সম্তৃত1 জীবের অবস্থাভেদ 
আছে। ুতরাং নিদ্রিতাবস্থায় ইন্দ্রিয়সকল বহির্জগতের সম্বন্ধে নিষ্রিয় 
হওয়াতে, বাহাবস্ত ব্যতিরেকে কেবল মানসিকব্যপারদ্বারা জীব স্বপ্নবোধ 
করিয়া থাকেন; জাগ্রদবস্থায় বাহ্বস্তুংযোগে ইন্দ্রিয়ের ব্যাপার দ্বারা 
জীব প্রত্যক্ষজ্ঞন লাভ করেন। স্বপ্নজ্ঞানে বাহবস্তর অপেক্ষা ন! থাকায়, _ 

(স্বপরজ্ঞান মানসিকব্যাপাঁর বলিয়াই প্রবুদ্ধাবস্থায় জীব অবগত হয়েন। স্বপ্নকে 


২৪৮ বেদান্ত-দৰ্শশ। |[২অঃ ১পা ১৫সু 


বে মিথ্যা বলা হয়, তাহা এই অর্থেই মিথ্যা। পরন্ত স্বগ্নকালে 
-স্বপ্নদ্রষ্টী জীব ওঁ স্বপ্নের সাক্ষিস্বৱপ হইয়া একাংশে অবিকৃত দ্ৰষ্ট রূপে 
বর্তমান থাকেন, অথচ অপরাংশে স্বপ্নাদিব্যাপ'রেরও নিজ স্বরূপ হইতে 
প্রকাশ দর্শন করিয়া থাঁকেন। তদ্রপ ব্রদ্ও স্বরূপে অবিকৃত থাকিয়া 
অপরাংশে জগদ্যপার সংসাঁধন করেন। ইহাই ভেদাভেদসিদ্ধান্ত। যদি 
ব্ৰহ্মের নিরবচ্ছিন্ন নিক্ষিরূপই একমাত্র সত্য হইত, তবে দৃষ্টান্তোলিখিত 
্বপনস্থানীয় জগতের স্বপ্রবদস্তিত্রও কোন প্রকারে সিদ্ধ হইত না । অতএব 
যথার্থই শঙ্করাচার্য্যের প্রণোদিত একান্তাদ্বৈতমতে লৌকিকব্যবহার সমস্ত 
লোপপ্রাপ্ত হয়, প্রত্যক্ষাদিপ্রমাণ প্রত্যাখ্যাত হয়, বেদোক্ত বিধিনিষেধস্চক 
শান্্নকল একান্ত অলীক ও ব্যর্থ হইয়া পড়ে, এবং মোঙক্ষসাধনও নিরর্থক 
বলিয়া সিদ্ধন্ত করিতে হয়। | 
অবশেষে বেদান্তদর্শনের প্রথমাঁবধি যে ব্ৰহ্মকে জগতের স্ৃষ্িস্থিতি ও 
লয়ের কর্তা বলিয়৷ বেদব্যাস প্রতিপন্ন করিতে চেষ্টা করিয়াছেন, তাহা 
একাস্তাদ্বৈমতে সম্পূর্ণরূপে নিরর্থক জল্পনামাত্রে পরিণত হর দেখিয়া, 
ভাষ্যকার তাঁহার উক্তমতকে এইরপে ব্যাখ্যা করিতে চেষ্টা করিয়াছেন যে, 
“অবিষ্যাকল্লিত যে নাম ও রূপ, যাহাকে সত্য অথবা মিথ্য| বলিয়া নির্বাচন 
করা যায় না, যাহ! সংসার প্রপঞ্চের বীজস্বরূপ, তাহা সর্বজ্ঞ ঈশ্বরের যেন 
আত্মস্বরূপ (“আত্মভূতে ইব অবিষ্যাকল্লিতে নামরূপে” ), এবং প্রকৃতিও সেই 
সৰ্ব্বজ্ঞ ঈশ্বরেরই মায়'নোমক শক্তি ।...ইহ! শ্ৰুতি ও স্থতিপ্রগাণদ্বার! সিদ্ধান্ত 
হয়। এই প্ৰকৃতি ও নামরূপাত্মক অবিপ্যাকন্নিত জগৎ হইতে সৰ্ব্বজ্ঞ ঈশ্বর 
বিভিন্ন ।...অবিদ্যাক্ৃত উপাধিভেদকে লক্ষ্য করিয়াই ঈখরের ঈশ্বরত্ব সর্ব্বন্ঞত্ 
ও সৰ্ব্বশক্তিত্ব উল্লিখিত হয় ; কিন্ত'সম্যক্‌ তত্ত্বজ্ঞান দ্বার! সৰ্ব্ববিধ উপাধি- 
বিদুরিত যে আত্মস্বরূপ, তাহাতে পরমার্থতঃ নিয়ম্যত্ব নিয়ন্ত ত্ব প্ৰভৃতি 
ব্যবহার.উপপন্ন হয় না।” 


২অঃ ১পা১৫সু] বেদান্ত-দর্শন। ২৪৯ 


এতত্সম্বন্ধে বক্তব্য এই যে, সৰ্ব্বজ্ঞ ঈশ্বরের মায়ানামক শক্তি থাকা, 
এইস্থলে ভাষ্যকার স্বীকার করিতে বাধ্য হইয়াছেন ; এবং তদ্বিধয়ক অসংখ্য 
শ্ৰুতিপ্ৰমাণও আছে; সুতরাং তাহা অস্বীকার কর! যাইতে পারে না। কিন্তু 
ইহা স্বীকার করিয়া শঙ্করাচার্য্য বলিতেছেন যে, সর্বজ্ঞ ঈশ্বর এই মায়াশক্তি 
(প্ৰকৃতি ) হইতে ধিভিন্ন। মায়াশক্তি ঈশ্বরেরই শক্তি স্বীকার করিয়া, 
ঈশ্বরকে তাহা হইতে ভিন্ন বলিবাঁর তাৎপর্য্য এই মাত্র হইতে পারে যে, শক্তি 
ও শক্তিমানের মধ্যে যে ভেদাভেদ-সম্বন্ধ আছে, তাহাই প্রকাশ করা উক্ত- 
স্থলে ভাষ্যকারের অভিপ্রেত; এতদ্কি্ন উক্তবাক্যের অন্ত কোন প্রকার 
অভিপ্রায় হইতে পারে ন| ৷ দ্বৈতাদ্বৈত (ভেদাভেদ ) দিদ্ধান্তেরও ইহাই 
অভিপ্রায়। জগত মায়াশক্তির কাৰ্য্য, ইহা! ব্ৰহ্ধের শক্তিবিশেষের প্রকাশ। 
সুতরাং ব্ৰহ্মের সহিত ইহার ভেদাভেদ-সন্বন্ধ; গুণ ও গুণী, শক্তি ও শক্তি- 
মান্‌, এতছৃভয়ের মধ্যে যে সম্বন্ধ, জগৎ এবং জীবেরও ব্ৰহ্মের সহিত সেই 
সম্বন্ধ । বস্তুতঃ ইহা স্বীকার না করিলে, জগতের ব্রহ্মকারণত্ববিষয়ক প্রতিজ্ঞা, 
যাহা গ্ৰন্থারম্তে বেদব্যাস বর্ণনা করিয়াছেন, তাহা কোনপ্রকারে রক্ষিত হয় 
না। কিন্ত একান্তাদ্বৈতমতে শক্তি ও শক্তিমান্‌ বলিয়া কোনপ্রকার ভেদ 
স্বীকাঁধ্য নহে। তন্মতে জ্ঞান জ্ঞেয় ও জ্ঞাতা, গুণ গুণী শক্তি ও শক্তিমান্‌ 
বলিয়া কোনপ্রকার ভেদ নাই। কিন্ত এই ভেদ স্বীকার না করিলে, 
জগদ্যাপার ও ব্রন্মের জগত্কারণত| কোনপ্রকারে উপপন্ন হইতে পায়ে না। 

অবিদ্ভ! মায়াশক্তিরই অঙ্গীভূত। মায়াশক্তি ঈশ্বরশক্তি বলিয়া স্বীকৃত 
হওয়াতে, ওঁ অবিগ্ভাও কাজেই ঈশ্বরশক্তি ভিন্ন অপর কিছু হইতে পারে না ৷ 
কিন্তুভাষ্যকার বলিয়াছেন যে, সংসারপ্রপঞ্চের বীজন্বরূপ যে অবিষ্ধাপ্রন্ছুত নাম 
ও রূপ, তাঁহা সর্বজ্ঞ ঈশ্বরের “যেন” আত্মস্বরূপ (আত্মভূতে ইব”), এবং ইহার 
অস্তিত্বনাস্তিত্ব ( ব্ৰহ্মত্ব ব্ৰহ্মভিন্নত্ব ) কিছুই নির্বাচন করা যায় না। এইস্থলে 
নামরূপাদিময় জগৎকে ব্রঙ্গের “যেন আত্মস্বরূপ” বলিয়া যে ভাষ্যকার বর্ণনা 


২৫০ বেদান্ত-দর্শন । _ [২অঃ ১পা ১৫সু 


করিয়াছেন, এই “যেন” শব্দের অভিপ্ৰায় কি? গুণরূপে মাত্জগৎ ব্রহ্ষের 
আত্মন্বরূপ, কিন্ত সেই গুণের আধার অর্থাৎ গুণিরূপে ব্রহ্ম ইহা হইতে ভিন্নও 
বটেন ; এবঞ্চ অবিদ্ধাহেতু (অর্থাৎ গুণাশ্রয়ীভূত ব্রহ্মস্বরূপের জ্ঞানাভাবহেতু ) 
গুণাত্মক জাগতিক বস্তুসকল ব্রন্ষেরই যে গুণবিশেষ এবং তাহ! হইতে অভিন্ন, 
ইহা বোধ হয় না; বস্তুতঃ ইহার! ব্ৰহ্ম হইতে অভিন্ন। এইমাত্র অর্থ প্রকাশ 
করিতে যদি এ “ইব” শব্দ (“ষেন” শব্দ) ব্যবহৃত হইয়া থাকে, তবে 
তাহাই দ্বৈতাদ্বৈতদিদ্ধান্ত ; কিন্ত এইমত যে একান্তাদ্বৈতবাদের বিরুদ্ধ, তাহ| 
পূর্বেই প্রদর্শিত হইয়াছে । যদি “ইব” শব্দের এইমাত্র অভিপ্রায় না হয়, 
তবে ভাষ্যকারের উক্তবাক্যের কি অভিপ্রায়, তাহ। নির্বাচন করা অসম্ভব । 
জগত অস্তিও নহে ন'স্তিও নহে, এইবাক্যের মৰ্ম্ম অন্য কোনপ্রকারে বোধগম্য 
হইতে পারে না । ব্রহ্মকেই এই জগতের উপাদান বলিয়! স্থত্রকার সৰ্ব্বত্ৰ 
প্রমাণিত করিয়াছেন, এবং তত্সম্বন্ধে ভাষ্যকারেরও কোন বিরুদ্ধ ব্যাখ্যা 
নাই । কিন্তু ব্ৰহ্মই যদি জগতের উপাদাঁনকাঁরণ এবং নিমিত্তকারণ হইলেন, 
তবে ব্ৰহ্ম যখন সৎ, তখন জগৎ কিরূপে অসৎ বলিয়া নির্ণীত:হইতে পারে? 
অতএব জগৎ অসৎ নহে, ত্রঙগাত্বক। জগৎকে বঙ্গ হইতে ভিন্ন ও পৃথক্রূপে 
অস্তিত্বণীল . বলিয়া যে জ্ঞান, তাহাই অজ্ঞান অথব| অবিষ্য| ; ইহাই সম্যক্‌- 
জ্ঞানের দ্বারা বিনষ্ট হয়। ব্ৰহ্ম হইতে পৃথক্রপে অস্তিত্বণীল কোন পদার্থ 
নাই। শাস্ে পুর্কোদ্ধত “মৃত্তিকেত্যেব সত্যম্‌” ইত্যাদিবাক্যে ঘটশরা- 
বাদির প্রক্কতিভূত, মৃত্তিকীকেই যে সত্য বলা হইয়াছে, এবং মৃদ্বিকার 
ঘটশরাবাদিকে কেবল নামের দ্বারাই পুথক্‌ বলিয়া বর্ণনা করা হইয়াছে, 
তদ্দারা ঘটশরাবাদির অনস্তিত্ব উপদিষ্ট হয় নাই। ছান্দোগ্যোপনিষদের ষষ্ঠ 
প্রপাঠকের প্রারন্তে উক্ত বাক্য আছে । কিন্তু ও প্রপাঠকেই আর ৪1৫টি 
বাক্যের পরে এ শ্রুতি বলিয়াছেন, “দেব সৌম্যেদমগ্র আদীত...কথমসতঃ 
সজ্জারতেতি” | উক্ত বাক্যে শ্রুতি স্পষ্টরপে জগৎকে সৎ বলিয়া ব্যাখ্যা 


২অঃ ১প৷ ১৫সূ ] বেদান্ত-দর্শন। ২৫১ 


করিয়াছেন, এবং “সং” জগতের “অসং” কারণ হইতে উৎপত্তি হইতে পারে 
না বলিয়া, জগত্কারণ যে “সৎ”, তাহ! উপদেশ করিয়াছেন। সুতরাং ব্ৰহ্ম 
হইতে ভিন্নরূপে জগতের অস্তিত্ব নাই, ইহাই “বাঁচারন্তণ” বাক্যের দ্বারা 
উপদিষ্ট হইয়াছে বুঝিতে হইবে। জগতের এইরূপ মিথ্যাত্ব দবৈতাদ্বৈত- 
সিদ্ধান্তের সন্মত ; কিন্তু ইহ! একাস্তা দ্বৈতবাঁদের বিরুদ্ধ । 

প্রকৃতি ও নামরপাত্মক “অবিগ্ভাকল্লিত” জগৎ হইতে সর্বজ্ঞ ঈশ্বর 
বিভিন্ন বলিয়া যে শঙ্করা চার্ধ্য বর্ণনা করিয়াছেন, তাহা এই অর্থে যথাৰ্থ 
বলিয়। স্বীকার কর! যায় যে, প্রকৃতি এবং অবিদ্যা ঈশ্বরের শক্তি অথবা 
গুণ; তিনি সেই শক্তি বা গুণের আশ্রয় । গুণাশ্রয় বস্তু তদাশ্রিত গুণকে 
অতিক্রম করিয়া বর্তমান থাকে; সুতরাং ইহাকে গুণ হইতে বিভিন্ন বলা 
যাইতে পারে। কিন্তু'গুনী হইতে গুণ স্বতন্ভাঁবে অবস্থিতি করিতে পারে 
না। অতএব ইহারা অভিন্নও বটে। পরন্থ ইহা একান্তাদ্বৈতবাদ নহে, 
পক্ষান্তরে ইহাই ভেদাঁভেদসিদ্ধান্ত। একান্তাদ্বৈতমতে গুণ ও গুণী বলিয়া 
কোন প্রকার প্রভেদই ব্ৰহ্ধে নাই । 

যদি প্রকৃতি ও নামরূপাত্মক “অবিদ্যা কল্পিত” জগৎ হইতে ঈশ্বরকে 

সম্পূর্ণরূপে বিভিন্ন বলিয়া বর্ণনা কর! ভাষ্যকারের উক্ত বাক্যের অভিপ্রায় 
হয়, তবে ইহা সাংখ্যমত, ইহ! বেদব্যাস নিঃশেষরূপে এই দ্বিতীয়াধ্যারে 
খণ্ডন করিয়াছেন ; ইহা শ্রতিবিরুদ্ধ,_ সুতরাং আঁদরণীয় নহে । এবং ইহা 
একান্তাদ্বৈতমতেরও বিরোধী । 

শঙ্করাচার্য্য পুনরপি বলিয়াছেন যে, অবিগ্ভাকৃত উপাধিকে লক্ষ্য করিয়াই 
ঈশ্বরের ঈশ্বরত্ব সর্বজ্ঞ ত্ব ও সৰ্ব্বশক্তিত্ব উল্লিখিত হয়। এই উক্তিও প্ৰকৃত 
নহে। অবিদ্াসম্পন্ন, সুতরাৎ ভেদবুদ্ধিযুক্ত সংসারী জীব যেমন ঈশ্বরের 
নিয়ন্তত্বের অধীন, বিভ্তাসপ্পন্ন সমদর্শা মুক্তপুরুষগণও সেইরূপ ঈশ্বরের 
নিয়ন্ত ত্বের অধীন; ব্ৰহ্মবিদ্‌ মুক্তপুরুধপকলও ঈশ্বর-নিয়ন্তত্বের অনধীন নহেন, 


২৫২ বেদান্ত-দৰ্শন | [২অঃ ১প1১৫লু 


তাহ| বেদন্তনৰ্শনের চতুর্থাধ্যারব্যাখ্যানে বিশেষরূপে প্রমাণীকৃত হইবে; 
এবং মুক্তপুরুধদিগের সম্বন্ধেও যে কালক্ৰম সম্যক্‌ বিদূরিত হয় না এবং 
তাহারাও যে ঈথ্বরাধীন হইয়া নিগিপ্তভাবে কৰ্ম্মে প্ৰবৃত্ত হয়েন, তাহ| পূর্বেই 
প্ৰদৰ্শিত হইয়াছে। হিরণ্যগর্ভীখ্য প্রথমপুরুষ ভেদবুদ্ধিবর্জ্জিত এবং সমদৰ্শী, 
এবং তল্লোকপ্রাপ্ত সকলই জগতের প্রতি সমদৰ্শী; কিন্তু তাঁহারা সকলেই 
সৰ্ব্বজ্ঞ ঈশ্বরের নিয়তির অধীন ৷ এবঞ্চ জগতের স্থষ্টিস্থিতি ও লয়সাঁধিনী শক্তি 
ঈশ্বরে নিয়তই অবস্থিত আছে। অতএব কেবল “অবিদ্বাকরল্পিতত উপাধি- 
ভেদকে লক্ষ্য করিয়াই যে ঈশ্বরের ঈশ্বরত্ব উল্লিখিত হয়, তাহা সম্পূর্ণ সত্য 
নহে। তবে এই কথা সত্য যে, পররন্ষের অমূর্ত অক্ষর সদাত্মক অদ্বৈত- 
স্বরূপে ত্রিকালে প্রকাশিত জগত তাঁহার সহিত একীভূত হইয়া থাকাতে, 
উক্ত স্বরূপে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাত| এবং নিরম্য নিয়ন্ত। বলিয়া কিছুরই বিবক্ষ| 
হয় না। কিন্তু এই সং একাস্ত অনির্দেগ্ত সং নহে; তিনি সচ্চিং ; এই 
সতের সর্বজ্ঞত| নিত্যসিদ্ধ ; এবং এই সতের আনন্দরূপ স্বও পূৰ্ব্বাধ্যায়ে স্থিরী- 
কৃত হইয়ছে। দ্বৈতাদ্বৈত মতে এততসমস্তই গৃহীত হয়; জগত যে 
এ আনন্দাংশেরই বিকাশ, তাহ। পুর্ববাধ্যায়ে বর্ণিত হইয়াছে । “পদে 
সৌমোদমগ্রমাসীং” বাক্যে জগতকে মিথ্য। বলা হয় নাই, পত্রন্ত জগতের 
ব্ৰহ্মপেই স্থিতি বর্নিত হইয়াছে । ইহাতে দৈতাদ্বৈতসিদ্ধান্তের কোন 
বিরোধ নাই। দ্বৈতাদ্বৈতসিদ্ধান্তে দ্বৈতত্ব এবং অদ্বৈতত্ব উভয়ই স্বীকৃত। 
অক্ষরসদ্রপতা এবং ঈশ্বরত্বই ব্রন্মের অদ্বৈতত্ব ; জীব, জগৎকে তাঁহার 
্বীযস্বরূপ হইতে প্রকটিত করা, এবং সৰ্ব্বনিয়ন্ত, পে জগদ্যাপারসাধন 
করাই তাঁহার দ্বৈতত্ব। কিন্ত একান্তাদ্বিতমতে এই জগদ্ব্যাপার- 
সাধন কোনপ্রকারে ব্যাখ্যাত হয় না । বিশেষতঃ একান্তাদ্বৈতমতে বন্ধের 
সগুণত্ব নিবারিত হওয়াতে, (এবং ব্রন্মভিন্ন অপর কিছুর অস্তিত্ব 
অন্বীকার্ধ্য হওয়াতে ) অস্তিত্ববিহীন নামরূপবিশিষ্ট জগতে অস্থপ্রবেশপুর্ববক 


২অঃ ১ পা ১৫সূ ] বেদান্ত-দর্শন। ২৫৩ 


তাঁহার বিভিন্নৰপে প্ৰতিভাত হওয়া, এবং সকলের নিয়ন্তা ঈশ্বর বলিরা গণ) 
হওয়া! প্রভৃতি বিষয়ে ভাষ্যকারেরে উক্তিনকল একান্ত নিরর্থক হইয়া পড়ে। 
বস্তুতঃ ব্ৰহ্ধের স্বরূপগত শক্তিমত্ত| স্বীকার না করিলে, ব্রহ্মের ঈশ্বরত্ব সপ্পূর্ণ- 
রূপে অলীক হয়, এবং জীব জগৎ ও লৌকিক ব্যবহার সমস্তই অনন্তব ও 
সম্পূর্ণ মিথ্যা বলিয়া স্বীকার করিতে হয়; জগতের ব্যবহারিক সত্যন্থ যে 
ভাষ্যকার বাধ্য হইয়া স্বীকার করিয়াছেন, তাহার কোন প্রকার সঙ্গতি হয় 
না) ইহা! তাহার একান্তাদ্বৈত সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধী । ইহা স্বীকার 
করাতেই তাঁহার এ সিদ্ধান্ত খণ্ডিত হইয়াছে । 

অতএব শ্রীমচ্ছঙ্করা চার্ধ্য কর্তৃক প্রণোদিত একান্তা দ্বৈতমত জাঁদরণীয় 
নহে। ব্রহ্স্ত্রের তৃতীয়াধ্যায়ের দ্বিতীয়পাদের ১১শ স্থত্রব্যাখ্যানে এই 
বিষয়ে আরও বিস্তারিতন্কপে বিচার করা হইয়াছে ; এবং একান্তাছৈতবাদের 
অপর দোষসকলও বিস্তৃতরূপে প্রদশিত হইয়াছে? সুতরাং এই স্থলে এতং- 
সম্বন্ধে আর অধিক কিছু বণিত হইল ন!। কিন্ত শ্রীমন্তগবদগীতাঁর “ন কর্তৃত্ব, ন 
কৰ্ম্মাণি লোকস্ত স্থজতি গুভূঃ” ইত্যাদিবাক্য উদ্ধ ত করিয়া যে পরমার্থাবস্থায় 
সর্ববিধ বাবহার লুপ্ত হওয়া-বিষয়ক মত ভাষ্যকার স্থাপন করিতে চেষ্টা 
করিয়াছেন, তৎসম্বন্ধে উত্তর এই স্থানেই প্রদত্ত হইতেছে £-_উক্ত শ্লোকটি 
শ্রীমন্ূগবদ্গীতার কৰ্ম্মসন্্যাসযোগনামক পঞ্চমাধ্যায়ে উক্ত হইয়াছে । এই 
গ্লোকটি উক্ত পঞ্চমাধ্যায়ের ১৪শ শ্লোক। তৎপুর্বে ৮ম হইতে ১৩শ শ্লোক 
পর্য্যন্ত, যেরূপ জ্ঞানকে কৰ্ম্মসন্্্যাস বলা যায়, তাহা শ্রীভগবান্‌ বর্ণনা করিতে 
গিয়া বলিয়াছেন যে, কৰ্ম্মসন্ন্নাসী মুক্তপুরুষ বৰ্ম্মসকল সম্পাদন করিয়াও 
আপনাতে কোন কর্তৃত্ববুদ্ধি পোষণ করেন না) 


“নৈব কিঞ্চিৎ করোমীতি যুক্তে! মন্তেত তত্ববিৎ। 
পণ্ঠন্‌ শৃণুন্‌ ম্পৃশন্‌ জিত্রননশনন্‌ গচ্ছন্‌ স্বপন্‌ শ্বসন্‌ ॥ ৮ 


২৫৪ বেদান্ত-দৰ্শন। [২অঃ ১প| ১৫সু 


প্রনপদ্‌ বিস্বজন্‌ গৃহুর,ন্মিষনিমিষর্রপি । 
ইন্িয়ণীন্ৰ/িয়াৰ্থেষু বর্তন্ত ইতি ধারয়ন্‌ ॥ ৯ 
ব্ৰহ্মণ্যাধায় কৰ্ম্মাণি সঙ্গং তাক্ত | করোতি যঃ ৷ 
লিপ্যতে ন স পাপেন পদ্মপত্ৰমিবান্তন| ॥ ১০ 
অর্থাৎ ব্ৰহ্ধেযুক্ত পুরুষ দর্শন শ্রবণ গমন প্রভৃতি সমস্ত কৰ্ম্ম সম্পাদন 
করিয়া, আমি কিছুই করি না, এইরূপ মনে করেন; ইন্দ্রিয়সকল স্বীয় 
ব্যাপারে প্রবর্তিত হইতেছে, এই মাত্র তিনি ধারণা করেন। (৮৯) তিনি 
ব্ৰহ্ধি সমস্ত কৰ্ম্ম অৰ্পণ করিয়া কৰ্ম্মে সর্বপ্রকার সঙ্গ ( কর্তৃত্বুদ্ধি) বিবজ্জিত 
হইয়া কর্মসকল সম্পাদন করিতে থাকেন, এবং পদ্মপত্রের উপরে জল 
প্রতিষ্ঠিত হইয়াও যেমন তংসহ লিপ্ত হয় না, তদ্দপ তিনি করের দ্বারা 
পাপে লিপ্ত হয়েন ন! । | - 
অতঃপর ১১শ শ্লোকে শ্রীভগবান্‌ পুনরায় বলিয়াছেন যে, আত্মশুদ্ধির 
নিমিত্ত যোগিপুরুষ কেবল কায় মন ও ইন্দ্ৰিয়াদি দ্বারা কৰ্ম্মসকলের অনুষ্ঠান 
করেন, কিন্তু তাহাতে সম্পূর্ণরূপে আসক্তিশূন্ক থাকেন। এবং ১২শ শ্লোকে 
বলিয়াছেন যে, যোগিপুরুষ কৰ্ম্মফল পরিত্যাগ করাতে, তাহার ব্রহ্মনিষ্ঠোৎ- 
পর্ন পরমশান্তি লাভ হয়; কিন্তু সকাম অজ্ঞানী পুরুষ ফলে আসক্তিযুক্ত 
হুইয়া বন্ধপ্রাপ্ত হয়। 
অতঃপর ১৩শ শ্লোকে শ্রীভগবান্‌ বলিয়াছেন $= 
সৰ্ব্বকৰ্ম্মাণি মনসা সংন্তস্থান্তে স্থখং বশী । 
নবদ্ধারে পুরে দেহী নৈব কুৰ্ব্বন ন কারয়ন ॥১৩ 
অর্থাৎ গিতচিন্ত পুরুষ সৰ্ব্ববিধ কৰ্ম্মকে মনের দ্বারা পরিত্যাগ করিয়া, 
€ অর্থাৎ তাহাতে সম্যক্‌ আত্মবুদ্ধিবিবঞ্জিত হইয়া ) নবদ্বারবিশিষ্ট দেহরূপ 
পুরীতে সুখে বাস করেন; তিনি নিজে কোন কর্মের কর্তা হয়েন না এবং 
অপর কাহার দ্বারাও করান না। (অর্থাৎ কোন পুরুবকে কোন কৰ্ম্মের 


২মঃ ১প৷ ১৫সু] বেদান্ত-দর্শন। ২৫৫ 


কর্তা বলিয়া জ্ঞান করেন না; তিনি যে নিশ্বাসপ্রশ্বাস করেন না, ভোজন 
গমনাদি কৰ্ম্ম করেন না, তাহ! নহে; তত্সমস্ত যে তাঁহার শরীরাদি দ্বার 
সম্পাদিত হয়, তাহ! পূর্বেই ৮ম হইতে ১০ম শ্লোক পৰ্য্যন্ত বর্ণনা করা 
হইয়াছে। কিন্তু যোগী যে তাহাতে সর্বপ্রকার কর্তৃতববুদ্ধিবিবঞ্জিত হয়েন, 
তাহাই এই শ্লোকের অভিপ্রায় । কারণ, যুক্তপুরুষ যে কৰ্ম্ম পরিত্যাগ করেন, 
তাহ! মানসিক পরিত্যাগ (“মনস| সবত্যন্ত” ) বলিয়া স্পষ্টর্ূপে এ ১৩শ 
গ্লোকে উক্ত হইয়াছে । কন্মযোগের প্রথমভূমিতে কর্মফলত্যাগ হর, তদ্বার| 
চিত্ত নিৰ্ম্মল হইলে, পরে দ্বিতীয়ভূমিতে কৰ্ম্মে নিজের কর্তৃত্বৃদ্ধি লোপ প্রাপ্ত 
হয়, সাধক আপনাকে ও জগৎকে সম্পূর্ণরূপে ঈশ্বরাধীন বলিয়া বোধগম্য 
করেন; সুতরাং তখন তিনি কৰ্ম্মসকলকে বুদ্ধি দ্বারা ব্রহ্মেতেই অর্পণ করেন; 
ইহাই “সৰ্ব্ববৰ্ম্মণি মনসা সংন্যন্ত” ইত্যাদিবাক্যে উক্ত ১৩শ শ্লোকে বণিত 
হুইয়াছে। নিজে কৰ্ম্ম করিলেও কিরূপে তংসন্বন্ধে অকন্তা বলিয়া মনে করা 
সঙ্গত হয়, তাহাই তৎপরবর্তী ১৪শ শ্লোকে শ্রীভগবান বর্ণনা করিয়াছেন, 
যথা £-- 
“ন কর্তৃত্বৎ ন কৰ্ম্মাণি লোকস্ত স্থজতি প্ৰভুঃ ৷ 
ন কৰ্ম্মফলসংযোগৎ স্বভাবস্ত প্রবর্ত্ততে” ॥ ১৪ 

অৰ্থাৎ বস্তুতঃ ভগবান্ই প্ৰভু (সৰ্ব্বকৰ্ত্তা, সৰ্ব্বনিয়ন্ত৷) ; ( সুতরাং ) তিনি 
লোকের সম্বন্ধে কোন কর্তৃত্ব (স্বাধীন কর্তৃত্ব) অথবা কৰ্ম্ম (স্বাধীন কৰ্ম্ম) 
অংব| কৰ্ম্মফসসংযে।গ স্থষ্টি করেন নাই। স্বভাবই (প্রাকৃতিক ইন্দ্ৰিয়াদিই 
ভগবংপ্রেরণায়) কৰ্ম্ম, কর্তৃত্ব ও কর্্মফলসংযোগরূপে প্রবর্তিত হইয়। থাকে। 

পূৰ্ব্বে যে উপদেশ ৮ম ৯ম ও ১০ম শ্লোকে বধিত হইয়াছে, এই চতুৰ্দ্দশ 
গ্লোকে তাহারই বিজ্ঞান বিস্তারক্রমে প্রদধিত হইয়াছে। এই শ্লোকে কোন্‌ 
স্থানে মুক্তপুরুষের লৌকিকব্যবহার সম্পূৰ্ণ লোপ প্রাপ্ত হইবার কথা উল্লিখিত 
হইয়াছে, তাহা কোন প্রকারে বোধগম্য হয় না। বরং “স্বভাবস্ত প্রবর্ততে” 


২৫৬ বেদান্ত-দর্শন। [মঠ ১পা ১৫সূ 


বাক্য দ্বারা লৌকিকব্যবহারসকল যে বর্তমান থাকে, তাহাই শ্রীভগবান্‌ 
প্রদর্শন করিয়াছেন। গীতাভাগ্যে এই শ্লোক তরঙ্গের সম্বন্ধে উক্ত হইয়াছে 
বলিয়া শ্রীমচ্ছস্করাচার্য্য ব্যাখ্যা করিয়াছেন। তিনি এইরূপ অর্থ করেন যে, 
পর্মাত্মার (প্রভুর) কোন কৰ্ম্ম অথবা কর্তৃত্ব প্রভৃতি নাই; কর্মপকল 
অবিগ্যাপ্রস্থত॥ বস্তুত লোকের সম্বন্ধে প্ৰভু ঈশ্বর কোন কৰ্ম্মাদি স্থষ্টি করেন 
নাই, ইহাই স্থন্তোক্ত “লোকম্ত” শব্দ দ্বার! প্রকাশিত হইয়াছে; এবং পূর্্বাপর 
সুত্রার্থ পর্য্যালোচন| করিলে, যুক্তনন্ন্যাসীর সম্বন্ধেই উক্ত বাক্যসকল উপদিষ্ট 
হইয়াছে বলিয়া নিদ্ধান্ত হয়। যাহ! হউক, এই স্থলে তত্সম্বন্ধে বিচার 
নিষ্গয়োজন ৷ এই স্থলে এই মাত্রই প্রদর্শন করা আবশ্যক যে, যুক্তপুরুষের 
লৌকিকব্যবহার বিলুপ্ত হয়, ইহা প্রমাণ করিবার নিমিত্ত যে শঙ্করাচার্য্য উক্ত 
গ্লোক উদ্ধৃত করিয়াছেন, তাহা উক্ত শ্লোকের দ্বারা কোন প্রকারে প্রমাণিত 
হয় না। প্র শ্লোক শঙ্করাচাৰ্য্যকৃত গীতীভান্যেরই অভিপ্রাযব্যঞ্জক বলিয়া 
স্বীকার করিলেও, ইহা দ্বারা এইমাত্রই প্রমাণিত হয় যে, ব্ৰহ্ধের স্বরূপাবস্থায় 
কোন ক্রিয়া নাই; কিন্তু মায়াশক্তিও তঁ৷হারই শক্তি হওয়াতে এবং মায়৷- 
শক্তির ক্রিয়া ও ব্যাখ্যানুসারেও কখন বিলুপ্ত না হওয়াতে, ব্ৰহ্ের কর্তৃত্ব 
বিলুপ্ত হর না এবং তাহা নিত্য। বিদেহমুক্ত পুরুষদিগের অবস্থা ৪র্থ অধ্যা- 
য়ের চতুর্থ পাদে বিশেধরূপে ব্যাখ্যাত হইবে। আুতরাং একান্তাদ্বৈতবাদ 
অপসিদ্ধান্ত বলিয়াই গণ্য করিতে হইবে । 

অধিকন্ত এই পাদে কাধ্যকারণের অভেদত্ব বেদব্যাস স্পষ্টরূপে স্থাপন 
করিয়াছেন। কারণবস্ত ব্রহ্ম যে নং, তত্সম্বন্ধে বিরোধ নাই; অতএব কাৰ্য্য- 
বস্তুও সং, ইহা কিরূপে অস্বীকার করা যাইতে পারে? জীবের সহিতও 
ব্ৰহ্মের ভেদীভেদদন্বন্ধ থাকা এই পাদে পরবর্তী সুত্রসকলে সুস্পষ্টর্ূপে বেদ- 
ব্যাসকর্তৃক উপদিষ্ট হইয়াছে ; সেই সকল স্থত্রেরও ব্যাখ্যান্তর নাই, তাহা 
পরে প্রদণিত হইবে। অতএব শ্রুতির উপদেশ ও-বেদব্যাসের সিন্ধান্ত যে 


২অঃ ১প| ১৫-১৬দু] বেদান্ত-দৰ্শন। ২৫৭ 


শঙ্করাচার্য্যের উপদিষ্ট একান্তাদ্বৈতবাদের অনুকুল নহে, তৎসন্বন্ধে কোন 
প্রকার সন্দেহ নাই । 

অতঃপর পরিণামবাদসন্বন্ধে শঙ্করাচার্য্য যে আপত্তি করিয়াছেন, তাঁহার, 
পৃথক্রপে বিচার নিশ্রয়োজন ; সুতরাং তংসম্বন্ধে আর বিশেষ কিছু বলা 
হইল ন|। প“্স্বরূপে’ অবিকৃত থাকিয়াও জগৎ প্রকাশিত করেন, ইহাই 
তাহার সর্ববশক্তিমত্তা- ঈশ্বরত্ব । 

হর অঃ ১ম পাদ ১৫শ স্থত্র। ভাবে চোপলবেঃ ॥ 

ভাষ্য ।- কার্য্যহ্য কারণাদনন্যত্বং কুতোঁহবগম্যতে ? তত্রাহ, 
কারণসন্তাবে সতি, কাৰ্য্যস্য উপলব্ধেঃ ; সম্ম.লাঃ সৌম্যেমাঃ প্রজাঃ” 
ইত্যাদিশ্ৰুতেঃ। 

অন্তাৰ্থঃ |-- কারণ হইতে কাৰ্য্যে অভিন্নত্ব কিরূপে অবগত হওয়া যায় ? 
ততত্তরে স্থত্রকার বলিতেছেন যে, কারণের সন্তাব থাকিলেই কার্য্যের জ্ঞান 
হয়, না থাকিলে হয় না; ইহা দ্বারাও কারণ হইতে কার্যের অভিন্নত্ব জানা 
যাঁয়। “হে সৌম্য! এই সকল সং-মূলক” (ছান্দোগ্য ) ইত্যাদি শ্রুতিবাক্য 
তাহা প্রদর্শন করিয়াছেন ৷ 

২য় অঃ ১ম পাদ ১৬শ সুত্র । সন্তাচ্চ|বরস্থা ॥ 

অেবরম্ত অবরকালীনন্ত পরভবিকম্ . কার্্যস্ত জগতঃ কারণে ব্রহ্মণি সন্তাৎ 
ব্ৰহ্মাত্মন! অবস্থানাৎ তদনন্তত্বম্‌ ) 

ভাষ্য ।--“ব্ৰহ্ম বা ইদমগ্রআসীদি”-তি সামানাধিকরণ্যনিদেশে- 
নাবরকালীনম্ত কাঁধ্যস্ত কারণে সন্তাত্তদনন্যত্বম্‌। 

ব্যাখ্যা £--“ব্ৰহ্ম বা ইদমগ্রী আসীৎ” ইত্যাদিশ্রুতি স্পষ্টর্ূপে বলিয়াছেন 
যে, উৎপত্তির পূর্বে কাধ্যরূপজগৎ কারণরূপত্রক্গে অভিন্নভাবে স্থিত ছিল; 


স্ৃতরাৎ কাৰ্য্যের সহিত কারণের অভিন্নত্ব এতন্্বারাও প্রতিপন্ন হয় । 
১৭ 


২৫৮ বেদান্ত-দর্শন। [২অঃ ১পা ১৭সু 


এই স্থত্রের শাঙ্করভাষ্যও ঠিক এই মৰ্ম্বেন। তবে জগতের অলীকত্ব 
কিরূপে সিদ্ধান্ত হইতে পারে ? 

২য় অঃ ১ম পাদ ১৭শ স্থত্র। অসদ্যপদেশান্নেতি চেন্ন, ধৰ্ম্মান্তরেণ 
বাকাশেষাৎ যুক্তেঃ শন্দান্তরাচ্চ ॥ 


ভাষ্য ।__-“অসদেব্দমগ্র আসীৎ” ইতিবাক্যে কাৰ্য্যস্য অসম্তং ব্যপ- 
দেশা ন স্থফ্টেঃ প্রাক্‌ সব্বম্‌ ইতি চেৎ ; তন্ন ; ধৰ্ম্মান্তরেণ (সুক্ষাত্বেন) 
তাদুক্‌ ব্যপদেশাৎ। কুতৌহবগম্যতে ? তৎ সদাসীৎ ৷” ইতি 
বাকাশেষাঙ। যঞ্ভসদেব কার্য্যযু্পঞ্ভতে তহি বহের্যবাদ্যক্কুরোৎপত্তিঃ 
কুতো নাস্তীতি যুক্তে; “সদেব সৌম্যেদমগ্র আসীৎ” ইতি শব্দান্ত- 
রাঁচ্চ। 
অন্তার্থ £--“অসদেবেদমগ্ৰ আসীৎ” ( ছা ৩ অঃ ১৯থ ) এই শ্রুতিবাক্যে 
উৎপত্তির পূৰ্ব্বে জগৎ “অসৎ” ছিল বলিয়া যে উক্তি আছে, তদ্বার স্থষ্টির 
পুর্ব্বে জগতের অস্তিত্ব ন। থাকা প্রমাণ হয়; যদি এইরূপ আপত্তি হয়, তাহ! 
সংসিদ্ধান্ত নহে; কারণ, জগৎ তখন নামরূপে প্রকাশিত ন! থাকিয়া সুক্ষ 
অপ্রকাশ ধৰ্ম্মবিশিষ্ট অবস্থার ছিল, ইহাই ওঁ শ্রুতিবাক্যের তাৎপর্য্য। ইহাই 
বে শ্রুতির তাৎপর্য, তাহা ও বাক্যের শেষভাগ (“তত সদাসীৎ” 
ছাঃ ৩অঃ ১৯থ ) দৃষ্টে স্পষ্ট উপপন্ন হয়। যদি পূৰ্ব্বে অসৎ থাকিয়াই 
কার্য্যের উৎপত্তি হয়, তবে বহ্নি হইতে যবাদির অস্কুরোৎপন্তি কেন হয় না? 
ইত্যাদিযুক্তি দৃষ্টেও ত'হাই সিদ্ধান্ত হয়। এবং “সদেব সৌম্োদমগ্র আসীং” 
এই ছান্দোগ্যোক্ত বাক্যান্তর দ্বারাও ইহাই প্রতিপন্ন হয়। 
শাঙ্করভান্যেও এই স্থত্রের ব্যাখ্যা এই প্রকারেই করা হইয়াছে যথা £ 
খ্ননু কচিদসত্বমপি প্ৰাগুৎপত্তেঃ কাধ্যস্ত ব্যপদিশতি শ্ৰুতিঃ “অসদে- 
বেদমগ্র আসীৎ” ইতি.. তম্মাদসদ্যপদেশান্ন প্রাপ্ুৎপত্তেঃ কার্য্যপ্ত সত্বমিতি 


২অঃ ১পা ১৮সু]  বেদান্ত-দৰ্শন । ২৫৯ 


'চেঙ, নেতি জমঃ। কিং তহি। ব্যাক্কতনামরূপত্বাদবন্মীদব্যাকৃতনামরূপত্বং 
খৰ্ম্মান্তরম্‌। তেন ধৰ্ম্মান্তরেণ।য়মসদ্ব্যপদেশঃ ; প্রাপ্ততৎপতেঃ সত এব 
কাধ্যস্ত কারণরূপেণানন্তন্ত । কথমেতদবগম্যতে ? বাক্যশেষাঁৎ...“তৎ 
সদাসীৎ” ইতি। 

অন্তার্থঃ_-পরন্ত শ্ৰুতি কোন কোন স্থলে এইরূপও বলিয়াছেন যে, 
উৎপত্তির পুর্বে কাধ্যভূত জগৎ “অসত” ছিল ; যথা “অসদেবেদমগ্র আসীৎ” 
ইত্যাদদি। অতএব “অসৎ” বলাতে উৎপত্তির পূৰ্ব্বে কাৰ্য্যভূত জগৎ 
একান্তই ছিল না, এইরূপ প্রতিপন্ন হয়। যদি এইরূপ বল, তবে আমর! 
বলি,--ন|, ইহ! সত্য নহে। নামরূপবিশিষ্ট হইয়। প্রকাশিত হওয়া এবং 
নামরূপে প্রকাশিত ন! হওয়া, এই দুইটি পৃথক পৃথক ধৰ্ম্মঃ নামরূপে 
প্রকাশিত হইবার পূৰ্ব্বে ধৰ্ম্মান্তরে বর্তমান ছিল, এইমাত্র উক্ত “অসৎ” 
শব্দের অর্থ; শ্রুতি উক্ত স্থলে উৎপত্তির পূৰ্ব্বে সংকার্যেরই রা হইতে 
অভিন্ন কার্ণন্ূপে অবস্থিতির উপদেশ করিরছেন। “তত সনাপীৎ” এই 
বাক্যশেৰ দ্বারা তাহা অবগত হওয়া যায়। ইত্যাদি । 

এইস্থলে “কা ধ্যকে” (জগতকে ) সৎ বলিয়া স্ুত্রকারের অভিপ্রায় মতে 
শঙ্করাচার্য্যও ব্যাখ্যা করিতে বাধ্য হইলেন। এইরূপ প্রায় সর্বত্রই দৃষ্ট 
হইবে। 

২য় অঃ ১ম পাদ ১৮শ হুত্ৰ পটবচ্চ ॥ 

ভাষ্য ।--যথ| চ পূৰ্ববং সংবেপ্তিতঃ পশ্চাৎ প্রপারিতঃ পট- 
স্তদ্বদ্বিশ্বম্‌। 

ব্যাখ্যা £_সংবেষ্টিত বস্ত্ৰ (ভ'জকর|, ঢাকা বস্তু ) যেমন প্রনারিত হয়, 

তদ্ধৎ বিশ্বও অপ্রকাশ অবস্থ৷ হইতে প্রকাশিত হয়। 
শাঙ্করভান্তেও সুত্রার্থ এইরূপেই ব্যাখ্যা করা হইয়াছে ; যথা £ পর 


২৬০ বেদান্ত-দৰ্শন। [২অঃ ১প৷ ১৯-২০সু 


বেষ্টিতপট-প্রদারিতপটন্তায়েনৈবানন্তৎ কারণাৎ কাৰ্ষ্যমিত্যৰ্থঃ 1? সংবেষ্টিত 
পট ও প্রসারিত পট যেমন অভিন্ন, তদ্ৰপ কাৰ্ধ্যভূত জগৎ তৎকারণ ব্ৰহ্ম 
হইতে.অভিন্ন। 

২য় অঃ ১ম পাদ ১৯শ সুত্র । যথা চ প্রাণাদিও ॥ 

ভাষ্য যথা চ প্রাণাপানাদিবাযুঃ প্রাণায়ামাদিন! নিরুদ্ধঃ 
স্বরূপেণ।বতিষ্ঠতে, বিগতনিরোধশ্চাঞ্জসা|  তত্তব্রপেণীবগুহাতে 
তথেদমপি । 

ব্যাখ্য৷ £--প্ৰাণায়াম দ্বারা যেমন প্রাণাপানাদি বাযুসকল নিরুদ্ধ হইয়৷ 
মুখ্যপ্রাণে লীন থাকে, পরে নিরোধ ভঙ্গ হইলে, পুনরায় প্রকাশিত হয়, তদ্বৎ 
বিশ্বও পরমাত্মায় লীন থাকিয়া পরে প্রকাশিত হয় । 

শাঙ্করভাষ্যেও এই সূত্রের অর্থ অবিকল এইরূপে ব্যাখ্যা কর! হইয়াছে । 
এবং ব্যাখ্যান্তে সিদ্ধান্ত এইরূপ করা হইয়াছে যে $= 

“ভাতশ্চ কৃতনন্ত জগতো ব্ৰহ্মকাৰ্য্যত্বাৎ তদনন্তত্বাচ্চ সিদ্ধৈষ। শ্রোতী 
প্রতিজ্ঞা “ষেনাশ্রুতৎ শ্ৰুতং ভবত্যইমতৎ মতমবিজ্ঞাতং বিজ্ঞাতমিতি ৷” 

অস্তার্থ £-_-জগত ব্রঙ্গের কাৰ্য্য এবং ব্ৰহ্ম হইতে অভিন্ন হওয়ায়, শ্রুতির 
প্রতিজ্ঞাও স্থিরীকৃত থাকে । যথা, শ্রুতি বলিয়াছেন “যাহার শ্রবণে সকল 
শ্রুত হয়, যাহার চিন্তনে সকলের চিন্তা হয়, হাঁহার বিজ্ঞান হইলে সকল 
বিজ্ঞাত হয় 1” 

ইতি কার্ধ/ভূতন্ত জগতঃ কারণ-ভূত-ব্ৰহ্মণোহনন্তত্বনিরূপণ।বিক্রণম্‌ । 


শে 


— 0 টি 


২য় অঃ ১ম পাদ, ২০শ সুত্র। ইতরব্যপদেশাদ্ধিতাকরণাঁদিদৌষ- 
প্রসক্তিঃ ॥ 


(ইতরস্ত জীবস্ত ব্যপদেশাৎ ব্রহ্মস্বকথনাৎ, হিত-অকরণ-আদি-দোঁষ- 


২অঃ ১পা ২১সু ]  বেদান্ত-দশন। ২৬১ 


প্রসক্তিঃ ৷ হিতাকরণম্‌ অনিষ্টকরণং, স্বকীয়-অনিষ্টকরণংৎ ; তদা ব্ৰহ্মণোহহিত- 
করণাদি-দোঁষপ্রসক্তির্ভবেৎ ইতি আক্ষেপঃ )। 

ভাষ্য ।__-আক্ষেপঃ ব্রহ্মকীরণবাদে “অয়মাত্মা ব্রন্মে*-তি জীবস্ত 
ব্ৰহ্মৰ্বনিক্ল্গণাৎ সর্ববরেশালয়জগজ্জননেনাআঝনো হিতাঁকরণাদিদোষ- 
প্ৰসক্তিঃ ॥ 

ব্যাখ্যা £--জগৎসম্বন্ধে আপত্তি খণ্ডিত হইল, এইক্ষণে জীবের ব্ৰহ্মত্ব 
বিষয়ে অপর আপত্তি কথিত হইতেছে ; যথা £- 

“এই আত্ম! ব্ৰহ্ম” ইত্যাদি বাক্যে জীবেরও ব্ৰহ্মত্ব উপদিষ্ট হইয়াছে ; 
কিন্তু জীবকে ব্রহ্ম বলিয়! নির্দেশ করিলে, ব্রহ্ম নিজে নিজের অহিতাঁচরণ 
করেন, এই দোষ হর; কারণ, জন্ম মৃত্যু প্রভৃতি ক্লেশ ব্ৰহ্ম নিজে নিজের 
সম্বন্ধে স্ুষ্টি করেন, ইহা কি সম্ভব ? তাহ হইলে তাঁহাকে জ্ঞানী বল৷ যায় 
কিরূপে ?। 

উত্তর £-- 

২য় অঃ ১ম পাদ ২১শস্ুত্র' অধিকং তু ভেদনির্দেশাৎ ॥ 

( তুশব্দঃ পুর্ববপক্ষনিরাসার্থ। ভেদনির্দেশাৎ জীবাদ্তিন্নতয়াপি ব্ৰহ্মণে| 
নির্দেশাৎ জীবাদধিকৎ ব্ৰহ্ম ) ৷ ১ 

ভাষ্য ৷---তৎপৰিহারঃ। স্থখদুঃখভোক্তঃ শারীরাদধিকমুৎ কৃষ্টং 
ব্ৰদাজগংকৰ্ভৃ ক্ৰম?” “আত্মানমন্তরে! যময়তি” ইতি ভেদব্যপদেশান্ন 
তয়োরত্যন্তাভেদোহস্তি যতো হিতাকরণাদিদোষ-প্রসক্তিঃ স্তাৎ ॥ 

ব্যাখ্যা ১--উত্তরৱ-_শ্ৰুতি যেমন জীবের ব্ৰহ্ম হইতে অভেদ নির্দেশ 
করিয়াছেন, ব্ৰহ্মের আবার সুখদুঃখাদির ভোক্ত। জীব হইতে ভেদও 
নির্দেশ করিয়াছেন । যথা “আজ্মানমন্তরো যময়তি” ইত্যাদি বাক্যে শ্রুতি 
নিয়ম্য জীব ও নিয়ন্তা ব্রন্মের ভেদ থাকাও প্রদর্শন করিয়া, ইহাদিগের 


২৬২ বেদান্ত-দর্শন। [২অঃ ১পা ২২সু 


অত্যন্ত অভেদ নিবারিত করিয়াছেন। অতএব ব্ৰহ্ম জীব হইতে অধিক 
অর্থাৎ শ্ৰেষ্ঠ । সুতরাৎ জগৎকাঁরণ ব্ৰহ্মের জন্মমরণাদি ক্লেশ নাই ; এবং 
ব্ৰহ্ষে “হিতাকরণ”-রূপ দোষ-হয় ন| ৷ 

এইস্থলে ব্ৰহ্ম ও জীবের ভেদসম্বন্ধ সপষ্টর্নপে উক্ত হইল। শঙ্করাচাৰ্য্যও 
এই স্ত্রব্যাখ্যানে ভেদসম্বন্ধ স্থাপন করাই যে স্ুত্রকারের অভিপ্ৰায়, তাহা 
স্বীকার করিয়াছেন। যথা, আচার্য্য শঙ্কর বলিয়াছেন £--“ভেদনিৰ্দেশাত, 
আত্মা বা অরে দ্রষ্টব্যঃ...ইত্যেবঞ্জাতীয়কঃ কর্তৃকর্মাদিভেদনির্দেশৌ জীবা- 
দধিকং ব্ৰহ্ম দর্শয়তি ৷” ইত্যাদি । 

অস্তাৰ্থঃ- শ্ৰুতি জীব হইতে ব্রন্মের ভেদ, নির্দেশ করিয়াছেন, “আত্মা 
বা অরে ব্রষ্টব্য” (বুহদাঁরণ্যক ) ইত্যাদিবাক্যে বহ্মকে জীবকর্তৃক দ্ৰষ্টব্য, 
মন্তব্য প্রভৃতি রূপে ব্যাখ্য! করিয়া, শ্রুতি ব্র্গকে জীব হইতে শ্ৰেষ্ঠ বলিয়া 
প্রদর্শন করিয়াছেন। অতএব উক্ত আপত্তি সঙ্গত নহে। 

২য় অঃ ১ম পাদ২২শস্ুত্র। অশ্মাদিবচ্চ, তদনুপপত্তিঃ ॥ 

( তদনুপপত্তিঃ লন পরোক্তহিতাকরণাদিদোষপ্রসক্তেরুপপত্তিঃ ) 

ভাষ্য ।--ভূৰিকারবজবৈদূৰ্য্যাদিবদ্ব ক্মাভিন্নোহপি ক্ষেত্ৰজ্ঞঃ স্বস্থ- 
রূপতো ভিন্নএবাতঃ পরোক্তস্তানুপপত্তিঃ । 

ব্যাখা £_-বজ বৈদূৰ্য্যাদি যেমন পৃথিবীরই বিকার, বস্তুতঃ পৃথিবী হইতে 
অভিন্ন ; পরন্থ স্বীয় বিকৃতরূপে পৃথিবী হইতে ভিন্ন, তদ্রুপ জীবও বস্তুতঃ 
ব্ৰহ্ম হইতে অভিন্ন হইলেও স্বীয় নামাদিবিশিষ্টরূপে ব্রহ্ম হইতে ভিন্ন? 
অতএব “হিতাকরণ” প্রভৃতিবিষয়ক আপত্তি সঙ্গত নহে। 

শাঙ্করভায্যেও সুত্ৰব্যাখ্যা এইরূপই । 

ইতি জীবন্ত ভেদাভেদসন্বন্ধ-নিবূপণেন ব্রহ্ষণো-হিতাকরণাঁদিদোৌষ- 
_ পরিহারাধিকরণম্‌। 


—— ০ — 


২মঃ ১পা ২৩-২৪সু] বেদান্ত-দর্শন | ২৬৩ 


২য় অঃ ১ম পাদ ২৩শ স্থত্র। উপসংহারদর্শনান্েতি চেন্ন ক্ষীরবদ্ধি ৷ 

ভাষ্য ।--( উপসংহারদৰ্শনাৎ কাঁধ্যনিষ্পাদকসামগ্রাসংগ্রহদর্শনাৎ ) 
কুম্তকারাদীনাম্‌ অনেকোপকরণোপসংহারদর্শনাৎ বাহোপকরণরহিতং 
ব্ৰহ্ম জগৎকারণম, ইতি চেন্ন ; হি যত; ক্ষীরবৎ কার্য্যাকা রেণ ব্ৰহ্ম 
পরিণমতে ঘরানার 1 ॥ 

অস্তাৰ্থ £_কুস্তকারাদিস্থলে দৃষ্ট হয় যে বাহ উপকরণের সাহায্য ভিন্ন 
ঘটাদি নিৰ্ম্মিত হয় না, তদ্বৃষ্টে উপকরণরহিত ব্ৰহ্মের জগৎকারণতা নাই 
বল৷ যাইতে পারে না) কারণ উপকরণের প্রয়োজন সকলস্থলে দৃষ্ট হয় না । 
দুগ্ধ স্বতঃই দধিরূপে পরিণত হর । তদ্ৰূপ ব্রহ্মও স্বকীয় অসাধারণ শক্তিদ্বার| 
কার্ধযাকারে পরিণত হয়েন। শাঙ্করভাগ্যেও স্থত্ৰাৰ্থ ঠিক এইরূপই করা 
হইয়াছে । অধিকন্ত শাঙ্করভাষ্যে ব্রহ্মের এই শক্তিমত্তাবিষয়ে নিম্নলিখিত 
শ্রুতিগ্রমাণ উদ্ধৃত করা হইয়াছে ; যথা ঃ-- 

“ন তন্তু কাৰ্য্যং করণঞ্চ বিদ্যতে, 
“ন তত্সমশ্চাভ্যধিকশ্চ দুহ্যতে । 
“পরাহস্ত শক্তিব্বিবিধৈব শ্ৰয়তে 
“স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ।” ( শ্বেতাশ্বতর ৬খ ) 

২য় অঃ ১ম পাদ ২৪শস্ত্র। দেবাদিবদপি লোকে ॥ 

ভাষ্য ।--যথ| দেবাদয়ঃ সঙ্কল্পমাত্ৰেণ স্বাপেক্ষিতং স্থজন্তি, তথা 
ভগবানপি। 

ব্যাখা £--দেবত| ও সিদ্ধপুরুষগণ স্বীগ সঙ্কল্পমাত্র দ্বারা বিশেষ বিশেষ 
বস্তু সৃষ্টি করিতে পারেন, ইহা লোকপ্রসিদ্ধ ; তদ্বং ঈশ্বরও সঙ্কল্পমাত্ৰই জগৎ 
সৃষ্টি করেন। 

ইতি উপসংহারাভাবেহপি ব্রহ্মণঃ হৃষ্টিসামর্থ্য-নিরূপণাধিকরণম্‌ । 


— ০ টা 


২৬৪ বেদান্ত-দর্শন। [২অঃ ১প৷ ২৫-২৬সু 


২য় অঃ ১ম পাদ ২৫শ সুত্র ৷ কৃংস্নপ্ৰসক্তিনিরবয়বত্বশব্দকোগো বা ॥ 

€( কোঁপঃ ব্যাকোপঃ--বিরোধঃ ) 

ভাষ্য ।-_আক্ষিপতি; ব্রঙ্গণো জগৎপ্ৰকৃতিত্বে তন্নিরবয়বন্থা- 
জীকারে কৃৎস্সপ্রসক্তিঃ স্বাবয়বত্বে নিরবয়বত্লাদি-শাস্ত্ৰং বিরুধ্যতে । 


ব্যাখ/| £--পুনরায় আপত্তি বর্ণিত হইতেছে ঃ--ব্ৰহ্ম যখন নিরবয়ব 
বলিয়া স্বীকার্ধ্য, সুতরাং তাঁহার যে কোন ভাগ হইতে পারে না-_ইহাও 
অবশ্য স্বীকার্য্য ; তখন ব্রহ্ধকে জগতের উপাদানকারণ বপিলে, তিনি 
সর্ব্বাংশেই জগংরূপে পরিণত হবেন ইহা স্বীকার করতে হর। (তাহার 
কোন অংশ পরিণাম প্রাপ্ত না হইয়া জগতের অতীতরূপে থাকে, ইহা 
বলিতে পারা যার না); স্থৃতরাৎ জগত ভিন্ন ব্ৰহ্ম বলিয়া আর কিছু থাকে 
ন|। এই দোষ পরিহার করিবার জন্য যদি তাহাকে সাবয়ৰ বল! যায় এবং 
তিনি একাংশে জগত্রূপে পরিণত হইয়া অপরাংশে তদতীত থাকেন, 
এইরূপ বলিয়া সামনঞ্জস্ত স্থাপন করিতে চেষ্টা করা যায়, তবে তাহার 
নির্বয়বত্ববিষরক শ্রুতিবাক্যসকলের সহিত বিরোধ হয়। অতএব ব্ৰহ্মকে 
জগতের উপাদানকাঁরণ বলা কখনই সঙ্গত হইতে পারে না। 

এই আপত্তির উত্তর নিয়ে প্রদত্ত হইতেছে। 

২য় অঃ ১ম পাদ ২৬শ সুত্র ।  শুুতেস্তু শব্দমূলত্বাৎ । 


ভাষ্য ।---তুশব্দঃ পূর্ববপক্ষনিষেধার্থ; নহি।  কৃৎস্নপ্ৰসক্তি- 
ৰ্নিরবয়বশব্দকোপশ্চ ; কুতঃ ? “শ্ৰুতেঃ,” জগদভিন্ননিমিত্তোপাদানত্ব- 
জগদ্বিলক্ষণৰবপরিণতশক্তিমন্তবিষয়কশ্ৰুতিকদন্বাদিত্যৰ্থঃ | তথাচ শ্ৰুতয়ঃ 
“সোহকাময়ত বহু স্যাং” “স্বয়মাত্মানমকুরুত”, “তৎস্হষ্ট! তদ্বেবানু- 
ৰা » ণযথোর্ণনাভিঃ স্থজতে তথা পুৰুষান্তবতি বিশ্বম্” ইত্যাপ্ধাঃ । 


২অঃ ১পী ২৭সু ]  বেদান্ত-দৰ্শন। ২৬৫ 


শব্দমূলত্বাং অন্যং নিৰ্ম্মলম্‌। “এতদাত্মামিদং সৰ্ব্বং, “সৰ্ব্বং খন্রিদং 
ব্রহ্ম” ইত্যাদিশ্রতব্যাকৌপশ্চ ভবেদিত্য্থঃ। 

ব্যাখ্যা £-পরন্থ এই আপত্তি সঙ্গত নহে; পূর্বে ক্ত বিরোধ স্বীকাধ্য 
নহে; কারণ, জগৎ ব্রহ্ম হইতে অভিন্ন এবং ব্ৰহ্মই জগতের নিমিত্ত ও উপাদান 
এই উভয় কারণ; তিনি জগৎ হইতে অতীত থাকিয়। জগদ্ৰপ পরিণাম প্রাপ্ত 
হইবার শক্তিবিশিষ্ট, এইরূপ মৰ্ম্মে বহুসংখ্যক শ্রুতি আছে। যথা ( তৈত্তিরীয় ) 
“তিনি বহু হইতে ইচ্ছা করিলেন”, “স্বয়ং আত্মণকে সৃষ্টি করিলেন,” “জগৎ 
স্ষ্টি করিয়া তাহাতে অন্ুপ্রবিষ্ট হইলেন,” “যেমন উর্ণনাভ জাল সৃষ্টি করে, 
তদ্ৰূপ পুরুষ হইতে বিশ্ব সৃষ্ট হয়”। ইত্যাদি । ( ছান্দোগ্য ) “এই বিশ্ব 
বন্ধাত্মক” “এতৎ সমস্তই ব্ৰহ্ম" ইত্যাদিশ্রুতিবাক্য দ্বারা ব্ৰহ্ম জগদতীত 
হইলেও তিনিই জগতের উপাদানকারণ বলিয়! স্থিরীরুত হইয়াছেন; সুতরাং 
শ্রুতিবাক্যের বিরুদ্ধে কেবল তর্কের উপর নির্ভর করিয়| তদ্দিরদ্ধ মত সকল 
গ্রহণ কর! যাইতে পারে ন| । 

শাঙ্করভান্ে স্ত্রার্থ এইরূপই করা হইয়াছে, যথা £-_ 

“ন তাবৎ কৃতনপ্রসক্তিরস্তি। কুতঃ ? শ্রতেঃ। বখৈব হি ব্ৰহ্মণে৷ 
জগছুৎপত্তিঃ শ্রয়তে, এবং বিকারব্যতিরেকেণাপি ব্রহ্গণোহবস্থানৎ শ্রীয়তে |” 
ইত্যাদি ৷ 

অন্তার্থঃ_ ব্ৰহ্ষের জগছুপাদনত্ব দ্বারা তাহার সর্বাঙ্গই জগদ্রপত্ব মাত্রে 
পরিণত হওয়া সিদ্ধান্ত হয় না; কারণ, শ্রুতি এক দিকে যেমন ব্ৰহ্ম হইতে 
জগতের উৎপত্তি বর্ণনা করিয়াছেন, তদ্ৰূপ অপরদিকে বিকারস্থানীর জগতের 
অতীত হইয়া বৰহ্মের অবস্থিতিও বর্ণনা করিয়াছেন। ইত্যাদি। 

২য় অঃ ১ম পাদ ২৭শ সুত্র । আত্মনি চৈবং বিচিত্রাশ্চ হি। 


ভাষ্য ।--আত্মনিচ জীবে প্রাপ্তৈশ্বধ্যে অপ্ৰাপ্তৈশ্বৰ্য্যে চ দেবাদি- 


২৬৬ বেদান্ত-দর্শন। [২অঃ ১পা ২৮২ঈদু 


শরীরক্ষেত্রজ্ঞে যদা নানাবিকৃতয়ঃ সঙ্গতাঃ সন্ধি, তদা সর্ববশক্তৌ 
সর্ব্বেশ্বরে জগংকারণে কাহনুপপত্তিঃ ॥ 

ব্যাখ্যা £- সিদ্ধ অথবা অসিদ্ধ জীবাত্মারও, ক্ষেত্ৰজ্ঞ পুরুষ এবং 
দেবাদিরও, যখন বিচিত্র স্থষ্টিরচনা দৃষ্ট হয়, তখন সর্ব্বেশ্বর সৰ্ব্বশক্তিমান্‌ 
‘জগত্কারণ পরমাত্মার এইরূপ শক্তি থাকা স্বীকারে কি আপত্তি হইতে 
পারে? (সাধারণ জীবও মনের দ্বারা, বহুবিধ স্থষ্টিরচনা করিয়া স্বয়ং 
তাহা হইতে অতীতরূপে থাকে; সিদ্ধিপ্রাপ্ত পুরুষগণের এবং হিরণ্যগর্ভাদির 
বিচিত্র স্থষ্টিশক্তি থাকা৷ শাস্ত্ৰে ও লোকে প্রসিদ্ধ আছে। তাঁহাদের যখন 
এইরূপ শক্তি আছে, তখন বিশ্বস্ৰষ্টা ঈশ্বরের এইরূপ শক্তি আছে ইহা 
স্বীকারে কি দোষ হইতে পরে ?) 

২য় অঃ ১ম পাদ ২৮শ স্থত্র। স্বপক্ষে দৌষাচ্চ। 

ভাষ্য ।-_অন্মৎপক্ষস্তিষ্ঠতু, স্বপক্ষে পি ভবছুক্তদোষাপাতা- 
ন্ম.কীভাবো যুক্তঃ ॥ 

ব্যাখ্য| ৪ প্রতিপক্ষেও এতৎ সমস্ত দোষ আছে ; সুতরাং এই দোষ 
দেখাইয়া শ্রুতিসিদ্ধ সিদ্ধান্তের অপলাপ করা যাইতে পারে না । অতএব 
এতত্সম্বন্ধে মূক হওয়াই উচিত। ( বৈশেষিকদিগের নিরবয়ব পরমাণু 
অপর নিরবয়ব পরমাণুর সহিত যুক্ত হইতে হইলে সর্ববাংশেই যুক্ত হইবে; 
তাহ! হইলে, আর তদ্যোগে অবয়ব “প্রকাশ হইতে পারে না”। এইরূপ 
নিরবয়ব প্রধান হইতেও অবয়ব-প্রকাশ কোন প্রকারে সঙ্গত হইতে 
পারে না। এই সকল য'হ। জগতের উপাদান বলিয়া সাংখ্য ও বৈশেষি- 
কেরা কল্পনা করেন, তাহ। তাঁহাদের মতেই নিরবয়ব হওয়ায়, নিরবয়ব 
উপাদানের দ্বারা সাবয়ববস্তু সৃষ্ট হইতে পারে ন| ৷ অতএব আপত্তিকারীর 
তর্কেতে তাহাদের নিজম তও অন্বস্থাপিত হয় । 

২য় অঃ ১ম পাদ ২৯শ স্ত্র। সর্বেবাপেতা চ সা তদ্দর্শনাৎ। 


২অঃ ১প| ৩০-৩১সু ] বেদান্ত-দৰ্শন । ২৬৭ 


ভাষ্য ।-_“পরাহস্ত শক্তিৰ্বিবিধৈব শ্ৰয়তে স্বাভাবিকী জ্ঞান- 
বলক্ৰিয়| চে”-ত্যাদিশ্ৰুতেঃ সা দেবতা সর্ববশক্ত্যুপেতা সৰ্ব্বং কর্ভঁং 
সমৰ্থ| ভবতি ॥ 

ব্যাখ্যা দেই পরদেবত৷ সৰ্ব্বশক্তিসম্পন্ন; সুতরাং সমস্তই করিতে 
পারেন। শ্রুতি “পরাস্ত শক্তিরিববিধৈব শ্রয়তে স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়। 
চ” ( শ্বেতাশ্বতর ) ইত্যাদি বাক্যে ব্রহ্মের সৰ্ব্বশক্তিমত্ত৷ স্পষ্টই উপদেশ 
করিয়াছেন। 

২য় অঃ ১ম পদ ৩০শ স্থত্র । বিকরণত্বান্নেতি চেত্তদুক্তম্‌। 

ভাষ্য ।--( বিকরণত্বাৎ নিরিন্দ্রিয়ত্বাৎ ) “ন তস্য কাৰ্য্যং করণং 
চ বিদ্যতে” ইতি করণনিষেধাৎ সৰ্ব্বশক্ত)পেতস্তাপি জগংকর্তৃত্বং 

সংগচ্ছতে, ইতি চেৎ অত্র বক্তব্যমুত্তরং যৎ তৎ পূৰ্বৰত্ৰোক্তমেব। 

অষ্তাৰ্থঃ--শ্ৰুতি বলিয়াছেন, ব্ৰহ্মের কোন . করণ (ইন্দ্রিয়) নাই । 
(শ্বেতাশ্বতর ); সুতরাং তিনি করণশৃন্ত হওয়ায় সর্বশক্তিমান হইলেও 
তাহার জগংকর্তৃত্ব সম্ভবে না; এইরূপ আপত্তি হইলে, পূৰ্ব্বে যে সকল 
উত্তর দেওয়া হইয়াছে, তংসমস্তই এই আপত্তির উত্তর বলিয়! জানিবে ৷ 
( এতৎ সমস্ত দোষ সাংখ্য ও বৈশেষিক মতেও আছে ইত্যাদি )। 

ইতি কৃতসপ্রসক্তি-পরিহারা ধিকরণস্‌। 

২য় অঃ ১ম পাদ ৩১শ সুত্ৰ । ন, প্ৰয়োজনবন্ত্ৰাৎ ॥ 

ভাষ্য ৷--ননু নিত্যাবাপ্তসমস্তকীমঃ পরঃ কর্তা ন, কুতঃ 2 কর্তঃ 
প্রবৃত্েঃ প্রয়োজনবন্ধাদিতি । 

ব্যাখ্যা £--যদি ঈশ্বরকে জগতকর্তী বলা যায়, তবে তিনি ঈশ্বর হইতে 
পারেন না; জগৎকর্তা হইলে তিনি জীববত প্রয়োজন বিশিষ্ট হইয়| পড়িলেন ; 


২৬৮ বেদান্ত-দর্শন। [২অঃ ১প| ৩২-৩৩সু 


কারণ, প্রয়ে'জনভিন্ন কেহ কখন কোন কাৰ্য্য করেন।। “নিত্য বাণ্ত- 
সমস্তকামঃ” ( নিত্যই পরিপুর্ণকাম-_সর্ববিধ কামনারহিত ) বলিয়! যে শ্রুতি 
তীহাকে বর্ণনা করিয়াছেন, তাহ! মিথ্যা হইয়া পড়িল । 

২য় অঃ ৯ম পাদ ৩২শ ুত্র। লোকবত্ত, লীলাকৈবল্যম্‌॥ 

( লীল[কৈবল্যম্-লীলা মাত্রং, লোকবৎ )। 

ভাষ্য ।-_তত্রোচ্যতে,  প্রস্ভৈতদ্রচনাদিলো কপ্রসিদ্ধনৃপত্যাদি- 
ক্রীড়ামাত্রমিব যুজ্যতে || 

ব্যাখ্যা $--উক্ত আপত্তির উত্তর £__ঈশ্বরের কোন প্রয়োজন পূরণের 
নিমিত্ত স্থষ্টি রচিত নহে; সৃষ্টি তাহার ক্রীড়ামাত্র। উশ্বর্যশালী লোককেও 
বিন! প্রয়োজনে ক্রীড়াচ্ছলে কাৰ্য্য করিতে দেখা যায়, তদ্বৎ সৃ্টিও ত্রদ্দের 
লীলামাত্র । 

হয় অঃ ১ম পাদ ৩5শ সুত্র। বৈষমানৈদ্বণ্যে ন সাপেক্ষত্বাৎ তথাহি 
দর্শয়তি ॥ 

ভাষ্য ।-_বিষমস্থগ্রিসংহারাদিনিমিত্তবৈষম্যনৈর্্ণ্যে = জীবকৰ্ম্ম- 
সাপেক্ষত্বাৎ পর্জন্যস্যেব জগজ্ডন্মাদিকর্ুন স্যাতাং, তথৈব দর্শয়তি 
“পুণ্যোবৈ পুণ্যেন কৰ্ম্মণা পাপঃ পাপেনে”-তি শ্ৰুতিঃ। 

ব্যাখ্যা £_-ধনী, দরিদ্র, উত্তম), অধম ভেদে স্থষ্টি ও সংহারাদি দ্বারা 
ব্রন্মের বৈষম্য ( পক্ষপাতিত্ব ) ও নৈর্ঘণ্য (নিৰ্দ্ধরত| ) প্রকাশিত হয় না) 
কারণ লোকের সুখছুঃখাদি বিভিন্ন ফলভোগ তাহাদের ধৰ্ম্মাধৰ্ম্মন্ূপ কৰ্ম্ম- 
সাপেক্ষ; পর্জান্তের বিষমাঙ্কুরেৎপাদিন যেমন বীজের বিভিন্নত্বসাপেক্ষ, 
এইস্থলেও তদ্রপ। শ্ৰুতিও, এইরূপই বলিয়াছেন। (শ্রুতি যথা £-- 
“পুণ্যোবৈ পুণ্যেন কৰ্ম্মণা ভবতি পাপঃ পাপেন কৰ্্মণ৷, সাধুকারী সাধুর্ভবতি 
পাপকারী পাপী ভবতি” (বু ৪ অঃ ৪ ব্ৰাঃ ) ইত্যাদি ৷ 


২অঃ ১প| ৩৪সু ] বেদান্ত-দশন। ২৬৯ 


২য় অঃ ১ম পাদ ৩৪শ সুত্র । ন কৰ্ম্মাবিভাগাদিতি চেন্নাহনাদি- 
ত্বাতুপপন্তযতে চাপ্যপলভ্যতে চ। 

কর্ম্মাবিভাগাৎ ন, ইতি চেং (স্থষ্টেঃ প্রাক “সদেব সৌমোদমগ্র আসী- 
দেকম্‌” ইত্যাদৌ অবিভাগশ্রবণাৎ কৰ্ম্মসাপেক্ষত্বং পরহা ন সংগচ্ছতে, ইতি 
চেং ) ন, কৰ্ম্মণ।ং পুৰ্ব্বহ্ুষ্টিস্থলীবৰৃতানামনাদিত্বতি চকারাৎ পূর্ববস্ষ্টিং বিন! 
অকস্মাছু ত্তরহুষ্টেরসুপপত্তেশ্চ। এবঞ্চ “স্ৰ্যযাচন্দ্ৰমসৌ ধাত৷ যথাপূৰ্ব্বমকল্পয়ত” 
ইত্যাদিনা স্থন্িপ্রবাহগ্ত অনাদিত্বমুপলভ্যতে ইত্যার্থঃ । 

ভাষ্য ।__ননু “সদেব সৌম্যেদমগ্রগাসীদেকমি”-তি স্ষ্টেঃ 
প্র গৰিভাগশ্ৰবণাৎকৰ্ম্মসাপেক্ষত্বং পরস্ত ন সঙ্গচ্ছতে, ইতি চেন্ন, 
কৰ্ম্মণাং পুর্ববস্থপিস্থজীবকৃতানামনাদিত্বাৎতদীনীমপি সন্বাৎপূৰ্ববসুফ্টেরপি, 
অকস্মাদুত্তরস্থয্্যনুপপত্তযোপপদ্ধতে চ । ‘সূৰ্য্যাচন্দ্ৰমসেৌ৷ ধাত| যথা- 
পুর্ববমকণ্লয়দি” ত্যাদাবুপলভ্যতে বাপি ॥ 

অস্তাৰ্থঃ-_জীবের ধৰ্ম্মাধৰ্ম্মন্মপ কৰ্ম্মাপেক্ষ। করিয়া 'খর ফল দান করেন, 
এই উক্তি সঙ্গত নহে; কারণ স্থষ্টির পূৰ্ব্বে জীব ও ব্ৰহ্মে কোন ভেদ ছিল 
না, ইহ| “সদেব সৌম্যেদমগ্র আসীৎ একম্” ইত্যাদি শ্রুতি স্পষ্টরূপে 
বলিয়াছেন; সুতরাং স্থষ্টির প্রাছুর্ভাবকালে তিনি বিভিন্ন জীবাকে বিভিন্ন 
প্রকার শক্তি দিয়! স্থষ্টি করাতে ধৰ্ম্মাধৰ্ম্মনপ কর্ম্মের বৈষম্য ঈশ্বরেরই 
পক্ষপাতিত্ব বলিতে হইবে । এইরূপ আপত্তি উত্থাপিত হইলে, তাহাও 
সঙ্গত নহে। কারণ, জীবের কৰ্ম্ম অনাদি; এই স্থষ্টির পূর্বের সষ্টিস্থ জীবের 
কৃত কম্মলকল এই সৃষ্টির পূর্ব্বেও বৰ্ত্তমান ছিল; বর্তমান স্থাষ্ট প্রকাশিত 
হইলে প্ৰ্ব্বহ্ষ্টিকৃত কৰ্ম্মাসুসারে পুনরায় ফলসকল প্রদত্ত হইতে থাকে 
(যেমন নিদ্রার পূর্বের সংস্কার নিদ্র' ভঙ্গের পরে উদয় হইয়া ফলদান করে, 
তদ্রপ)। যুক্তি দ্বারাও সংসারের অনাদিত্ব সিদ্ধ হয়; অকস্মাৎ হৃষ্টি 


২৭০ বেদান্ত-দৰ্শন। |[১অঃ ১পা ৩৫সূ 


প্রবর্তিত হইল, ইহা যুক্তিপিদ্ধও নহে। এবগ শ্রুতি স্মৃতি প্রভৃতি সৰ্ব্বশাস্ত্ৰে, 
প্রবাহের ন্যায় সংসারের অনাদিত্বের উল্লেখ আছে, যথ|--“হুৰ্য্য।চন্দ্ৰমসৌ 
ধাতা যথা পুর্ব্মকল্পয়ং” (পূর্বের যেরূপ ছিল, তদ্ৰপ বিধাতা চন্্রকূয্যদি 
স্ৃষ্টিরচনা করিলেন ) ইত্যাদি। 

২য়ঃ ১ম পাদ ৩৫শ হুত্র। সর্ববধন্মোপপত্তেশ্চ। 

ভাষ্য।--যে যে ধর্্মঃ কারণে প্রসিদ্ধান্তেষাং সৰ্ব্বেষাং কারণ- 
ধৰ্ম্ম|ণাং ব্রহ্মণ্যেবোপপন্তেশ্চাবিরোধসিদ্ধিঃ | 

ব্যাখা £_যে যে ধৰ্ম্ম জগত্কারণে প্রসিদ্ধ আছে, তৎসমস্তই ব্রন্ষে 
প্রতিপন্ন হয়, অপরে হয় না; অতএব ব্রঙ্গকর্তত্ববাঁদ সঙ্গত সিদ্ধান্ত । 


২৫ সংখ্যক হইতে ৩৪ সংখ্যক পর্যন্ত সুত্রসকলের ব্যাখ্য| করিয়। 
অবশেষে ৩৫ সংখ্যক সুত্রের ব্যাখ্যার অন্তে শ্রীসচ্ছন্করাচার্য্য বলিয়াছেন যে, 
শ্যন্মাদস্মিন্‌ ব্ৰহ্মণি কারণে পরিগৃহামানে, প্রদশিতেন প্রকারেণ সৰ্ব্বে 
কারণধৰ্ম্ম৷ উপপত্ান্তে, সৰ্ব্বজ্ঞং সৰ্ব্বশক্তিমহামায়ঞ্চ তদ্‌ ব্ৰহ্ম" ইত্যাদি । 
অর্থাৎ যেহেতু এই ব্ৰহ্মকে জগৎকারণ বলিয়| গ্রহণ করিলে প্রদর্শিত 
প্রকারে সর্বজ্ঞত্ব, সর্বশক্তিমত্্, মহামায়াসম্পন্নত্ব প্ৰভৃতি সমুদায় কারণ ধৰ্ম্ম 
তাহাতে থাকা উপপন্ন হয়, অতএব এই ব্ৰহ্মই জগত্কারণ। ইত্যাদি। 
অতএব রঙ্গের একান্ত নিগুণত্ববাদ আদরশীর নহে। 
ইতি স্থাষ্টবিষয়ে ব্রহ্গণঃ প্রয়োজনবন্ব-পরিহা রাধিকরণম্্‌। 


5০০ 


— 2 


ইতি বেদীন্তদর্শনে দ্বিতীয়াধ্যায়ে প্রথমপাদঃসমাপ্তঃ | 


6 0 2 শাহী 
০০% 


স্েদীাক্ত-দ্লন 1 


দ্বিতীয় অধ্যায়-_দ্বিতীয় পাদ। 

এই অধ্যায়ের প্রথম পাদে ব্ৰহ্মের জগতকারণত্ববাদসম্বন্ধে স্থৃতি ও 
যুক্তি বলে যে সকল আপত্তি হইতে পারে, তংসমস্ত খণ্ডন করিয়া, শ্ৰুতি- 
দিদ্ধ উক্ত মত স্থাপন করা হইয়াছে। তথি্যিয়ে শিষ্যের মতি দৃঢ় করিবার 
নিমিত্ত স্্টি-বিষয়ক অপর মত সকল এই পাদে খণ্ডিত হইবে । 

২য় অঃ ২য় পাদ ১ম সুত্র । রচনাহনুপপত্তেশ্চ নাহনুমানম্‌। 

ভাষ্য ।--প্রধানমনুমানগম্যং ন জগৎকারণম্‌ ; কুতঃ £ স্থজ্য- 
রচনানভিজ্ঞাত্ততে। বিবিধরচনানুপপন্তেশ্চ। 

ব্যাখ্যা £__কেবল অন্ুমাঁনগম্য সাংখ্যোক্ত অচেতন প্রধান জগৎকারণ 
নহে; কারণ বিচিত্র রচনা-কৌশল যাহ! জগতে দুষ্ট হয়, তৎসম্বন্ধে 
অচেতন প্রধানের জ্ঞান নাই; অতএব প্রধানের দ্বার! জগত্রচনা যুক্তি 
দ্বারাও উপপন্ন হর না। 

২য় অঃ ২য় পাদ ২য় সুত্ৰ । প্রবৃত্তেশ্চ ॥ 

ভাষ্য" স্বতঃ প্ৰবৃত্যনুপপত্তেশ্চ নানুমানম্‌। 

ব্যাখ্যা £--অচেতনের স্বতঃ কাৰ্য্যে প্রবৃত্তি হইতে পারে না; অতএব 
অচেতন প্রধানের জগতকারণত্ব যুক্তিতঃ অসিদ্ধ । 

২য় অঃ ২য় পাদ ওয় সূত্র । পয়োহস্ব,বচ্চেৎ তত্ৰাপি ॥ 

ভাষ্য ।__ননু ক্ষীরাদিবৎ স্বয়ং প্রধানং জগভ্জন্মাদৌ প্রবর্ততে 
ইতি চেৎ, তত্রাপি পরঃ প্রেরকো “যোহপ্প, তিন্ঠননি”-ত্যাদিনা! 
আঁয়তে। 


২৭২ বেদান্ত-দর্শন।  [২স্নঃ২প৷ ৪-৫দু 


ব্যাখ্যা ঃ--দুগ্ধ যেন আপনা :হইতে বংস-মুখে ক্ষরিত হয়, এবং 
আকাশস্থ অন্বু যেমন আপন! হইতে বুষ্টিবূপে জীবে।পকারার্থ পতিত হয়, 
তদ্বং অচেতন প্রধান আপন! হইতে জগন্রপে পরিণত হয়, ইহা ও বলিতে 
পার না; কারণ সেই সকল স্থলে অপর সেই সেই কার্য্ের প্রেরক। 
(বৎসবৎসলা ধেনু স্েহবশতঃ দুগ্ধ ক্ষরণ করে । অদ্বৃও আপনা হইতে বৃষ্টি- 
রূপে পরিণত হর না! ; হিমের দ্বারা জলাকারে পরিণত হয়, এবং নিয়স্থ 
পৃথিবী আকৰ্ষণ করে বলিয়া পতিত হয়,_স্বতঃ নহে ; এবঞ্চ শ্ৰুতি “যোহুগ্ন 
তিষ্ঠন্” ইত্/াদিবাক্যে বঙ্গেরই তংসম্বন্ধে প্ৰবৰ্ত্তকত্ব ব্যাখ্যা করিয়াছেন )। 

২য় অঃ ২য় পাদ ৪র্থ সূত্ৰ। ব্যতিরেকানবস্থিতেশ্চানপেক্ষত্বাৎ ॥ 

[ প্রধানব্যতিরিক্তঃ ন কিঞ্চিদপি ততপ্রবর্তকোহস্তি, পুরুষশ্চ নিত্যনির- 
পেক্ষঃ, তন্মাৎ ন প্ৰধানকাৰ্ধ্যত্বম্‌ ] । 

ভাষ্য ।--প্রাজ্ঞেনাহনধিষ্ঠিতং প্রধানং ন জগৎকারণং ; কুতঃ £ 
তদ্যতিরিস্তস্য সহকাধ্্যন্তরস্ত।নবস্থিতেহাতস্তব তদনপেক্ষত্বাৎ । 

ব্যাখ্য|--যদি বল, পুরুষগহযোগে প্রধানের কর্ম্মচেষ্টা হয়, তাহা বলিতে 
পার না; কারণ, সাংখ্যমতে প্রধানের অতিরিক্ত তাহার প্রবর্তক অপর 
কিছু নাই, এবং পুরুষও সাংখ্যমতে নিত্য নিশুণম্বভাব হওয়াতে সর্বদাই 
উদাসীন ; প্রধানের পরিচালক নহেন। স্থুতরাৎ অচেতন প্রধানের 
জগংকারণত্ববাদ ঘুক্তিতঃ সিদ্ধ নহে। অথবা প্রাজ্ঞ আত্মার দ্বার! অধিষ্ঠিত 
না হওয়ায় প্রধান জগৎকারণ হইতে পারে না) কারণ সাংখ্যমতে প্রধানের 
সহকারী অন্য কারণ নাই, প্রধান স্বতন্ত্ৰ, অন্তরের অপেক্ষা করে না। 

২য় অঃ ২য় পাদ ৫ সুত্ৰ ৷ অন্থাত্রাভাবাচ্চ ন তৃণাদিবং ॥ 

ভাষ্য ।--অনডুহীহ্যুপভুঙক্তে তৃণাদৌ ক্ষীৱাকারেণ পরিণীমা- 
ভাবা ধেন্বাদ্যুপভুক্তং তৃণাদি যথা, স্বতঃ ক্ষীরীভবতি তথাহব্যক্ত- 
মপি মহদাগ্ভাকারেণ পরিণমতে ইতি ব্যক্তব্যম্‌। 


২অঃ ২প| ৬-৭সু] বেদান্ত-দর্শন। ২৭৩ 


ব্যাখ্যা £--ধেনুভুক্ত তৃণাদি যেমন আপনা হইতে দুগ্ধরূপে পরিণত হয়, 
তদ্রপ প্রধানও আপনা হইতে পরিণাম প্রাপ্ত হয়, এইরূপ বলিতে পার না) 
কারণ ধেন্ুভিন্ন অন্যত্র (যখ! ষাঁড় তৃণ ভক্ষণ করিলে) তৃণের ছুগ্ধরূপে পরিণতি 
দুষ্ট হয় না। অতএৰ কারণান্তত্ন স্বীকার না করিলে, অচেতন প্রধানের 
স্ষ্টিপরিণাম কোন প্রকারে সঙ্গত হয় না। 

২য় অঃ ২য় পাদ গু সূত্র। অভ্যুপগমেহপ্যর্থীভাবাং । 

( অস্থ্যপগমেহপি, প্রধানন্ত কথঞ্চিৎ প্রবৃত্ত 'ভ্যুপগমেহপি, অর্থাভাবাৎ 
তস্য অচেতনত্বেন প্রবৃত্তিপ্রয়োজনা সম্ভবাৎ নানুমানম্‌ ) 

ভাষ্য। কথঞ্চিং প্রবৃস্তাভ্যুপগমেহপি প্রধানং কারণং ন 
ভবতি, তন্যাচেতনত্বেন প্রবৃত্তি প্রয়োজনা সম্ভবাৎ 1 

ব্যাখ্যা £-- প্রধানের পরিণামসামর্থ থাকা কোন প্রকারে কল্পনা করিয়া 
লইলেও, প্রধানের দ্বার! স্থষ্টি-ব্ৰচন| পিদ্ধ হইতে পারে না; কারণ প্রধান 
স্বয়ং অচেতন; তাহার নিজের ফোন প্রয়োজন সাধনের নিমিত্ত প্রবৃত্তি 
হওয়ার সম্ভাবনা নাই; কিন্তু সাংখ্যমতেও ইহা স্বীকার্য্য যে, জগদ্ৰচনার 
ভোগ ও মোক্ষরূপ পুরুযার্থসাধনচেষ্টা সৰ্ব্বত্ৰ দৃষ্ট হয়। অতএব সাংখ্যোক্ত 
অচেতন প্রধানের জগত্কারণত্ব ঘুক্তিবলেও পিদ্ধ হয় না। 

২য় অঃ ২য় পাদ ৭মস্ুত্র। পুরুষাশ্মবদিতি চে তথাপি ॥ 

(পুরুষবৎ, অশ্মবৎ ইতি চেৎ, তথাপি নৈব দোধাত নির্মোক্ষঃ ) ॥ 

ভাষ্য ।--যথ| পঙ্গুরন্ধমশ্মাপঃ প্রবর্তয়তি তথা পুরুষ প্রধানমিতি 
চেত্তথাত্বে নিষ্জিয়ত্বাহভ্যুপগমবিরোধঃ। প্রধানস্য পরপ্ৰেধ্যত্বেন 
জগৎকারণত্বেহপ্রাধান্যপ্রসঙ্গঃ। 

ব্যাখ্যা £--অন্ধ ও পঙ্ধু-পুরুষের দৃষ্টান্ত (.পঙ্গুব্যক্তি অন্ধের স্কন্ধে আরোহণ 
ক্রিয়া পথ দেখায়, অন্ধ তদন্ুসারে পথ চলে, তদ্রপ পরিণামশক্তিযুক্ত প্রধান 


২৭৪ বেদান্ত-দৰ্শশ। [২অঃ ২প| ৮-১*সুূ 


ও অপরিণামী পুরুষ পরস্পর হইতে পৃথক হইলেও, উভয়ের উক্ত প্রকার 
যোগে স্থষ্ট হয়, এই দৃষ্টান্ত ) এবং চুন্বকপ্রস্তর ও লৌহের দৃষ্টান্ত ( চুম্বক 
যেমন পৃথক্‌ থাকিয়াও লৌহকে চালায়, এই দৃষ্টান্ত ) ছারা ফলসিদ্ধি হয় না) 
তাহাতেও দোষ পড়ে; কারণ তাহাতে পুরুষের সম্পূর্ণ নিক্ষিয়ত্ব, এবং 
প্রধানের সম্পূর্ণ অপ্রের্য্যত্ব বাধিত হয়। প্রধান বদি অপরের দ্বার! প্রেরিত 
হইয়াই জগৎকার্য্যে প্রবৃত্ত হয়েন, তবে তিনি আর প্রধান থাকিলেন না, 
__অপ্রধান হইয়া পড়িলেন। 

হয় অঃ ২য় পাদ ৮ম সুত্র। অঙ্গিত্বাহনুপপত্তেষ্চ ॥ 

ভাষ্য ।-_প্রলয়ে বেলীয়াং সাম্যেনীবস্থিতীনাং গুণানাং পরস্পরা- 
ঙ্গাঙ্গিভাবাসম্তবাচ্চ নানুমানং জগংক।রণম্‌। 

ব্যাখ্যা ঃ--গুণসকলের অঙ্গাঙ্গিভাব কল্পনা করিয়া প্রধানের জগদ্রপে 
পরিণাম সাংখ্যমতে ব্যাখ্যা কর! হয়; পরস্ত প্রলয়কালে গুণসকলের সম্পূর্ণ 
সাম্যভাব থাঁকা সাঁংখ্যের সম্মত। স্থতরাং তৎকালে তাহাদের অঙ্গাঙ্গি-ভাবও 
(প্রধান অপ্রধান ভাব) না থাকা স্বীকাধ্য ; অতএব প্রধানের বিশেষ 
বিশেষরূপে পরিণামের কোন হেতু না থাকাতে, প্রধান কর্তৃক জগং-রচনা 
অসম্তব। 

২য় অঃ ২য় পাদ ৯ম সুত্র । অন্যথাহনুমিতৌ চ জ্ঞপক্তিবিয়োগাৎ ॥ 

ভাষ্য ।-( অন্যথা অনুমিতে চ ) গ্রকারান্তরেণ প্রধানানু- 
মিতে চ প্রধানস্য জ্ঞাতৃত্বশক্তিবিয়োগান্ন তৎকর্ভৃকং জগৎ । 

ব্যাখ্যা ঃ--কোন প্রকারে এই অঙ্গাঙ্গি ভাব ব্যাখ্যা করিয়া যদিও পরি- 

ণামের সঙ্গতি করা যায়, তথাপি জ্ঞাতৃত্বশক্তি প্রধানের না থাকাতে, কোন 
প্রকারেই প্রধানের জগংকারণতার সমাধান হয় না। 

২য় অঃ ২য় পাদ ১০ম সুত্র বিপ্রতিষেধাচ্চাসমগ্তসম্‌ ॥ 


২অঃ ২পা ১০সূ ] বেদান্ত-দর্শন | ২৭৫ 


ভাষ্য ।--অসমঞ্জসং কাপিলমতং, বেদীন্তবিরুদ্বত্বাৎ পুর্ববাপর- 
বিরুদ্ধত্বাচ্চ। 

ব্যাখ্যা £__বনৈষামতিস্তর্কেণাপনীয়া” ইত্যাদি বেদীন্তবাকো কেবল 
হেতুবাদ দ্বারা মূলপদাৰ্থ নিরূপণ নিষিদ্ধ হইয়াছে । বেদবাক্য এবং মন্নাদি 
পূৰ্ব্বাপৰ স্থৃতি ও যুক্তি দ্বারাও অচেতন-প্রধানকর্তৃত্ব মত প্রতিষিদ্ধ হইয়াছে; 
সুতরাং এই প্রতিষিদ্ধ মত গ্রাহ্য নহে। 

ইতি প্রধান-কর্তৃত্ববাদ-খগ্ুনাধিকরণম্‌। 

এইক্ষণে সুত্রকার বৈশেধিকদিগের পরমাণুবাদ খণ্ডন করিতে প্রবৃত্ত 
হুইতেছেন; সুতরাং সেইমত কি, তাহ! অগ্ৰে জানা আবশ্যক । অতএব তাহা 
নিয়ে বর্ণিত হইতেছে £-- 

সাবরব বস্তমাত্রই বিভাগবিশিষ্ট, তদপেক্ষা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগের সংযোগে 
উপজাত হয়; যেমন বন্ধ একটি অবয়ববিশিষ্ট বস্তু, এই অবয়বি-বস্তর অবয়ব 
সূত্র ; পুনরায় স্থত্র অবয়বী, তাহার অংশসকল এ অবয়বীর অবয়ব; এইরূপ 
বিভাগ করিতে করিতে এক স্থানে গিয়! এই বিভাগ সমাপ্ত হয়,--তাহার আর 
বিভাগ হইতে পারে না; যাহার আর বিভাগ হয় না, তাহাই পরমাণু । যাহা - 
কিছু সাবয়ব, তাহাই আশ্তন্তবিশিষ্ট--উৎপত্তিবিনাশশীল ; কারণ, তাহা তদ- 
পেক্গা ক্ষুদ্রবিয়বের যোগে উপজাতি হয়, এবং ধ্বংস হইলে ওঁ ক্ষুদ্রাবয়বসকলই 
বর্তমান থাকে; অতএব যাহার বিভাগ নাই--যাহার অবয়ব নাই, সেই 
পরমাধুকলই জগংকারণ। জগতে সাবয়বদ্রব্যসকল চতুৰ্ব্বিধ ; যথা ক্ষিতি, 
অপ, তেজঃ, ও মরুৎ; ইহার! আপন আপন অনুরূপ ক্ষুদ্র ক্ষুদ্র অবয়বসংযোগে 
উপজাত হইতে দেখা যায়, ক্ষুদ্বাবরব ক্ষিতি হইতে তদপেক্ষ! বৃহৎ অবয়ব 
ক্ষিতিপদার্থই জন্মে; জল অথবা অগ্নি অথবা বায়ু জন্মেনা ; এইরূপ জল 
হইতে জল, তেঙ্নঃ হইতে তেজঃ এবং বায়ু হইতে বায়ু উপজাত হয়; 


২৭৬ বেদান্ত-দর্শশ।  [২অঃ ২পা ১০সু 


সুতরাং ইহাদিগের সুক্মতম অংশ, যাহাকে পরমাণু বলা হইয়াছে, তাহাও 
চতুৰ্ক্লিব ; যথ| £_ক্ষিতিপরমাণু, জলপরমাণু, তেজঃপরমাণু ও বায়ুপরমাণু ৷ 
প্রলয়কাঁলে পরস্পর হইতে পৃথক্‌ পৃথক্‌রপে অবস্থিত এই সকল পরমাণুই 
বর্তমান থাকে; তৎকালে. অবয়ববিশিষ্ট কোন পদাৰ্থই থাকে না। স্থষ্টিকাল 
প্রাদৃতৃতি হইলে, অদৃষ্টবশতঃ বায়বীয় পরমাণুতে কর্ম্ম প্রবর্তিত হয়; সেই 
কৰ্ম্ম একটি অণুকে অপর একটির সহিত যোগ করিয়া, দ্ব্যণুক ত্র্যণুকাদিক্রমে' 
বাযুকে উৎপাদন করে। এইর্ূপে অগ্নি, জল, পৃথিবী, সর্বববিধ দেহ ইত্যাদি 
তদন্ুরূপ অণুসকলের সংযোগের দ্বারা উৎপন্ন হয়। যেমন সূত্রের গুক্লত্বাদি 
গুণ বস্ত্ৰে বর্তমান হয়, তদ্ৰূপ পরমাণুর গুণও ততনংযোগে উপজাত পদার্থে 
বর্তমান হয়। পরন্ত পরমাঁণুনকলের স্বরূপগত একটি বিশেষ পরিমাণ আছে; 
তাহাকে “পারিমাগুল্য” বলে। পরমাণুসংযোগে হৃষ্ট অপর কোন বস্তুতে সেই 
পরিমাণটি থাকে না| । দুইটি পরমাণু সংযুক্ত হইয়| দ্যণুক নামক পদাৰ্থ 
উপজাত হয়; এই দ্বাণুকের পরিমাণ পরমাণু-পরিমাণ হইতে বিভিন্ন; ইহ 
দ্বগুকের স্বরূপগত গুণ,__ইহা অপর কাহারও নাই। সুতরাং দ্ব্যণুকের 
পরমাণু পরমাণুর পরিমাণের অন্তুরূপ নহে; পরমাণুর “পারিমাগুল)” পরিমাণ, 
দ্বাণুকের “হুম্ব” পরিমাণ ; অতএব দ্বাণুককে হ্ৃম্ব, পরমাণুকে পরিমগ্ডল বলা! 
যায়। একটি দ্যণুক একটি পরমাণুর সহিত সম্মিলিত হইলে, “ত্র্যণুক” নামক, 

" পদার্থের উৎপত্তি হয়; এই ত্রাণুকের স্বরূপগত গুণ “পারিমাগুল্য”ও নহে, 
“হুম্ব”ও নহে; ইহার পরিমাণের নাম “মহ২”। দুইটি দ্বণুক একত্র হইয়া 
চতুরণুক জন্মায়; এই চতুরণুকের পরিমাণ “পারিমাগুল্য”, “হৃম্ব”, অথবা “মহৎ” 
নহে; ইহার পরিমাণ “দীৰ্ঘ”; চতুরণু এই “দীর্ঘ”-নামক পরিমাণবিশিষ্ট। 
এতন্বারা কারণের স্বরূপগত বিশেষ গুণ যে কার্য্যবস্ততে স্বীয় অনুরূপ গুণ না 
জন্মাইয়া গুণান্তর জন্মায়, তাহ| বোধগম্য হইবে। প্রলয়কালে পরমাণু, 
সকলই স্বীয় "পারিমাগুল্য”-নামক স্বরূপগত গুগবিশিষ্ট হইয়া পরস্পর 


২অঃ ২প৷ ১১সু ] বেদান্ত-দর্শন। ২৭৭ 


হইতে পুথক্‌ পৃথকৃভাবে অবস্থান করে। কোন প্রকার অবয়ববিশিষ্টবস্ত 
থাকে ন।; পরন্ত:পরমাণু সকলের স্বীয় স্বীয় শুর্লত্বাদিগুণও ততকালে বর্তমান 
থাকে; পরমাণু সকল সংযুক্ত হইয়! দ্বণুকাদি স্থষ্ট হইলে, তদন্থরূপ শুক্লত্বাদি 
গুণ দ্যণুকাদিতেও বৰ্ত্তমান হয় । কারণভিন্ন কোন কাঁধ্য হইতে পারে না; 
যেখানে কোন প্রকার ক্ৰিয়| আছে, সেইখানে তাহার কারণও আছে, 
স্বীকার করিতে হইবে ৷ ইত্যাদি ।* 

স্ত্রকার এই বৈশেষিক মত এক্ষণে ঘুক্তিবলে খণ্ডন করিতেছেন £--- 

২য় অঃ ২য় পাদ ১১শ সুত্র । মহদ্দীর্ঘবদ্ধা হম্বপরিমগুলাভ্যাম্‌॥ 

ভাগ্__সাবয়বত্বেহনবস্থাপ্রসঙ্গানিরবয়বন্ধে পরিণামান্তরোতপাদকত্বা- 
সন্তবাৎ পরমাণুভ্যাং দ্যণুকোতপত্তেরসামঞ্জস্যং, তেভ্যন্ত্যণুকোশপত্তেষ্চ 
সুতরামসামঞ্জস্তাং ত্ৎপরমাণুকারণবাগ্ঘভ্যুপগতং সর্ববমসমঞ্জসং ভবতি। 

অন্তার্থ :_পরমাণুকে যদি সাঁবয়ব বলিয়! স্বীকার কর! যায়, তবে তাহার 
পরমাণুত্বের অভাব হয়,_-ত'হার অনবস্থা ঘটে; (সাবয়ব হইলেই তদপেক্ষা 
ক্ষুদ্ৰাবয়ৰ অনুমান কর! যায়); পক্ষান্তরে পরমাণুকে নিরবয়ৰ বঁলিলে, 
তৎসংযোগে সাবয়ববস্তর উৎপত্তি অসম্ভব। অতএব ছুই পরমাণু একীভূত 
হইয়া দ্যণুক নামক অবয়ববিশিষ্ট পৃথক্‌ পদার্থের উৎপত্তির সঙ্গতি কোন প্রকারে 
হয় না। ত'হাদিগের মিলন হইতে ত্র্যণুকপরিমাণের উতপত্তিরও সুতরাং 
সঙ্গতি হয় না; এইরূপে পরমাণুকারণবাদিগণের অভিমত সমস্তই অসঙ্গত। 

নিরবয়বপরমাণুসতযোগে যে সাবরব দ্বাণকাদির সৃষ্টি হইতে পারে না, 
তাহা এইরূপ বিচারের দ্বারা সিদ্ধ হয়; যথ৷--এক পরমাণু অন্য পরমাণুর 


£ বৈশেষিক দর্শনে এই সকল মত বনিত হয় নাই । টীকাকারগণ বৈশেষিক 
দর্শনের সুত্ৰ সকল অবলম্বন করিয়া, তাহাদের নিজের হচ্ছ! অনুসারে বিচার প্রবপ্তিত 
করিয়া, এ সকল মত সংস্থাপন করিয়াছেন। ইহাই বৈশেষিক মত বলিয়া! পরিচিত এবং 
এই সকল মতই বেদাস্তদর্শনে খণ্ডিত ইইয়াছে। : 


২৭৮ বেদান্ত-দর্শন । [২অঃ ২পা ১২সু 


সহিত সংযুক্ত হয় বলিলে, সেই সংযোগ, হয়:আংশিকসংযোগ, অথবা সৰ্ব্বা- 
ত্মিক-সংযোগ বলিতে হইবে ; যদি সৰ্ব্বাত্মিক সংযোগ হয়, তবে তাহ নিরবয়ব 
পরমাণুই থাকে, তাহার পরিমাণ বৃদ্ধি হইতে পারে নাঁ। আঁংশিকসংযোগ 
হইলে, পরমাণুর অংশ মানিতে হর, অংশ মানিলে পরমাণুর বৈশেধিক্মত- 
নির্দিষ্ট পরমা ণুত্-লক্ষণ অসিদ্ধ হয়। বাস্তবিক অংশ নাই, অংশ কেবল 
কাল্পনিক; এইরূপ বলিলে, কল্পনার অনুরূপ বস্তু ন! থাকাতে, তাহা মিথ্যা ; 
স্থতরাঁং মিথ্যার সংযোগও মিথ্যা, এবং এই কাল্পনিক মিথ্যা অংশ দ্বাণুকাদি 
জন্তবস্তর অসমবাঁয়িকারণ হইতে পারে না:; ইত্যাদি । 

পরমাণুকারণবাঁদের অপরাপর দোষও প্রদর্শিত হইতেছে £-- 

২য় অঃ ২য় পাদ ১২শ সুত্র। উভভয়থাহপি ন কৰ্ম্মাতস্তদভাবঃ ॥ 

( উভয়থা--অপি, ন কর্ম; অতঃ-_তদভাঁবঃ ) 

ভাষ্য ৷---অদৃষ্টস্তয পরমাণুবৃত্তিত্বাহসস্তবাদাত্মসম্বদ্ধিনস্তন্ত পরমাণুগত- 
কৰ্ম্মপ্ৰেরকত্বাসম্তবাচ্চেত্যেবমুভয়থাইপ্যাদ্তং কৰ্ম্ম পরমাণুগতং ন 
সম্তবত্যতঃ কৰ্ম্মনিবন্ধনসংযোগপূৰ্বৰকদ্ব্াণুকাদিক্ৰমেণ জগদুত্তবস্তাভাবঃ ৷ 

অস্তার্থ ঃ-- অদৃষ্ট (যাহ! বৈশেষিকমতে স্বষ্টিকালে পরমাঁণুর সংযোগের 
হেতু হয়, তাহা ) পরমাণুতে অবস্থিত বস্তু হইতে পারে ন! (বৈশেষিকগণ 
স্বীকার করেন, যে এই অদৃষ্ট পরমাণু হইতে ভিন্ন ); যদি ইহা! আত্মসম্বন্ধিবস্ত 
মার হয়, তবে সংযোগকৰ্ম্ম, যাহ! পরমাণুগত, তাহার প্রেরক এই অদৃষ্ট 
হইতে পারে না; এইরূপে উভরপ্রকার অন্ুমানেই স্ষ্টিপ্রারন্তে পরমাঁণর 
প্রথম সংযোগ কৰ্ম্মের সম্ভাবনা হয় না। অতএব চেষ্টার দ্বারা উৎপন্ন সংযোগ- 
পূৰ্ব্বক যে দ্যণকাদিক্রুমে জগবস্্টি, তাহার অভাব হয়। 

(“অদৃষ্ট” পরমাণুর প্রকৃতিগত হইলে, তাহাকে নিয়তই সংযোগকৰ্ম্মে 
নিয়োজিত করিবে। স্থতরাং পরমাণু উক্তমতে নিত্যবস্ত হওয়ায় স্থষ্টির 


২অঃ ২পা ১৩সু ] বেদান্ত-দর্শন । ২৭৯ 


আদি ও প্রলয় অসম্তব। পরন্ত স্ষ্টির আদিকারণ নিরূপণের নিমিত্তই পরমাণুর 
অনুমান করা হয়। যদি স্বষ্টি অনাদি হয়, তাহার ধ্বংসপ্ৰাদুৰ্ভাব না থাকে, 
তবে পরমাণুর অনুমান নিশ্রায়োজন। যদি এই “অদৃষ্ট” পরমাণুর স্বরূপগত 
হইয়াও আকম্মিক পদার্থমাত্র হয়_ পরমাণুর নিত্য স্বরপগত না হর, তবে 
এই আকস্মিক ব্যাপারের অপর কারণ আছে, ইহ৷ স্বীকার করিতে হয়; এবং 
তাহারও আবার অপর কারণ আছে, স্বীকার করিতে হয়। এইরূপে অনবস্থা 
দোষ ঘটে। অদৃষ্ট যদি আত্মসম্বন্ধিবস্তু হয়, পরমাণুর স্বরূপগত ন! হইয়া, 
কেবল তংসম্বন্ধে স্থিত অপর বস্তু হয়, তবে তাহ! পরমাণু হইতে বিভিন্ন 
হ্যায়, পরমাণুর সংযোগকর্ উৎপাদন করিতে পারে না। যদি অণুকে 
কর্মে প্রেরণা করাই সেই বস্তুর ধৰ্ম্ম হয়, তাহা হইলেও সৃষ্টির আদি ও প্রলয় 
অসম্ভব হয়। অতএব “অদৃষ্ট” বিষয়ে যে কোন অন্ধমান করা হউক, তদ্বারা 
পরমাণুকারণবাদের সঙ্গতি হয় নাঁ। 

২য় অঃ ২য় পাদ ১৩শ সুত্র । সমবায়াভ্যুপগমাচ্চ সাম্যাদনবস্থিতে ॥ 

. সমবায়-অভ্যুপগমাৎ চ, সাম্যাৎ-অনবস্থিতেঃ )। 


ভাষ্য ।-_সমবায়াভ্যুপগমাচ্চ পরমাণুকারণপক্ষীসন্তবঃ, যথা.দ্যণুকং 
সমবায়সন্বন্ধেন স্বকারণে সমবৈত্যত্যন্তভিন্নতবান্তথা সমবায়োহপি 
সমবায়িভ্যাং সমবায়সন্বন্ধান্তরেণ সম্বধ্যেতাত্যন্তভেদসামাৎ সোহপি 
সম্বন্ধন্তরেণেত্যনবস্থানাৎ । 

অগ্তার্থ £-_( বৈশেষিকগণ সমবায় বলিয়া এক পৃথক্‌ পদার্থ স্বীকার 
করেন ; সমবায় দ্বার! অণক দ্যণকের সহিত কার্য্যকারণরূপে সম্বন্ধ প্ৰাপ্ত হয়; 
সমবায় অণুক ও দ্যণুক উভয়কে অবলম্বন করিয়া থাকে )। পরন্ত এই 
সমবায়ের অস্তিত্ব স্বীকার করিলেও পরমাধুকারণবাঁদের সঙ্গতি হয় না) কারণ, 
দ্যণুক যেমন স্বকারণ পরমাণু হইতে অত্যন্ত ভিন্ন, হওয়াতে, সমবায়স্সক 


২৮০ বেদান্ত-দর্শশ | [২অঃ ২প| ১৪-১৫সু 


দ্বারাই তাহার সহিত সমবেত হয় বলিয়া বৈশেষিকগণ কল্পনা করেন, তদ্ৰূপ 
সমবায়ও তৎসমবায়ী অণুক ও দ্বাণুক হইতে অত্যন্ত ভিন্ন ; সুতরাং সমবায় ও 
অন্ত সমবায় দ্বারা ও সমবারীর সহিত সন্বন্ধবিশিষ্ট হয় বলিতে হইবে। এই 
অত্যন্ত ভেদ যেমন দ্ব্যণুক ও পরমাণুতে আছে, তাহার সঙ্গতি করিবার 
নিমিত্ত সমবায়ের কল্পনা করা হয়, তদ্রপ অত্যন্তভিনত্ব সমবায় এবং সম- 
বায়ীতেও আছে । এই বিষয়ে উভয়েরই সাম্যহেতু, সেই সমবায় ও পুনরায় 
অন্য সমবায় দ্বারা সমবায়ীর সহিত সম্বন্ধবিশিষ্ঠ হয় বলিতে হইবে । এইরূপে 
অনবস্থা দোষ ঘটে । অতএব অত্যন্তভিন্ন দ্যণুক 'ও পরমাণুকের কাধ্যকারণত৷| 
স্থাপন করিবার জন্য যে সমবায়ের কল্পন! কর! হয়, তাহা! নিক্ষল। 

২য় অঃ ২য় পাদ ১৪শ সুত্ৰ নিত্যমেব চ ভাবা । 

ভাষ্য ।--পরমাণুনাং প্রবৃত্তিস্বভাবত্বে প্রবৃত্তে ভাঁবান্নিত্যসুষ্তি- 
প্রসঙ্গাদন্যথ| নিত্যপ্রলয়প্ৰসঙ্গাত্তদভাবঃ । 

অস্তাৰ্থ £--বদি বল পরমাণুনকলের কর্ম্মপ্রবৃত্তি স্বভাবগত, তবে কর্ম্মু- 
প্রবৃত্তি নিত্যই থাকাতে সৃষ্টি নিত্য বলিয়া স্বীকার করিতে হয়; যদি বল 
কর্মপ্রবৃত্তি পরমাণুর স্বভাবগত নহে, তবে স্থষ্টি হইতে পারে না,--প্ৰলয়াবস্থাই 
নিত্য হইয়া পড়ে ৷ 

২য় অঃ ২য় পাদ ১৫শ সুত্র । ক্ল্পাদিমন্তাচ্চ বিপর্ধ্যয়োদর্শনাৎ ॥ 

ভাষ্য ।__পরমাণুনাং কার্ধ্যানুসারেণ রূপাদিমন্তাচ্ নিত্যত্ববিপধ্য- 
য়োহনিত্যত্বং স্তাৎ, রূপাদ্িমিতাং ঘটাদীনামনিত্য ত্ব-দৰ্শনাদন্থাথ| কাৰ্ধ্যং 
রূপাদিহীনং স্যাৎ ॥ 

ব্য৷খ্য৷ঃ--বৈশেষিকমতে পরমাণুর রূপাদি গুণ থাকা স্বীকৃত; তাহাদের 
কাৰ্য্যভূত ছ্যগুক, ত্র্যণুক, চতুরণুকাদিতে যে রূপাদিগুণ দৃষ্ট হয়, তদনুরূপ 
বূপাদিগুণ বৈশেবিকমতে পরমাণরণও আছে। তন্ধেতু পর্রমাণরও নিতাত্বেত 


২অঃ ২প| ১৬-১৭সু ] বেদান্ত-দর্শন | ২৮১ 


বিপৰ্য্যয়, অৰ্থ|ৎ২ অনিত্যত্ব, অন্থমানপিদ্ধ হয়; কারণ, ঘটশরাবাদি জাগতিক 
সমস্ত দ্রব্য, যাহার রূপাদি বর্তমান আছে, তাহার অনিত্যত্ব প্রত্যক্ষগম্য । 
যদি বল, পরমাণুর রূপাদি নাই, তবে তৎকার্য্য দ্যণুক, ব্রাণুকাদিরও 
রূপাদিগুণ হইতে পারে না । (অতএব যেরূপেই বিচার কর! যায়, কোন 
প্রকারেই পরমাণুকারণবাদের সঙ্গতি হয় না)। 
২য় অঃ ২য় পাদ ১৬শ সুত্র । উভয়থ| চ দোষাৎ ॥ 
ভাষ্য।--যহ্যুপচিতগুণাঃ পরমা ণবস্তদা পৃথিব্যপ(তেজোবায়ুনীং 
তুল্যতীপত্তি,রপচিত গুণাইত্যত্রাপি সব্বেষাং পরমাণ,নাং প্রত্যেক- 
মেকৈকগুণযে!গেন পৃথিব্যাদীনামপি কারণগুণানুগুণ্যেন প্রত্যেক- 
মেকৈকগুণযোগঃ স্থাদিত্যুভয়থাহপি দে'যাত্তৰভাৰএব। 
ব্যাখ্যা £_ আবার যদি পরমাণ্লকলের রূপরপাদি.একাধিক গুণ আছে 
বল, তবে পৃথিবী, অপ, তেজঃ ও বাযু-পরমাণুর তুল)ত্ব স্বীকার করিতে হয়, 
তাহাদের পার্থক্য আর কিছুই থাকে ন|। যদি বল, পরমাণুদকলের প্রত্যেকের 
রূপরদাদি এক এক বিশেষ গুণ আছে,_অধিক গুণ নাই; তবে পৃথিবী- 
পরমাণুযোগে সম্ভূত পৃথিবী, জলপরমাণুষোগে সম্ভূত জল ইত্যাদি বস্তরও 
প্রত্যেকের স্বীয় স্বীয় কারণপরমাণুর গুণানুসারে ও এক একটি গুণই থাকা 
উচিত। ( পরন্ত গন্ধ, রূপ, ম্পর্শাদি গুণ পুথিব্যাদি সকল বস্তরই থাকা দুষ্ট 
হর; অতএব উভয় পক্ষেই পরমাখুবাদ অপ্রতিষ্ঠ হওয়ায়, তাহ! অগ্রান্থ ৷ 
২য় অঃ ২য় পাদ ১৭শ সুত্র। অপরিগ্রহাচ্চাত্যন্তমনপেক্ষা ॥ 
ভাষ্য ,__পরমাণ,কীরণবাদস্ত শিষ্টৈঃ পরিত্যক্তত্থাদত্যন্তমুপেক্ষা 
মুমুক্ষুভিঃ কাৰ্য্য! ৷ - 
. ব্যাখ্যা £--বেদাচাৰ্য্যগণ, মন্বাদি খষিগণ, অথবা অপর কোন শিষ্টাচার- 
সম্পন্ন আচাৰ্য্য এই :পরমাণুকারণবাদ গ্রহণ করেন নাই; পৰন্ত তাহা হেয় 


২৮২ বেদান্ত-দর্শশ। [২অঃ ২পা ১৭সূ 


বলিরা অনার করিয়াছে; অতএব মুমৃক্ষাণ এই মতগ্রহণ করিতে 
পারেন না। 

[শ্রীশঙ্করাচার্ধ্য এই সূত্রের ভাম্যে লিখিয়াছেন,-_সাখখ্যের প্রধানকারণবাদ 
বেদবিৎ মন্বাদিও জগতের সংকার্য্যত্ব সাধন নিমিত্ত আংশিকরূপে গ্রহণ 
করির'ছেন; কিন্তু এই পরমাণুবাঁদ আঁংশিকরূপেও কোন শিষ্ট পুরুষ কর্তৃক 
গৃহীত হয় নাই; অতএব এই মত বেদবাদীদিগের অত্যন্ত অনাদরণীয় )। 

ইতি পরমাণুকারণবাদখগ্ুনাধিকরণম্‌। 

বৈশেধিকমত এইরূপে খণ্ডন করিয়া, ুত্রকার এইক্ষণে বৌদ্ধমতসকল 
খণ্ডন করিতে প্রবৃত্ত হইতেছেন। এই বৌদ্ধমতমকল শাঙ্ধর ভাঁয্যে স্পষ্টরূপে 
বিবৃত হইয়াছে ; তদন্থুসারে নিয্নে তাহ! বণিত হইতেছে ঃ-- 

বৌদ্ধগণের মধ্যে ত্ৰিবিধ বিভাগ আছে; বুদ্ধদেব কর্তৃক প্রদত্ত উপদেশ 
(ভিন্ন ভিন্ন শিষ্যগণের বুদ্ধির ক্রটিতে) ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্নরূপে বুঝিয়াছেন 
বলিয়াই হউক, অথব| শিয্যভেদে উপদেশ বিভিন্ন প্রকার হওয়ার জন্ই হউক, 
বৌদ্ধগণ ত্রিবিধশ্রেণীতে বিভক্ত । তন্মধ্যে এক শ্রেণী সর্ববাস্তিত্ববাদী, দ্বিতীয়- 
শ্রেণী কেবল বিজ্ঞানমাত্রাস্তিত্ববাদী, তৃতীয়শ্রেণী সৰ্ব্বশৃন্তত্ববাদী । 

প্রথম শ্রেণীর মতে বাহ্ৃপদার্থ অস্তিত্বশীল, জ্ঞানাদি আন্তরপদার্থও 
অস্তিত্বণীল; তাহারা বলেন যে, বস্তুর “সমুদায়” দ্বিবিধ ; ভূত ও ভৌতিক 
এক প্রকার “সমুদায়” ইহারা বাহা। এবং চিত্ত ও চৈত্ত অপর 
এক প্রকার “সমুদায়”, ইহারা আন্তরপদার্থ! পৃথিবীধাতু ইত্যাদিকে 
ভূত,* ক্ল্পাদি এবং চক্ষুৱাদিকে ভৌতিক বলে। পার্থিব, জলীয়, 


* পৃথিবীধাতু, অপ, ধাতু, তেজোধাতু, বায়ুধাতু, আকাশধাতু, এবং বিজ্ঞানধাতু, এই 
সকল ধাতুর সমবাঁয়ে কায়ার উৎপত্তি হয়; বীজ হইতে যেমন অঙ্কুর উপজাত হয়, তদ্ৰূপ 
এই সকল ধাতু হইতে কোন চেতনাধিষ্টান বিনাই দেহের উৎপত্তি হয়। এই সকল 
যড়বিধ ধাতুতে যে একত্বজ্জান, মনুষ্যাদিজ্ঞান, মাতাপিতা ইত্যাদি জ্ঞান, অহংমমজ্ঞান 
ইহারই নাম অবিদ্যা ; ইহাই সংসারের মুলকারণ। 


২অঃ ২ পা ১৭সু] বেদান্ত-দর্শন। ২৮৩ 


তৈজস ও বায়বীয়, এই চতুৰ্ব্বিধ পরমাণু আছে; ইহারা যথাক্রমে খর, স্নেহ, 
উষ্ণ ও চলন-স্বভাব। ইহাদের পরস্পর সংঘাতে (মিলনে ) পৃথিব্যাদি 
সমস্ত বস্তুর উৎপত্তি হয়। রূপ, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা ও সংস্কার 
এই পঞ্চ “বন্ধ” অধ্যাত্ম অথবা আন্তরপদার্থ। সবিষয় ইন্দ্ৰিয়গ্ৰাম 
প্রপঙ্কন্ধ’ নামে আখাঁত; যদিও রূপাদি দ্বারা প্রকাশিত পৃথিব্যাদি 
বাহ ভৌতিক বস্তু সত্য, তথাপি ইহারা ইন্দিয়ের দ্বারা গৃহীত হয়, তন্নিমিত্ত 
আধ্যাত্মিক বলিয়াও গণ্য হয়। অহমিত্যাকারজ্ঞানকে “বিজ্ঞানন্বন্ধ” বলে; 
অহং অহং অহং ইত্যাকার বিজ্ঞানবারাই “আম্মা” শব্দের বাচ্য ; “অহং” 
এই এক বিজ্ঞান, তংপরে পুনরায় “অহং” এইরূপ আর এক পৃথক্‌ 
বিজ্ঞান, পুনরায় “ভহং এইরূপ আর এক পৃথক বিজ্ঞান, জলস্রোতের 
ন্যায় প্রবাহিত হইতেছে, ইহাই আত্মাশব্দের বাচ্য; স্থির আত্মা বলিয়া 
কোন পদাৰ্থ নাই। এই অহং বিজ্ঞান, রূপাদি বিষয়, ও ইন্দ্রিয়াদি জন্য 
বস্তু । স্ুখছুঃখাদি অথবা উভয়াভাব, যাহ! বিষয়স্পর্শে অনুভূত হয়, 
তাহ'কেই “বেদনাঁস্বন্ধ? বলে। বিশেষ বিশেষ নামরঞ্জিত জ্ঞানবিশেষকে 
প্সংজ্ঞাস্কন্ধ’ বলে (যথ| গৌরবর্ণ ব্রাহ্মণ যাইতেছে, এইরূপ বাক্যসমন্বিত 
জ্ঞান )। রাগ, দ্বেষ, মদ, ধৰ্ম্মাধৰ্্ম এই সকল “সংস্কারস্বন্ধ”। বিজ্ঞান- 
স্কন্ধকে “চিত্তত বলে অপর চারিটি স্বন্ধকে “চৈত্ত’ বলে । 

দ্বিতীয় শ্রেণীর বৌদ্ধদিগের মতে বাহাবস্তু কিছু নাই, সমস্তই আন্তর- 
বস্তু; সমস্তই বিজ্ঞানমাত্র ; বাহা বলিয়া যে বোধ, তাহ! বিজ্ঞানেরই স্বরূপ ; 
আভ্যন্তর বলিয়া যে বোধ, তাহাও আর এক প্রকার বিজ্ঞানমাত্র ; বিভিন্ন- 
রূপ বিজ্ঞান ধারাবাহিকরূপে একটির পর আর একটি জলজোতের স্তায় 
প্রবাহিত হইতেছে । ইহাদিগকে “বিজ্ঞানবাদী বৌদ্ধ” বলে। 

তৃতীয় শ্রেণীর বৌদ্ধদিগের মতে বাস অথবা আন্তর কোন বঙুরই 
অস্তিত্ব নাই; সদ্বস্ত কিছুই নাই; অস্তিত্বাভাব (শৃন্তই ) একমাত্র বস্তু । 


২৮৪ বেদান্ত-দর্শন।  [২অঃ ২পা ১৮সু 


অর্থাৎ কিছুই নাই, ইহাই একমাত্র সত্য। ইহাদিগকে “বৈনাশিক 
বৌদ্ধ” বলে। 

পুর্ববোক্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বৌন্ধদিগের মতে পরিদৃশ্যমান জগৎ 
সমস্তই ক্ষণিক; তাহারা বলেন, পুর্ববক্ষণীয় পদার্থ পরক্ষণে থাকে না; একের 
ধ্বংসের পর অপরের প্রাদুর্ভাব ; সুতরাং কাহারও সহিত কাহারও যোগ 
হইতে পারে না। বৌদ্ধগণ আরও বলেন যে, অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, 
লামরূপ, যড়ায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরা, 
মরণ, শোক, পরিদেবনা, দুঃখ, দোৌৰ্ম্মনহ্য * ইত্যাদি পরস্পর পরস্পরের 
দ্বারা উৎপন্ন হয়; এই অবিগ্য'টি ঘটান্ত্রের ন্যায় পরম্পর নিত্যনৈমিত্তিক- 
ভাবে নিরন্তর আবন্তিত হওয়াতে সঙ্ঘাত উৎপন্ন হয়। 

এইক্ষণে সুত্রকার একাদিক্ৰমে বৌদ্ধমত খণ্ডনে প্রবৃত্ত হইতেছেন।__ 

২য় অঃ ২য় পাদ ১৮শস্থত্র। সমুদায় উভয়হেতুকেহপি তদপ্রীপ্তিঃ। 

(বাঃ পরমাণহেতুকঃ ভূতভৌতিকসমুদায়ঃ, আন্তরঃ পঁঞ্চস্বন্ধহেতুকঃ 
সমুদায়ঃ ; ইত্যুভয়হেতুকে সমুদায়ে স্বীকৃতেহপি, তদপ্রাপ্তিঃ সমুদায়- 
ভাবান্ুপপত্তিরিত্যর্থঃ ) । 


* বৌদ্ধমতে অবিদ্যা! কি, তাহ! ব্যাখ্যাত হইতেছে ; ষড় বিধ ধাতুতে যে একবুদ্ধি 
-_পিও বুদ্ধি, মনুষ্য গে! ইত্যাদি বুদ্ধি, মাতা পিতা বুদ্ধি, অহংমমবুদ্ধি, তাহাই অবিষ্য| ; 
মূল কথ! এই, যাহ! ক্ষণিক তাহাকে স্থির মনে করাই “অবিদ্য|”। রাগ দ্বেষমোহ ইহারাই 
“সংস্কার”; অবিদ্যা থাকিলেই ইহারা থাকে। অবিদ্যা! হইতে ইহাদের উৎপত্তি । সংস্কার 
হইতে “বিজ্ঞান” জন্মে; বস্তনন্বন্ধীয় জ্ঞানকে বিজ্ঞান বলে | বিজ্ঞান হইতে পৃথিব্যাদি 
চতুৰ্ব্বিধ উপাদানের নাম ও রূপ (একত্ৰ “নামরূপ” ) হয়। শরীরের কলল বুদ্ব,দলাদি 
সমুদায় অবস্থা নামরূপ ও ইন্দ্রিয়াদির সহিত মিশ্রিতভ!বে “যড়ায়তন” বলিয়। আখ্য।ত 
হয়। বিজ্ঞান হইতে ইহার উৎপত্তি। নামরূপ ও ইন্দ্রিয় এই তিনটির একত্র সম্বন্ধের নাম 
“পরশ” শরীরজ্ঞান হইতে ইহার উৎপত্তি । স্পর্থ হইতে যে আুখদুঃখাদি হয়, তাহার 
নাম বেদনা । বেদনা হইতে তৃষ্ণা] | তৃষ্ণা হইতে যে চেষ্ট। জন্মে তাহাকে উপাদান । 
তাহ| হইতে যে পুনৰ্জ্জন্ম হয়, তাহাকে ভব বলে ; উৎপত্তির মূল ধৰ্ম্মাধৰ্ম্ম: তাহা হইতে 
“জাতি । জাতি (বিশেষদেহপ্রাপ্তি) হইতে জরা, মরণ ইত্যাদি । 


২অঃ ২প৷ ১৯সূ ]  বেদান্ত-দৰ্শন। ২৮৫ 


ভাষ্য |---স্ন্গতমতং নিরাকরোতি। ভূতভৌতিকচিন্তচৈত্তিকে 
সমুদায়েহভ্যুপগম্যমানেহপি সমুদায়িনামচেতনত্বাদন্যস্ত সংহতিহেতোর- 
নভ্যুপগমাচ্চ সমুদায়াসস্তবঃ। 

ব্যাখ্যা ঃ--(স্থগত= বৌদ্ধ) ৷ স্ত্রকার বৌদ্ধমত খণ্ডন করিতেছেন $= 
ভূত-ভৌতিক চিত্ত-চৈত্তিক যে “সমুদায়” বৌদ্ধমতে উক্ত হর, তাহা স্বীকার 
করিলেও, এঁ সকল সমুদারিবস্তর অচেতনত্ব হেতু, এবং তাহাদের মিলন- 
কারক অপর কোন হেতুর অস্তিত্ব বৌদ্ধমতে স্বীকৃত না হওয়া হেতু, এ 
সমুদায়ের সমুদায়ত্ব অসম্ভব হয়, অর্থাৎ পরস্পরের সহিত মিলন দ্বারা 
“সমুদায়” (সম্মিলিত বস্তু রূপে জগৎ প্রকাশিত হওয়া অসন্তব। ( বৌদ্ধ- 
মতে পরমাণুও অচেতন ; স্বন্ধও অচেতন ; তীহাদের মতে স্বন্ধ ও পরমাণু- 
ভিন্ন, উহাদের নিয়ামক অপর কোন স্থির চেতন বস্তু নাই; চেতন বলিয়া 
যে বোধ, তাহাও এক বিশেষ প্রকার ক্ষণিকবিজ্ঞানপ্রবাহমাত্র । স্থতরাৎ 
পরমাণ ও স্বন্ধ সকলের স্থায়ী সঙ্বাতকত্তা কেহ না থাকাতে, তাহারা 
মিলিত হইয়া “সমুদায়” উৎপত্তি করিতে পারে না। তাহার! স্বতঃ প্রবৃত্ত 
হয়, অন্য কাহারও অপেক্ষা করে না, এইরূপও বলা যাইতে পারে না; 
কারণ, বৌদ্ধমতে উৎপন্ন হইবামাত্রই ইহারা বিনাশ প্রাপ্ত হওয়াতে, 
সংযোগ কাৰ্য্য করিবার আর অবসর থাকে না। এই আপত্তিরও কোন 
প্রকার সঙ্গতি করিতে পারিলে, উক্ত প্রবৃত্তির আর উপরমের সংস্থা করিতে 
পারিবে না)। | 

২য় অঃ ২য় পাদ ১৯শ সুত্ৰ । ইতরেতরপ্রতায়ত্বাদুপপন্নমিতি চেন্ন, 
সঙ্ঘাতভাবাহনিমিত্ত্বাৎ ॥ 

ভাষ্য 1-_অবিষ্যাসংস্কারবিজ্ঞাননামরূপষড়ায়তনাদীনামিতরেতর- 
হেতুত্বেন সঙ্বাতীদিকমুপপন্নমিত্যপি ন, তেষামপি সংঘাতং 
প্রত্যকারণত্বাৎ ॥ 


২৮৬ বেদান্ত-দৰ্শন । [২অঃ ২পা ২০-২১দু 


ব্যাখ্যা £-_মবিদ্!, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, ষড়ায়তন প্রভৃতির 
পরস্পরের সহিত পরস্পরের হেতু-হেতুমন্তাব থাকার উক্তি দ্বারা সংঘাত উপপন্ন 
হয় না; ইহারা পরস্পর পরম্পরের উতপত্তিকারণ হইলেও সংঘাতের 
কারণ হইতে পারে না, (কারণ ইহারা ক্ষণধবংসশীল ) । 

২য় অঃ ২য় পাদ ২০শ হুত্ৰ উত্তরোত্পাদে চ পুর্ববনিরোধাৎ। 
{ নিরোধাৎ-বিনষ্টত্বাৎ ) 

ভাষ্য |--ইতোহপি ন তদ্দর্শনং যুক্তম্‌ উত্তরোৎপাদে পূৰ্ববস্য 
ক্ষণিকত্বেন বিনধ্টত্বাং। 

ব্যাখ্যাঃ। অন্যবিধ কারণেও বৌদ্ধমত সঙ্গত নহে; যথা-_পরপর বস্তুর 
'উংপত্তিসসকালে পূৰ্ব্ব পূৰ্ব্ব পদাৰ্থসকল বিনষ্ট হয়; কারণ, বৌদ্ধমতে 
সকলই ক্ষণিক ; উৎপত্তি হইলেই যদি বিনাশ প্রাপ্ত হর, তাহা অপর 
বস্তুকে কিরূপে জন্মাইতে পারে? পরক্ষণস্থিত বস্তুর উৎপত্তিকালে ত 
পূৰ্ব্বক্ষণস্থিত বস্তু বিনষ্ট হইয়! গিয়াছে। 

২য় অঃ ২য় পাদ ২১শ সুত্র। অসতি প্রতিজ্ঞোপরোধো যৌগ- 
পদ্তামন্যাথ| ॥ 

ভাষ্য ।-_অসতি হেতে৷ কাৰ্ধয্যোৎপত্ত্যইভ্যুপগমে চতুৰ্ভ্যে। হেতুভ্য 
ইন্দ্রিয়ালোকমনক্ষারবিষয়েভ্যো বিজ্ঞানোৎপত্তিৱিত্যস্তাঃ প্রতিজ্ঞায়া 
বাধঃ স্থাৎ ; সতি হেত কাৰ্ধ্যোৎপাদাঙ্গীকারে পুর্ববস্মিন্‌ ক্ষণে স্থিতে 
সতি ক্ষণান্তরোৎপত্তির্ভবেদিদং ষৌগপন্তাং ভবতাং ক্ষণিকবাদিনাং মতে 
স্যাত। | 

ব্যাখ্যা £--যদি বল, কাৰ্য্যবস্তর উংপত্তিকালে কারণবস্তু ন! থাকিলেও 
বিনা কারণেই কার্যোতপত্তি হইতে পারে, তবে “চক্ষুরাদি-ইন্দ্রিয় 
লক্ষণ__অধিপতিপ্রত্যয়”, “আলোকলক্ষণ__সহকারিপ্রত্যয়,৮ “মনস্কার- 


২মঃ ২প৷ ২২সু ]  বেদান্ত-দর্শন। ২৮৭ 


(মনের দ্বারা বিষয়সংকল্প )-লক্ষণ- সমনন্তরপ্রত্যয়৮ এবং “বিষয়লক্ষণ 
_-ঘটাদি আলম্বনপ্ৰত্যয়” ইহার! যে বিজ্ঞানোৎপন্তিবিষয়ে কারণ, বৌদ্ধদিগের 
এই প্রতিজ্ঞা বাধিত হয়। (এই দোষ নিবারণার্থ ) যদি ইহ! স্বীকার কর 
যে, কারণ বর্তমান থাকিয়া কার্য্যের উৎপত্তি হয়, তবে পূর্বরক্ষণ বর্তমান 
থাকিতেই পরক্ষণের উৎপত্তি ; অতএব উভয়ক্ষণেরই যুগপৎ স্থিতি স্বীকার 
করিতে হইল। (আর বদি বল, পুর্বক্ষণে স্থিত বস্তই পরক্ষণেও থাকে, 
তবে ক্ষণিকবাদ আর থাকিল ন|)। ক্ষণিকবাঁদীর মতে অবশেষে এইরূপ 
সিদ্ধান্তে উপস্থিত হইতে হয়। 


২য় অঃ ২য় পাদ ২২শ হুত্ৰ । প্রতিসংখ্যা২প্রতিসংখ্যানিরোধাহ- 
প্রাপ্তিরবিচ্ছেদীঁৎ ॥ 


ভাষ্য ।-- সহেতুকনিহেতুকয়োনিরোধয়োরসম্তবঃ, সন্তানবিচ্ছেদস্তা- 
সম্তবাৎ, সন্তানিনাং প্রত্যভিজ্ভায়মানত্বাচ্চ। 

ব্যাখ্যা £--( বৈনাশিকেরা বলেন যে প্রতিসংখ্যানিরোধ ( সহেতুক 
এবং উপলবিপূর্বক বিনাশ) অপ্রতিসংখ্যানিরোধ ( নির্হেতুক এবং 
উপলব্ধির অযোগ্য বিনাশ) ও আকাশ এই তিনটি (যাহাও অভাববস্তু- 
মাত্র, তাহা) ব্যতীত অপর সমস্ত বস্তুই উৎপত্তিশীল ও ক্ষণিক ; তন্মধ্যে 
প্রথমোক্ত দুইটি বিন৷শসম্বন্ধে সহুত্ৰকার বলিতেছেন ) । 

সহেতুক ও নিৰ্হেতুক বিনাশ বলিয়া য’হ| বৈনাশিকগণ কল্পনা করিয়| 
থাকেন, তাহাও অসম্ভব; কারণ তাহাদের মতেও সন্তান-প্রবাহের বিচ্ছেদ 
হয় না; কিন্তু বিনাশই সত্য হইলে এইরূপ সন্তান-প্রবাই ( কার্য্যকারণরূপ 
প্রবাহ) অসম্ভব হইত। বিশেষতঃ সন্তানীরও ( পুর্বক্ষণস্থিত কারণেরও) 
বিনাশ নাই; কারণ তাহা প্রত্যভিজ্ঞার বিষয় হয় (যাহা পূৰ্ব্বানুভূত, এইটি 
তাহা, এইরূপ জ্ঞানের বিষয় হয় )। 


২৮৮ বেদান্ত-দর্শন। [২অঃ ২পা ২৩-২৪দু 


২য় অঃ ২য় পাদ ২৩শ স্থত্ৰ । উভয়থ! চ দোষাৎ ॥ 

ভাষ্য ।-_সন্তানস্ত সন্ভানিব্যতিরিক্তবস্তত্বাভীবাৎ সন্তানিনাং চ 
ক্ষণিকত্বা, অবিষ্ভাদিনিরোধো মোক্ষ ইত্যপি তন্মতমসঙ্গতম্‌। 

ব্যাখ্যা ঃ--অবিদ্বার নিরোধই মোক্ষ, এই যে বৌদ্ধমত, ইহাও 
বৈনাশিকমতে অপঙ্গত হয়; কারণ, সন্তানিবস্ত, সন্তানী (কারণ) ব্যতি- 
রিক্ত বস্তু হইতে পারে না, এবং পক্ষান্তরে সন্তানিবস্ও ক্ষণিক। উভয়- 
দিকেই অসঙ্গতি, মোক্ষ বলিয়া আর কিছু থাকে ন|। (অর্থাৎ 
একদিকে কার্য্যবস্ততে কারণ থাকে; অতএব অধিদ্যার সম্পূর্ণ বিনাঁশের 
সম্ভাবনা নাই, সুতরাং মোক্ষ অসম্ভব। আর একদিকে কাঁরণবস্ত 
ক্ষণিক, কাৰ্য্যে তাহার বিছ্যমানতা নাই; সুতরাং কোন সাধনরূপ কারণ 
দ্বারা মোক্ষরূপ কার্যের উৎপত্তি হইতে পারে না; কাঁরণবস্ত বিনষ্ট 
অসৎ হওয়াতে, মোক্ষের সহিত কাঁধ্যকাঁরণভাবে স্থিত কোন সাধন 
হইতে পারে না। 

শাঙ্করভাষ্যে প্রকারান্তরে এই অর্থ উক্ত হইয়াছে, যথা অবিষ্ার 
নিরোধ (বিনাশ) হয় সহেতুক, না হয় নির্হেতুক হইবে; হয় কোন 
সাধন অবলম্বন করিয়া হয়, অথবা আপনা হইতে হয়। যদি সহেতুক 
বল! যার, তবে সকল বস্তু স্বভাবতঃ ক্ষণবিনাশিনী বলিয়া বৌদ্ধমত পরি- 
ত্যাগ করিতে বইবে। যদি নিহেতুক__আপনা আপনি হয় বলা যায়, 
তবে অবিদ্যাদি নিরোধের উপদেশ বৃথা । 


২য় অঃ ২য় পাদ ২৪শ স্তর । আকাশে চাবিশেষাৎ ॥ 

ভাষ্য __আকাঁশে চ তৈরভাবপ্রতিজ্ঞা কৃতা, সা ন যুক্তা, 
পৃথিব্যাদিভিরবিশেষাশু । 

ব্যাখ্যা ঃ--বৌদ্ধগণ আঁকাশকেও অভাবরূপী বস্তু বলেন, ( তাহা 


২অঃ ২পা ২৫-২৭সু ] বেদান্ত-দৰ্শন। ২৮৯ 


পূৰ্ব্বে বলা হইয়াছে) এইমতও সঙ্গত নহে; কারণ পৃথিব্যাদি হইতে 
আকাশের এতদ্বিষয়ে কোন বিশেষ নাই। (পৃথিব্যাদির ন্যায় আকাশও 
শব্দগুণবিশিষ্ট; শ্রুতিতে আকাশেরও উৎপত্তি উক্ত হইয়াছে ইত্যাদি )। 
২য় অঃ হয় পাদ ২৫শ সুত্র। অনুস্মৃতেশ্চ ॥ 
( অনুস্থতেঃ = স্বান্ুভৃতবস্তবিষয়কানুল্মরণাৎ ) 
ভাষ্য ।--ইদং তদিতি প্রত্যভিজ্ঞ৷ চ তদ্দৰ্শনমস । 
ব্যাখ্যা ঃ--ষহি| পুর্বে প্রত্যক্ষ করিয়াছি, তাঁহা এইক্ষণেও প্রত্যক্ষ 
করিতেছি, ইত্যাকার প্রত্যভিজ্ঞ। দ্বারাও বৌদ্ধমত মিথ্যা বলিয়া সিদ্ধান্ত হয় । 
২য় অঃ ২য় পাদ ২৬শ সুত্র। নাসতোইঘৃষ্টত্বাৎ 1 
( ন অসতঃ-অদৃষ্টত্বাৎ ) 
ভাষ্য -_সৌগতৈরভা বাস্তাবোগপত্তিরভূযপেতা, সা ন যুক্তা। 
কন্মাৎ ? অসতঃ সৃদাগ্ভভাবাশ ঘটাদ্যুৎপত্তেরদৃষ্টত্বাৎ। সতস্ত 
মৃৎপিণ্ডাদেস্ত হৃৎপত্তেদ্‌ ফ্টত্বাৎ। 
ব্যাখ্যা ঃ--বৌদ্ধদিগের মতে অভাববস্ত হইতে ভাববস্তর উৎপত্তি 
কথিত হয়; ইহ| সঙ্গত নহে। কারণ, মুত্তিকাদির অভাবে ঘটাদির উৎপত্তি 
কখনও দুষ্ট হয় না। | ভাববস্ত মৃংপিঙাদি হইতেই ভাববস্ত ঘটাঁদির উৎপত্তি 
দৃষ্ট হয়। 
হয় অঃ ২য় পাদ ২৭শ সুত্র। উদাসীনান|মপি চৈবং সিন্ধিঃ। 
ভাষ্য ।---অন্যাখাহ নুপায়তোবিদ্তান্তৰ্থসিদ্ধিঃ স্যাৎ। 


অন্তার্থ $- যদি বল অসৎ হইতেই ভাববস্তর উৎপত্তি হইতে পারে, 
তবে কোন চেষ্ট৷ ব্যতিরেকেও বিদ্তাদিসম্বন্ধে উদাসীন পুরুষদিগেরও বিভ্যাদি 
লাভ হইতে পারে। 
১৭৯ 


২৯০ বেদান্ত-দৰ্শন। [২অঃ ২পা ২৮-৩০সু 


২য় অঃ ২য় পাদ ২৮শ হুত্ৰ নাহভাব উপলব্ধেঃ । 
(ন--অভাবঃ, উপ্‌লৰ্বেঃ )। 

ভাষ্য ।-_বিজ্ঞানমাত্র্তিত্ববাগ্ভভিমতৌবাহাস্যাভাবো ন, কিন্তু ভাব 
এব। কুতঃ ? উপলব্ধেঃ। 

ব্যাখ্যা £--ষে বৌদ্ধের| বলেন বিজ্ঞানমাত্রই আছে, বাহাবস্ত নাই, 
তাহাদের মতও অগ্রাহ্থ; বাহ্বস্তুর অস্তিত্ব যে নাই তাহানহে, অস্তিত্ব আছে; 
কারণ অস্তিত্বশীল বলিয়াই তাঁহাদের উপলব্ধি হয়। (এই আত্মপ্রতীতি 
কোন তর্কের দ্বার! বিনষ্ট হইবার নহে; ধাহারা বাহ্যবস্ত নাই বলেন, 
তাহার! এ বাস্থবস্তরসংজ্ঞা দ্বারাই ইহার অস্তিত্ব স্বীকার করেন; বাহৃ- 
বস্তু না থাকিলে, বাহাবস্তু বলিয়া কোন জ্ঞান কি বাক্য-ব্যবহার 
থ)কিত না )। 

২য় অঃ ২য় পাদ ২৯শ সুত্র । বৈধৰ্ম্ম্যাচ্চ ন স্বপ্নাদিবৎ ) 

ভাষ্য ।__স্বপাদিপ্রত্যয়দৃষ্টান্তেনাপি ন জাগ্রৎপ্রত্যয়ার্থাভাবঃ 
প্রতিপাদয়িতুং শক্যঃ, দৃষ্টান্তদারটণন্তয়োর্বৈবষম্যাৎ স্বপ্নজ্ঞানস্যাপি 
সাঁলন্বনাচ্চ । 

ব্যাখ্যা £--স্বপ্নাদিজ্ঞানের দৃষ্টান্তে জাগ্রৎজ্ঞানের বাহাবিষয়াভাব প্রতিপন্ন 
করিতে সমর্থ হইবে না; কারণ দৃষ্টান্ত ও দার্ট স্ত এই উভয়ের বৈষম্য আছে 
(জাগরণ দারা স্বপ্নজ্ঞানের বাধ দৃষ্ট হয়; কিন্ত প্রত্যক্ষজ্ঞানের বাধ নাই )। 
এবঞ্চ স্বপ্রজ্ঞান সালম্বন,_প্রত্যক্ষের উপর নির্ভর করে; প্রত্যক্ষজ্ঞান 
তদ্রপ নহে। 

২য় অঃ ২য় পাদ ৩০শ সুত্ৰ | ন ভাবোহনুপলব্ধেঃ । 

ভাষ্য ।---কিঞ্চ জ্ঞানবৈচিত্ৰ্যাৰ্থোবাসনানাং ভাবোহভিপ্রেতঃ, স ন 
সম্ভবতি, তব মতে বাহ্যার্থানামনুপলবেঃ। 


২অঃ ২পা ৩১-৩২সু ] বেদান্ত-দৰ্শন। ২৯১ 


ব্যাখ্যা ১--এই শ্রেণীর বৌদ্ধগণ বলেন যে ( বাহাবস্ত না থাকিলেও) 
বানা সকল বর্তমান আছে, তন্বারাই জ্ঞানবৈচিত্র উৎপন্ন হয়; ইহাও 
সম্ভব নহে; কারণ বৌদ্ধমতে বাহাপদার্থের উপলব্ধি নাই (যদি বাহাপদার্থের 
উপলব্ধিই না থাকে, তবে তন্নিমিন্ত বাসনা কিরূপে হইতে পারে? )। = 

হয় অঃ ২য় পাদ ৩১শ সুত্র । ক্ষণিকত্বাৎ। 

ভাষ্য ।_- ন বাসনাভাবআশ্ৰয়স্য তব মতে ক্ষণিকত্বাৎ । 

ব্যাখ্যা ঃ--বাসনাও ভাঁববস্ত হইতে পারে ন| কারণ বৌদ্ধমতে বাঁস- 
নার আশ্রয় যে অহং, তাহাও ক্ষণিক। 

২য় অঃ ২য় পাদ ৩২শ সুত্র । সর্ববথানুপপত্তেশ্চ। 

ভাষ্য ।---শূন্যবাদোহপি ভ্ৰান্তিমূলঃ । সৰ্ব্বথানুপপন্নত্বা প্রত্য- 
ক্ষাদিপ্রমাণবিরোধাত। = 

ব্যাখ্যা £--শূস্যবাদণও ভরান্তিমূলক। ইহ! সর্ববপ্রকারে অসিদ্ধ। প্রত্যক্ষাদি 
সৰ্ব্ববিধ প্রমাণবিরুদ্ধ হওয়ায়, ইহ| একদা! অগ্রাহ্য । 

ইতি বৌদ্ধমত-খণ্ডনাধিকরণম্‌ 


০০৩ 
৩০০ 


বৌদ্ধমত খণ্ডন করিয়া শ্রীভগবান্‌ বেদব্যান এক্ষণে জৈনমত খণ্ডন 
করিতে প্রবৃত্ত হইতেছেন। জৈনমত সংক্ষেপতঃ শাঙ্করভায়া ও ভামতী 
টীকা অন্থসাবে নিয়ে বিবৃত হইতেছে £-_ 

জৈনমতে পদাৰ্থ দ্বিবিধ,_-জীব ও অজীব; জীব বোধাত্মক, অজীব 
জড়বর্গ । জীব ও অজীব পঞ্কপ্রকারে প্রপঞ্চীকৃত ; যথাঃ--জীবাস্তিকায়, 
পুদগনাস্তিকায়, ধৰ্ম্মান্তিকায়, অধৰ্ম্মাস্তিকায় ও আকাশাস্তিকায় ; ইহাদিগের 
প্রত্যেকের বহুবিধ অবান্তর প্রভেদ আছে। জীবান্তিকায় ত্রিবিধ,_-বন্ধ, 
মুক্ত ও নিত্যদিদ্ধ। পুদগলান্তিকায় ছর প্রকার,_-পৃথিব্যাদি চারিভূত, 


২৯২ বেদান্ত-দর্শন । [২অঃ ২পা৩২সু 


স্থাবর ও জঙ্গম। ধর্ম্মান্তিকায় প্রবৃত্তি ; অধৰ্ম্মাপ্তিকায় স্থিতি। আকাশা- 
স্তিকায় দ্বিবিধ;,--লোকাকাশ ও অলোকাকাশ; উপর্যুপরিস্থিত লোক 
সকলের অন্তৰ্ব্বভী আকাশই লোকাকাশ; মোক্ষস্থানস্থিত আকাশ, 
অলোকাকাশ, তথায় কোন লোক নাই। পূৰ্ল্লোক্ত জীব ও অজীব-পদার্থ 
অপর পঞ্চপ্রকারেও প্ৰপঞ্চীকৃত। যথাঃ---আশ্ৰব, সম্বর, নির্জর, বন্ধ ও 
মোক্ষ। আন্ুব, সম্বর ও নির্জ্জর এই তিনটি পদার্থ প্রবুত্তিলক্ষণ ; প্রবৃত্তি 
দ্বিবিধ,-_সম্যক্‌ ও মিথ্যা; তন্মধ্যে মিথ্যাপ্রবৃত্তি আম্ৰব; সম্যক্প্রবৃত্তি সম্বর 
ও নির্জর। পুরুষকে বিষয়প্রাপ্তি করায়, এই অর্থে আব, এই অর্থে 
আশ্রবশব্দে ইন্দ্রিয় বুঝায়। কর্তাকে অবলম্বন করিয়া! অনুগমন করে, 
এই অর্থে কর্মকেও আত্রব বলে; ইহাই অনর্থের হেতু; এই নিমিত্ত 
আশ্রবকে মিথ্যাপ্রবৃন্তি বলে। শমদমাদি প্রবৃত্তিকে সম্বর বলে; ইহা 
আরবের দ্বার সম্বরণ করে ( অবরুদ্ধ করে ), এই নিমিত্ত 
ইহাদিগকে “দন্বর” বলে। তপ্তশিলারোহণাদি সাধন, যদ্ধারা 
অনদিকালের সঞ্চিত পুণ্যাপুণ্য বিনাশ প্রাপ্ত হর, তাহাকে নির্জর” 
বলে। অষ্টবিধ কৰ্মাকে “বন্ধ” বলে; এই অষ্টবিধ কৰ্ম্ম হুই 
ভাগে বিভক্ত; চারিটির নাম “খাতি,” অপর চারিটির নাম “অঘাতি”। 
ঘাতিকৰ্ম্ম, যথ|,--১ ৷ জ্ঞানাবরণীয়, ২। দর্শনাবরণীয়, ৩। মোহনীয়, 
৪। অন্তরায়। অঘাতিকৰ্ম্ম, যথা-১। বেদনীয়, ২। নাঁমিক, 
৩। গোত্রিক, ৪। আবুফ। যে জ্ঞানের দ্বার| বস্তুসিদ্ধ হয় না, এইরূপ 
বিপর্ষ)য়কে “জ্ঞানাবরণীয় কৰ্ম্ম’ বলে। আৰ্হত-দৰ্শনাভ্যাস দ্বারা মোক্ষ হয় 
না, এইরূপ জ্ঞানকে প্রৰ্শনাবরণীয় কৰ্ম্মণ বলে। প্রদণিত মোক্ষমার্গের 
শ্ৰেষ্ঠত্ববিযয়ে অনাস্থা-বুদ্ধিকে “মোহনীয় কর্ম” বলে। :মোক্ষমার্গে প্রবৃত্ত 
পুরুষের তাহাতে যে বিল্নকরবুদ্ধি, তাহাকে “অন্তরায়” নামক কৰ্ম্ম বলে । 
এই চতুৰি্বিধিকৰ্ম্ম মোক্ষবিঘাতক ; এই নিমিত্ত ইহাদিগকে ণ্ঘাতি” কম 


২অঃ ২ পা ৩২সু] বেদীন্ত-দর্শন। ২৯৩ 


বলে। চতুৰ্বিধ “অঘাতি” কশ্মের মধ্যে বেদনীয়নামক কৰ্ম্ম দেহ- 
বিভাগের হেতুভূত ; তাহাও তত্বজ্ঞানের বিঘাতক না হওয়ায়, ইহ! মোক্ষের 
অন্তরায় নহে; অতএব ইহা “অথাতি” কৰ্ম্ম৷ দেহের কলল-বুদ্বুদাদি 
(গর্ভস্থ শুক্রশোণিতের মিলিত অবস্থাবিশেষ সকল) নামিক অবস্থার 
প্রবর্তক কৰ্ম্মকে “নামিক” কৰ্ম্ম বলে। দেহের অব্যারুত শক্তিরূপে 
অবস্থিত অবস্থাকে “গোত্ৰিক’ বলে। আয়ু-উৎপাদক, আযুনিরপক 
কৰ্ম্মকে “আয়ু” বলে। শেষোক্ত তিনটি “বেদনীয়”কে আশ্রয় করিয়া 
থাকে; অতএব ইহাঁরাঁও “অধাতিকম্ম” বলিয়া গণ্য । এই অষ্টপ্রকার 
কৰ্ম্মই পুরুষের বন্ধন ; অতএব ইহাঁদিগকে “বন্ধ” বলে । এতৎসমস্ত হইতে 
অতীত নিত্য সুখময় অবস্থায় অলোকাঁকাঁশে স্থিতিকে মোক্ষ বলে। অতএব 
জৈনমতে ১। জীব, ২। অজীব, ৩। আঁত্রব, ৪। স্বর, ৫। নিজ্জর 
৬। বন্ধ, ৭1--মোক্ষ এই সপ্তবিধ পদার্থ স্বীকৃত । 

পুর্ব্বোক্ত সর্ববিধ প্রপঞ্চবিষয়ে জৈনগণ “সপ্তভঙ্গীনয়” নামক বিচারের 
অবতারণা করেন (সপ্তভঙ্গী__সপ্তবিধ বিভাগযুক্ত, নয় = ন্তায়নীতি ); যথা 
১। স্তাদস্তি, ২। স্তান্নাস্তি, ৩। স্তাদবক্তব্য, ৪7 স্তাঁদ্অস্তিচ নাস্তিচ, 
৫ | স্তাদস্তিচাঁবক্তবাশ্চ, ৬। স্তান্নাস্তিচাবক্তব্যশ্চ, ৭। স্তুদিস্তিনাস্তিচা- 
বক্তব্যশ্চ। একত্ব নিত্যত্ব প্রভৃতিতেও এই সপ্তভঙ্গী নয় যোজিত করা 
হয়; অর্থাৎ প্রত্যেক পদাৰ্থই অস্তিনাস্তি প্রভৃতি সপ্তবিধ “নয়” যুক্ত; 
অস্তিনাস্তি এক বহু ইত্যাদি ধৰ্ম্ম সকলপদাৰ্থেরই আছে। 

জৈনমতে জীব, দেহপরিমাঁণ, অর্থাৎ দেহ যে পরিমাণ আয়তনবিশিষ্ট 
জীবও ততপরিমিত। পরন্ত মোক্ষবিস্থায় যে দেহ লাভ হয়, তাহা স্থির, 
তাঁহার হৃাসবৃদ্ধি নাই, তাহার কোনপ্রকার পরিবর্তন হয় না, ‘নিত্য 
মোক্ষপ্রীপ্তির পূৰ্ব্বে জীব যে দেহবিশিষ্ট হয়, সেই দেহের পরিমাণই জীবের 
পরিমাণ। 


২৯৪ বেদান্ত-দৰ্শন । [২অঃ ২পা ৩৩-৩৫সু 


এক্ষণে সুত্রকার এই জৈনমত খণ্ডন করিতে প্রবৃত্ত হইতেছেন ঃ£-- 
২য় অঃ ২য় পাদ ৩৩শ সুত্ৰ । নৈকস্মিনসম্তবাৎ । 
ভাষ্য ।---জৈনাবস্তমাত্ৰেংস্তিত্বনান্তিত্বানাদিবিকলদ্ধধৰ্ম্মদয়ং যোজ- 
য়ন্তি, তনোপপগতে। একস্মিন বস্তুনি সন্বাসন্বাদেিরলুদ্ধধৰ্্মস্য 
ছাঁয়াতপবৎ যুগপদসম্তবাৎ। 
অন্তাৰ্থঃ--জৈনগণ বস্তমাত্রেরই যে অস্তিত্ব নাপ্তিত্ব এই অনাদিবিরুদ্ধ 
ধৰ্ম্মদয় আছে বলিয়া থাকেন, তাহা কখনও উপপন্ন হয় ন|। একই 
বস্তুতে বিদ্যমানতা ও অবিষ্যমানতা অপন্তব; ছায়া ও আলোক যেমন 
একত্র থাকা অসম্ভব, ইহাঁও তদ্ৰপ অসম্ভব । 
২য় অঃ ২য় পাদ ৩৪শ স্থত্ল এবং চাত্মাহ কাৎ ‘স্যম্‌। 
( এবং--চ---আত্ম|---অকাতস্যম্‌ ) 
ভাষ্য ।-_এবং শরীরপরিমাঁণতবেনাঙ্গী কৃতস্যাত্মনোবৃহদেহপ্ৰাপ্তাব- 
পুর্ণতা স্তাৎ । 
অগ্যার্থঃ--জৈনমতের অপর দোষ প্রদর্শন করিতেছেন ঃ-- 
জৈনগণ বলেন যে, আত্মা শরীরপরিমাণ, তাহা হইতে পারে না; কারণ, 
ক্ষুদ্রকায়বিশিষ্ট জীব (পিপীলিকাদি) দেহান্তে কৰ্ম্মশে বৃহৎ শরীর 
(গজশরীরাদি ) প্রাপ্ত হইলে, তখন গজশরীরসম্বন্ধে জীৰ অকন 
( অব্যাপী, ক্ষুদ্ৰ ) হইয়া পড়ে ৷ 
২য় অঃ ২য় পাদ ৩৫শ হুত্ৰ ন চ পর্য্যায়াদপ্যবিরোধোবিকাঁরাদিভাঃ । 
(‘ন-চ;-_পৰ্ধ্যায়৷ৎ--অগি---অবিবরোধঃ, বিকারাদিভ্যঃ )। 
“ন্‌ চ বাচ্যং সাবয়বোহি আত্মা, তশ্তবিয়বাঁনাৎ গজশরীরে উপচয়ঃ 
সুঙ্মশরীরেহপচয়শ্চেত্যেবং পর্য্যায়াদবিরোধ ইতি। কুতঃ ? “বিকারাদিভাঃ” 


২অঃ ২প| ৩৬সু ] বেদান্ত-দর্শন । ২৯৫ 


বিকারাদিদোষপ্রসঙ্গাৎ। যদি আত্মা সাবয়বস্তহি দেহাদিবদ্বিকারী 
স্তাঁদনিত্যন্চ স্তাৎ |” 


ভাষ্য ।_-ন চ বাচ্যং সাবয়বোহি খন্বস্ম৷কমাত্ম৷ তস্তাবয়বানাং 
গজশরীরে উপচয়ঃ সুক্গমশরীরেহপচয়শ্চেত্যেবং পর্য্যায়াদবিরোধ ইতি ৷ 
কুতঃ ? “বিকারাদিভ্যঃ” বিকারাদিদৌষপ্রসঙ্গাৎ ৷ যদি ভবন্মতে আত্মা 
সাবয়বস্তহি দেহারিবদ্বিকারী স্তাদনিত্যশ্চ স্তাৎ। এবমাদয়ো দোষাঃ 
স্্যঃ ॥ [ ইতি বেদান্তকৌস্তুভ-ভাষ্যম্‌ ] * 

ব্যাখ্যা £__-এইরূপ বলিতে পারিবে না যে আমাদের মতে আত্ম সাবয়ব; 
অতএব গজশরীরে তাঁহার অবয়ব-বৃদ্ধি এবং ক্ষুদ্রশরীরে অপচয়প্ৰাপ্তি হয়, 
সুতরাং এইরূপ পধ্যায়হেতু “শরীরপরিমাণমতে” কোন দোষ নাই। কারণ, 
তাহাতে আত্মার বিকাঁরাদি দৌষ-প্রসক্তি হয়। আত্ম! সাবয়ব হইলে, তাহা 
দেহাদির ন্যায় বিকারী এবং অনিত্য হইয়া পড়ে। ইত্যাদি দোষ 
উপস্থিত হয়। 

২য় অঃ ২য় পাদ ৩৬শস্বত্র । অন্ত্যাবস্থিতেশ্চোভয়নিত্যত্বাদবিশেষঃ। 

ভাষ্য ।-_অন্ত্যস্ত পরিমাণস্তা নিয়ততামঙ্গীকৃত্যাদিমধ্যয়োরপি 
নিত্যত্বমস্তীতি চেত্তহি সর্ববদ্রীবিশেষঃ স্তাদ্বিনফ্টোদেহপরিমাণবাদঃ। 

ব্যাখ্য৷ঃ__শেষদেহের ( মোক্ষাবস্থাপ্ৰাপ্তিকালে যে দেহ হয়, তাহার ) 
পরিমাণ অপরিবর্ত্তনীয় নিত্য একরূপ, জৈনগণ এইরূপ স্বীকার করাতে, 
আগ্য মধ্য জীবপরিমাণও নিত্য বলিতে হয়; স্ুতরাৎ অন্ত্যদেহ এবং 
তংপূৰ্ব্বদেহ ইহাদের কৌন তারতম্য রহিল না; অতএব আছ্ছমধ্য 


* “উপচয়াপচয়ারহাহবয়ব! নাত্মাহতোঁ ন বিরোধ ইতি চ ন বক্তঃং শক্যং, বিকা- 
রিতাদিদৌযপ্রসক্তেঃ” ॥ ইতি নিষ্বার্কভাষাঃ। 


২৯৬ বেদান্ত-দর্শন। |[২অঃ ২পা ৩৭সু 


দেহও :উপচয়-অপচয়-বিহীন বলিতে হয়। সুতরাৎ দেহপরিমাণবাদ 
অপসিদ্ধান্ত। 
ইতি জৈনমতথগুনাধিকরণম্‌ 

এইক্ষণে পাশুপতমত খণ্ডিত হইতেছে। পাশুপতমতাঁবলম্থিগণ 
চারি শ্রেণীতে বিভক্ত ; যথা--কাপাল, কালামুখ, পাশুপত ও শৈব। 
পণ্তপতিপ্রণীত শাস্ত্ৰই এই চতুর্বিধ পাশুপতের অবলম্বন। এই শান্তর 
পশুপতিপ্রণীত “পঞ্চাধ্যায়ী” নামে প্রসিদ্ধ; তাহাতে পঞ্চপদার্থ বৰ্ণিত 
আছে; যথ|--কারণ, কাৰ্য্য, যোগ, বিধি এবং ছুঃখান্ত অর্থাৎ মোক্ষ | 
কারণ বলিতে ঈশ্বর ও প্রধান বুঝায় ; ঈখর নিমিত্তকারণ ; প্রধান উপাদান- 
কারণ। মহদাদি-ক্ষিত্যন্ত পদার্থ কার্য্যনামে আখ্যতি ; প্রণব (ওঁকার ) 
উচ্চারণপুর্ববক ধ্যান, “যোগ” নামে আখ্যাত ; ব্রৈকালিক স্নান, ভন্মস্নান, 
কপালে ভম্মমাথা, মুদ্রাসাধন, রুদ্রক্ষ ও কঙ্কণ হস্তে ধারণ, ভগাদনাদি আসনে 
উপবেশন, কপালপাত্রে ভক্ষণ, শবভম্ম লেপন, স্ুরাকুন্ত স্থাপন, সুরাকুন্তে 
দেবতা, পূজন ইত্যাদি নানাবিধ আচরণ “বিধি” নামে আখ্যাত। উক্ত 
বিধিসকল চভুর্বিধঃ :পশুপতিমতাবলম্বীদিগের মধ্যে কোনটি কোন সম্প্রদায়ের 
বিশেষ আচরণীয়, কোনটি অপর সম্প্রদায়ের আচরণীয়। কাপাঁলিক ও 
পাশুপত সম্প্রদায়ের মতে মোক্ষাবস্থায় আত্ম! পাষাণকল্প অবস্থা লাভ করে 
শৈবগণ আত্মার চৈতন্তরূপতাঁকে মোক্ষ বলে। ইত্যাদি । এইক্ষণে হুত্ৰকাৰ 
পাণগুপতমতের খণ্ডন করিতে প্রবৃত্ত হইতেন। 

২য় অঃ ২য় পাদ ৩৭শ সুত্র । পৃত্যুৱসামপ্জস্তাৎ ॥ 

( পত্যুঃ অবৈদিকস্ত ঈপ্বরন্ত অসমঞ্জসম্‌ অসঙ্গতিবিত্যৰ্থঃ ) 

ভাষ্য ।__পাশুপতং শান্ত্রমুপেক্ষণীয়ং জগদভিন্ননিমিত্তোপাঁদান- 
কারণপ্রতিপাদকবেদবিরো ধিত্বাহ্পধর্ত্মপ্রবর্তকত্বাচ্চ। 


২অঃ ২পা ৩৮-৩৯সূ ] বেদান্ত-দর্শন । ২৯৭ 


ব্যাখ্যা £-_পাণ্ডপতশাস্ত গ্ৰহীয় নহে; কারণ বেদ যে ঈশ্বরকে জগতের 
নিমিত্ত এবং উপাদান, এই উভয় কারণ বলিয়া! বর্ণনা করিয়াছেন, এই 
পশুপতিমত তাহার বিরুদ্ধ; এই মতে ঈশ্বরকে জগতের কেবল নিমিত্তকারণ 
বলিয়া স্বীকার করা হয়, ঈশ্বর হইতে বিভিন্ন অচেতন প্রধানকে উপ'দাঁন- 
কারণ বলি! বর্ণনা করা হয়; এইমত বেদবিরুদ্ধ এবং উপধৰ্ম্মপ্ৰবৰ্ত্তক ; 
সুতরাং উপেক্ষণীয় । 

২য় অঃ ২য় পাদ ৩৮শ স্ত্র। সন্ধন্ধানুপপত্তেশ্চ ॥ 


ভাষ্য ।-_পশুপতেরশরীরস্ত প্রেরকস্ত প্রেধ্যপ্রধানাদিভিঃ 
সন্বন্ধানুপপত্তেশ্চ ন পশুপতির্জগদ্ধেতুঃ। 

ব্যাখ্য৷ ঃ--পশুপতিমতে ঈশ্বর নিত্যশুদ্ধ নিগুণস্বভাব হওয়াতে, ঈশ্বর 
ও অচেতন প্রধানাদির মধ্যে শ্রেধ্যপ্রেরকসন্বন্ধ কোন প্রকারে উপপন্ন হয় 
না; অতএব নিত্য নিগুণস্বভাব পশুপতি (পশ্ত-জীব, পশুপতি-জীব- 
পতি--ঈশ্বর ) জগৎকারণ হইতে পারেন না। 

হয় অঃ ২য় পাদ ৩৯শ হুত্র। অধিষ্ঠানানুপপত্তেশ্চ ॥ 

[ প্রকৃতিতে অধিষ্ঠান দ্বারা ঈশ্বর জগতের নিমিত্তকারণ নহেন, ইহাও 
অপসিদ্ধান্ত ] 

ভাষ্য ।--দৃষ্টবিরুদ্ধত্বাননিত্যস্তোত্তরভাবিত্বাদনিত্যস্ত চ শরীর স্যানুপ - 
পত্তেষ্চ ন পশুপর্তির্জগদ্ধেতুঃ। 

ব্যাখ্য। ঃ- লোকতঃ দৃষ্ট হয় যে, ঘটের নিমিত্তকারণ কুম্তকার সশরীর 
হওয়াতেই মৃংপিণ্ডোপাদান দ্বারা ঘট রচনা করে; পাশুপতগণ :বেদের 
উপদেশ লঙ্ঘন কবরিয়| অনুমানকেই শ্রেষ্ঠ প্রমাণরূপে গ্রহণ করেন; 
সৃতরাৎ পূৰ্ব্বোক্ত দৃষ্টান্ত হইতে অনুমান দ্বারা জগতের নিমিত্তকার্ণ 
ঈশ্বরের স্বরূপ অবধারণ করিতে হইলে, তীহাকেও শরীরধারী বলিতে হয়; 


২৯৮ বেদান্ত-দৰ্শন । [২অঃ ২প৷ ৪০-৪১সু_ 


কিন্তু শরীরমাত্রই সৃষ্ট ও বিনশ্বর ; পরন্ত ঈশ্বরকে নিত্য বলিয়া পাশুপতগণ 
স্বীকার করেন; অতএব তিনি নিত্য হইলে, (যেহেতু তাঁহার নিত্য 
সশরীরত্ব উপপন্ন হইতে পারে না, অতএব) তাঁহার শরীরকে অনিত্য 
বলিতে হইবে, তাহাও অসম্ভব; কারণ, জগতের সৃষ্টিকর্তা অনিত্যশরীর- 
ধারী, ইহা সৰ্ব্বদ৷ অন্ুপপন্ন ও অসম্ভব, এইরূপ বলিলে তিনি অন্ত কারণের 
অধীন হয়েন। অতএব ঈশ্বরের কোন প্রকার শরীর থাকা অনুমান দ্বারা 
সিদ্ধান্ত করা যায় না; আবার শরীর না থাকিলে, অচেতন জগতে অধিষ্ঠান 
প্রত্যক্ষ ও অনুমান-প্রমাণের অগম্য । অতএব পূর্বোক্ত পশুপতি জগতের 
হেতু হইতে পারেন না। 

২য় অঃ ২য় পাদ ৪*শস্থত্র। করণবচ্ছেন্ন ভৌগাদিভ্যঃ ॥ 

ভাষ্য ।-_জীবব্করণকলেবরকল্পনাপি ন সম্ভবত ভোগাঁদি- 
প্রসক্তেঃ। 

ব্যাখা! £--পরন্ত জীব যেমন অশরীরী হইয়াও ইন্দ্রিয়াদিকলেবর দ্বারা 
দেহের সহিত সম্বন্ধবিশিষ্ট হয়েন, তত্রপ ঈশ্বরও ইন্দিয়াদিকলেবর দ্বারা 
জগতের সহিত সম্বন্ধবিশিষ্ট হয়েন ; এইরূপ কল্পনারও সম্ভাবন| হয় না; কারণ 
তাহ। হইলে, জীবের ন্যায় ঈশ্ববেরও জুখদুঃখাদিভো গপ্রসঙ্গ হয়, এবং তাহার 
ঈশ্বরত্ব আর কিছু থাকে না। 

২য় অঃ ২য় পাদ ৪১শ সুত্ৰ ৷ অন্তবব্বমসৰ্ববজ্ঞত| বা ॥ 


ভাষ্য ।__তম্ত পুণ্যাদিরূপাদৃষ্টযোগেহ্তবন্বন্ত্বং চ স্তাঁৎ। 


ব্যাখ্যা £--( ঈশ্বরের ভোগাদি স্বীকার করিলেও কোন দোষ হয় না) 
অতি সামান্ত হিমকণিকা! যেমন বৃহৎ অগ্রিকুণ্ডের উত্তাপ খর্ব করিতে পারে 
না, তদ্রপ উক্ত ভোগও ঈশ্বরকে খর্ব করিতে পারে না। যদি এইরূপ 
আপত্তি হয়, ততুত্তরে বল! হইতেছে, যে এইরূপ বলিলে ) পুণ্যাপুণ্যাদি 


২অঃ ২পা ৪২সু ] বেদান্ত-দর্শন। ২.৯৯ 


অদৃষ্টযোগে ঈশ্বরও জীবের ন্যায় অন্তবিশিষ্ট ও অসৰ্ব্বজ্ঞ হইয়া পড়েন ; কারণ 
ইন্দ্রিয়াদিবিশিষ্ট স্ুখদুঃখাদিভোগসম্পন্ন কেহই জন্মমরণাদিবিহীন এবং পুর্ণজ্ঞ 
বলিয়| দৃষ্ট হয় না; লৌকিক দৃষ্টান্তে ঈশ্বরও যুগপৎ অন্তবিশিষ্ট ও অজ্ঞ হইয়া 
পড়েন। পরন্ত এইরূপ ঈশ্বর পাশুপতদিগেরও সম্মত নহে। 

ইতি পাণ্ড পতমত-খগুনাধিকরণম্‌ 


এক্ষণে শক্তিবাদ খণ্ডন হইতেছে। ধাহার| বলেন যে পুরুষসহযোগ 
বিন! একা শক্তি হইতেই জগৎ উৎপন্ন হয়, তাহাদিগকে “শক্তিবাদী” বলে । 
তাহাদিগের মতের খণ্ডন হইতেছে £- 

২য় অঃ ২য় পাদ ৪২শ সুত্ৰ । উৎপত্ত্যসম্তবাৎ ॥ * 


* শাঙ্করমতে এই সুত্র এবং তৎপরবর্তী সুত্রগুলি দ্বার! ঈশ্বর, প্রকৃতি ও তদধিষ্ঠাত| 
এই উভয়াত্মক বলিয়া যে মত, তাহা খণ্ডিত হইতেছে । ইহাকে ভাগবত মত বলিয়া 
তিনি ভাষো বৰ্ণন! করিয়াছেন। এহ সুত্রের ভাষ্য তিনি বলিয়াছেন যে-- 

বেদান্তও ঈশ্বরের ঈদৃশ স্বরূপই স্থাপন করিয়াছেন, ঈশ্বরই জগতের প্রকৃতি এবং 
অধিষ্ঠাতা ; ব্ৰহ্মকুত্ৰেও এই মতই স্থাপিত হইয়াছে, তবে কিনিমিত্ত সুত্রকার এই পক্ষ 
প্রত্যাখান করিতেছেন? বলিতেছি ; যদিও এই অংশে কোন বিরোধ নাই, তথাপি 
অন্য অংশে বিরোধ আছে, তাহাই প্রত্যাখ্যানের নিমিত্ত বিচারের আরম্ভ । ভাঁগবতেরা 
বলেন যে, ভগবান্‌ বান্গদেব নিরঞ্রন জ্ঞানস্বরূপ, তিনিই এক ইশ্বর, তিনি আপনাকে 
চারিভাগে বিভক্ত করিয়া প্রতিষ্ঠিত আছেন, যথাঃ--বাস্সদেবব্যহ। সন্কর্ষণবাহ, প্রত্ায়ব্যুহ 
ও অনিরুদ্ববযহ ; বাহদেব পরমাত্ম| নামে উক্ত, সঙ্কধণই মূল জীবশক্তি, প্রদুয়ের নাম 
মনঃ অথবা প্রজ্ঞা, অনিরুদ্ধের নাম অহঙ্কার ; বাহৃদেবই ইহাদের সকলের মূলপ্রকৃতি 
€ উপাদান কারণ ), সঙ্কৰ্ষণাদি তাহার কাধ্য। এইরূপ ভগবানকে অভিগমন, উপাদান, 
ইজ্যা', স্বাধ্যায় ও যোগ দ্বার! বহুদিন ধরিয়! সেব| করিলে, নিষ্পাপ হইয়| তাহাকে প্রাপ্ত হওয়া 
বায়। ভাঁগবতগণ বলেন, যে এই নারায়ণ বাঁন্ুদেব প্রকৃতি হইতে শ্রেষ্ঠ, সর্ধশান্র প্রসিদ্ধ, 
পরমাত্মা, সর্ববাত্মা ; তিনি আপনি আপনাকে অনেক প্রকার করিয়া নান! বাহে অবস্থিত 
হয়েন,তৎসম্বন্ধে কোন বিরোধ নাই ? কারণ “পরমাত্ম। এক প্রকার হয়েন,তিন প্রকার হয়েন 
ইত্যাদি শ্ৰুতিবাক্য দ্বার! পরমাত্মার অনেক প্রকার হওয়| উপদিষ্ট হইয়াছে । ভাঁগবতের! 
যে অনবরত অনগ্তচিত্ত হইয়া অভিগমনাদিলক্ষণ ভগবৎ-আরাধনা কর্তব্য বলিয়! অভিমত 
করেন, তাঁহার সহিতও কোন বিরোধ নাই; কারণ, শ্ৰুতি শ্বৃতি প্রভৃতি শাস্ত্রে 


৩০০ বেদান্ত-দৰ্শশন।  [২অঃ ২পা ৪২সু 


ভাষ্য ।- পুরুষন্তরেণ শক্তেঃ সকাশাজ্জগছুৎপত্ত্যসম্তবাৎ ন তৎ- 
কারণবাদোহপি সাধুঃ। 


ঈশ্বরপ্রণিধানের প্ৰসিদ্ধি আছে । পরন্ত তাহারা যে বলেন, যে বাসুদেব হইতে সঙ্কর্যণের, 
সন্বর্ষণ হইতে পরদ্থান্নের এবং প্ৰদ্যুয় হইতে অনিরুদ্ধের উৎপত্তি হয়, এই অংশসন্বদ্ষেই 
বিরোধ; যেহেতু, বাঁন্ছদেবাখা পরমাত্মা হইতে সনঙ্কৰ্বণাখ্য জীবের উৎপত্তি সম্ভব হয় 
না; কোরণ তাহাতে জীবের অনিতাত্বাদি দোষপ্ৰসক্তি হয়; জীবের উৎপত্তি স্বীকার 
করিলে, তাঁহাঁয় অনিত্যত্ব দোঁষ হয়; অতএব ভগবংপ্রাপ্তিরপ মোক্ষ তাহার পক্ষে 
অসম্ভব হয়; কারণ, ভগবপ্রাপ্তির পূর্বেই তাহার বিনাশের প্রসক্তি আছে। 
এবং শুত্রকার “নাত্মা্রতেনিত্যত্বাচ্চ তাভ্যঃ” সুত্রে জীবের উৎপত্তি প্রতিষেধ 
করিয়াছেন ৷” 

৪৩ সংখ্যক হুত্রের ব্যাখ্যা শ্রীশঙ্করাচার্য এইরূপ করিয়াছেন, যথা :-লোকতঃ 
এইরূপ দৃষ্ট হয় না যে দেবদত্তাদি কর্তা কুঠারাদি করণ সৃষ্টি করেন; অতএব ভাগবতগণ 
যে বলেন, কর্তা সন্বর্ষণজীব, প্রদ্থায়সংজ্ঞক মনঃ-নাঁমক করণের স্রষ্টা, এবং সেই 
প্রদুয় আবার অহস্কারাখ্য অনিরুদ্ধের শ্রষ্টা, তাহা সঙ্গত নহে। 

৪৪ সংখ্যক শ্ুত্রের বাখা! শীঙ্করভাষো এইরূপ আছে ঘথ! £--যদি সন্বর্ধপ প্রভৃতি 
সকলকেই জ্ঞানৈশ্বধ্যাদিশক্তিবিশিষ্ট ঈশ্বর বল, তাহা হইলেও তাহাদের এক হইতে 
অপরের উৎপত্তি হইতে পারে ন! বলিয়া যে আমরা আপত্তি করিতেছি, তাহার অপ্রতি- 
যেধ স্বীকার করিতে হইল, অর্থাৎ সেই আপত্তি সঙ্গত বলিয়াই স্বীকৃত হইল । 

৪৫ সুত্রের অর্থ এইরূপ কর! হইয়াছে, যথা £-এই শান্ত্রে গুণগুণীভাব প্রভৃতি 
' অনেক প্রকার বিপ্রতিষেধ (বিরুদ্ধ কল্পনা) দৃষ্ট হয়, এবং বেদনিন্দাও এই শাস্ত্রে 
আছে ; যথা £-_ এইরূপ বাক্য তাহাতে দৃষ্ট হয়, “শাণ্ডিল্য খযি বেদচতুষটয়ে শ্রেয়: প্রাপ্ত 
না হইয়া এই শাস্ত্ৰ লাভ করিয়াছিলেন” । এই সকল কারণে ভাঁগবতদিগের মত 
অসঙ্গত। : 
এই সকল স্থত্ৰের শাঙ্করবাখ্যাতে অতিশয় কষ্ট কল্পনা দৃষ্ট হয়; বিশেষতঃ সন্ধৰ্ষণ 
হইতে প্ৰদ্থায়ের, প্ৰদ্যুম্ন হইতে অনিরুদ্ধের সৃষ্টি যে সকল হেতুতে শঙ্করাচার্য্য অপ- 
সিদ্ধান্ত বলিয়! মত করিয়াছেন, তাঁহ! বেদান্তবাক্য, এবং সুত্রকারের অনুমোদিত বলিয়া 
দৃষ্ট হয় ন|। “সদেব সৌম্োদমগ্র আঁদীদেকমেবাদ্বিতীয়ম্‌” ইত্যাদি শ্ৰুতি যাহ! ব্ৰহ্ম- 
সুত্রে পুনঃ পুনঃ উল্লিখিত হইয়াছে, তদ্বার| স্পষ্টই প্রতীয়মান হয়, যে সৃষ্টি প্রারদ্ধ 
হুইবার পূৰ্ব্বে জীব ও ব্ৰহ্ম বলিয়! কোন ভেদ থাকে না; সকলই ব্রহ্মমত্তায় লীন হইয়! 
- এক হইয়া যায় ; পুনরায় সৃষ্টি প্রাদুভূত হইলে, চেতনাঁচেতন জীব ও জড়াত্মক বিশ্ব 
প্রকাশিত হয়। শ্রুতি স্বয়ংই বলিয়াছেন যে ‘ষথ| স্ুদীপ্তাৎ পাবকাৎ বিস্ফ,লিজাঃ 
সহশ্রশঃ প্রভবস্তি স্বৱূপাস্তথাক্ষর| দ্বিবিধাঃ দৌম্যভাবাঃ প্রজায়ন্তে তত্র চৈবাপিয়ন্তি” 


২অঃ ২পা ৪২সু ] বেদান্ত-দর্শন। ৩০১ 


ব্যাখ্যা £-_পুরুষবিনা কেবল শক্তি হইতে জগতের উৎপত্তি অসম্ভব, 


(যেমন প্রদীপ্ত পাবক হইতে বিক্ষ লিঙ্গ সকল বহিগগত হয়, তাঁহারা অগ্নিরই স্বরূপ, 
তদ্ৰূপ অক্ষর ব্ৰহ্ম হইতে বিবিধ সমানরূপ সকল প্রকাশিত হয় এবং পরে তাহার! 
সেই অক্ষরেই লয় প্রাপ্ত হয় )। পৰন্ত জড়জগৎ বিকারী, অচেতন বস্তু জীব চৈতন্ত- 
স্বরূপ; স্মনতরাং জড়জগতের যেমন এক অবস্থা হইতে অন্ত অবস্থায় পরিণাম হয়, 
( যেমন আকাশ হইতে বায়ু, বায়ু হইতে অগ্নি; যেমন বীজ হইতে অঙ্কুর, অঙ্কুর 
হইতে বৃক্ষ ইত্যাদি ), তদ্ধপ জীবের কোন বিকার নাই; সুতরাং প্রাকৃতিক প্রলয়াবস্থা য় 
জীবের দেহেন্ৰিয়াদি সমস্ত অব্যক্ত] প্রকৃতিতে লয় হইলে, ব্ৰহ্ম হইতে পৃথকরূপে জীবের 
প্রকাশ কিছুমাত্র থাকে না? দেহাঁদি পুনরায় সৃষ্ট হইলে, তদ্‌বিশিষ্ট হইয়া জীব 
প্রকাশিত হয়েন। জীব ও জড়জগতের, সৃষ্টির পর, প্রকাশিত হওয়! বিষয়ে এই তারতম্য 
আছে ; তৎপ্রতি লক্ষ্য করিয়াই জড়জগতের ন্যায় জীবের শ্যষ্টি না খাকা বল! যায়। 
ঈশ্বর সৰ্ব্বশক্তিমান্‌ ; সুতরাং তৎশত্তি প্রভাবে প্রলয়ান্তে পুনরায় স্থাষ্টকাল উপস্থিত হইলে 
জীব ও স্থাবর জঙ্গমাত্মক জগৎ পুর্বববৎ প্রকাশিত হয়; পরন্ত তন্নিমিত্ত জীবের মোক্ষ- 
প্রাপ্তির কোন ব্যাঘাত হয় না। সুতরাং জীব নিত্য বলিয়া সন্বর্ষণাদির হৃষ্টিবিষয়ে 
শঙ্করাচার্য্য যে আপত্তি করিয়াছেন, তাহা অমূলক । মাওুক্যাদি শ্রুতিতে তুরীয়, প্রাজ্ঞ, 
তৈজন ও বৈশ্বানর, ভেদে যে ব্ৰহ্ম বর্ণিত হইয়াছেন, তাহ! পঞ্চরাত্রোক্ত উপাসনার 
ব্যবস্থাপক্ষে থানন্তব আনুকুল্যই করে। 


দেবদত্তাদি কর্তার কুঠারাদি করণের স্বষ্টিদামর্থা নাই দৃষ্টান্তে যে প্রদ্থায়াদিৰ 
সথষ্টিবিষয়ে শঙ্করাচাধ্য আপত্তি করিয়াছেন, তাহাঁও অমূলক । ভগবান্‌ বেদব্যাম 
দ্বিতীয় অধ্যায়ের প্রথমপাঁদের ২৫ সংখ্যক সুত্রে "দেবাদিবদপি লোকে” এই বাকা 
দ্বারা দেবতা ও সিদ্ধগণ যে ইচ্ছমাত্রে অপর সাধন ব্যতিরেকে নানাবিধ বিশেষ 
বিশেষ স্থাষ্ট রচন! করিতে পারেন, তাহা জানাইয়াছেন, এবং এ সুত্রের শাঙ্করভাষ্যেও 
তাহা বণিত হইয়াছে । ভাগবতগণ অনুমাঁনকেই সর্বশ্রেষ্ঠ প্রমাণ বলেন না; তাহারা 
বেদান্তবাকোর প্রামাণিকতা স্বীকার করেন। তাহার! কেবল অনুমানবাদী হইলেও, 
বাদেবদত্ত ও কুঠারের দৃষ্টান্তে তাঁহাদের বিরুদ্ধে অনুমান উপস্থিত কর! যাইতে পারিত, 
তাহার! ব্রন্মের জগৎকারণতা স্বীকার করাতে, এবং শ্রত্তানুগামী উপাননাপ্রণীলী গ্রহণ 
করাতে এই দৃষ্টান্ত তাহাদের বিরুদ্ধে কার্যকর নহে, এবং ইহ! সুত্রকারের অভিপ্রেত 
বলিয়া অনুমিত হয় না । যে মত বিরুদ্ধ বলিয়া শ্রীমচ্ছস্কর!চাধ্য খণ্ডন করিতেছেন, তাহা 
ভগবান্‌ বেদব্যাস স্বয়ং শ্রীমন্নারদের নিকট ভগবদ্ধন্তি বলিয়! মহাভারতের শান্তিপবেরর 
৩৩৯ অধ্যায়ে বর্ণনা করিয়াছেন । যথ| £-- 

যং প্রবিষ্য ভবস্তীহ মুক্ত! বৈ দ্বিজসত্তমাঃ |. 
স বাহদেবে| বিজ্ঞেয়ঃ পরমাত্ম| সনাতন | ২৫। 


৩০২ বেদান্ত-দর্শন।  [২অঃ ২পা ৪৩দূ 


অতএব শক্তিকারণবাদও অসাধু । (জীবরূপী পুরুষ সৰ্ব্বত্ৰই শক্তির আধার 
_আশ্রয় থাকা দৃষ্ট হয়, আশ্রয়সংযোগ বিনা শক্তি থাকিতেই পারে নাঃ 
অনাশয় শক্তি তবে জগৎ-রচন1 কিরূপে করিতে পারে ?) 

২য় অঃ ২য় পাদ ৪৩শ সুত্ৰ । ন চ কওঁ; করণম্‌ ॥ 


ভাষ্য ।-_-পুরুষসংসর্গোহস্তি, ইতি চেৎ পুরুষস্য করণং নাস্তি 
তদানীম্‌ ॥ 


নিত্যং হি নাস্তি জগতি ভূতং স্থাবর-জঙ্গমম্‌ । 
_ খতে তমেকং পুরুষং বাহ্দেবং সনাতনম্‌ ॥ ৩২ 
সৰ্ব্বভূতাত্মভূতোহি বাস্সদেবে| মহাবলঃ। 
পৃথিবী বায়ুৱাকাশমাপে| জ্যোতিশ্চ পঞ্চমম্‌ ॥ ৩৩। 
তে সমেত| মহাত্মানঃ শরীরমিতি সংজ্ঞিতম্‌ । 
তদাবিশতি যো! ব্ৰহ্মন্দৃষ্টে| লঘুবিক্রমঃ । 
ম্‌ জীবঃ পরসংখ্যাতঃ শেষ; লন্ব্ষণঃ প্রভুঃ। 
যে] বাহদেৰো ভগবান্‌ ক্ষেত্রজ্ঞো নিগুণাত্মকঃ। 
জ্ঞেয়: স এব রাজেন্দ্র জীবঃ সঙ্কর্যণঃ প্ৰভুঃ ৷ ৪০ 
সঙ্কৰ্ষণাচ্চ প্রদ্থায়োঁ মনোভূতঃ স উচ্যতে | 
প্রদ্যুম্নাদ্‌ যোহনিরুদ্ধস্ত সোহহংকারঃ স সীখরঃ | ৪১ । ইত্তাদি। 
বেদ্বনিন্দার কথ! যে শঙ্করাচার্যা উল্লেখ কবিয়াছেন, সেই দে!ষণ্ড ভাগবতমতের বিরুদ্ধে 
উত্থাপিত কর! যায় না; বেদের কৰ্ম্মকাণ্ডের প্রতি অনাস্থা স্থাপন করিয়া জীবকে মুমুক্ষু 
করিবার নিমিত্ত ভাষোদ্ধ ত বাক্যসদৃশ বাক্য এবং তদপেক্ষাও কঠোরতর বাক্য সকল 
ভগবদ্গীত| প্রভৃতিতেও বহুস্থলে উক্ত হইয়াছে ;--যথ| £--"ভ্ৰৈগুণ্যবিষয়| বেদ] 
নিস্ৈগুণ্যে| ভবাৰ্জ্জুন" “জিজ্ঞান্থরপি যোগস্ত শব্দব্ৰহ্মাতিবৰ্ত্ততে” “যাবানৰ্থ উদপানে সৰ্ব্বতঃ 
নংপ্লতোদকে । তাবান্‌ সৰ্ব্বেষু বেদেষু ব্রাহ্মণন্ত বিজানতঃ” “যামিম৷ং পুষ্পিতাং বাচং 
প্রবদন্ত্যবিপশ্চিতঃ। বেদবাদরতাঃ পার্থ নান্যদন্তীতিবাদিনঃ” ইত্যাদি । 
গুণ ও গুণী এবং শক্তি ও শক্তিমান্‌ ইত্যাদি ভেদ প্রদর্শন করিয়া শিষ্যের বুদ্ধিকে 
উদ্বোধিত কর! সৰ্ব্বশাস্তে দৃষ্ট হয়; এই ব্ৰহ্মহুত্ৰেও জীব, জগৎ, ও ব্রন্মে যে ভেদ- 
সন্বদ্ধও আছে, তাহ! শ্ুত্রকাঁর নানাস্থানে স্গষ্টরূপে দেখাইয়াছেন। স্থতরাঁং ৪৫ সুত্তের 
যেরূপ ব্যাখ্যা! শাঙ্করভাষ্যে কৃত হইয়াছে, তাহ শুত্রকারের অনুমোদিত বলিয়া গ্রহণ 
করা যায় ন| শ্রীভাষ্যে এই অধিকরণোক্ত সুত্র সকলের শাঙ্করিক ব্যাখা! খণ্ডন পূৰ্ব্বক 
ইহাঁদিগকে সাত্বতমতের ব্যবস্থাপক বলিয়া ব্যাখ্য! করা হইয়াছে। 


২অঃ ২প| ৪৪8-৪৫সু ] বেদান্ত-দৰ্শন । ৩০৩ 


ব্যাখ্য৷_লোকতঃ দৃষ্ট হয় স্ত্ৰী, পুরুষসংসর্গ লাত করিয়া পরে তদ্বাতি- 
রেকে স্বরংই পুত্ৰোৎপাদনের হেতু হয়, তদ্ৰূপ শক্তিও প্রথমে পুরুষসংসর্ণ 
লাভ করিয়া, পরে স্থষ্টি রচনা করে; ইহাও বলিতে পারা যায় না; কারণ 
সৃষ্টির পূর্বে পুরুষের ইন্ৰিয়াদি কোন কারণ নাই, যন্ধার| তিনি শক্তির সহিত 
সংযুক্ত হইতে পারেন । | 
২য় অঃ ২য় পাদ ৪৪শ সুত্র। বিজ্ঞানাদিভাবে বা তনপ্রতিষেধঃ ॥ 
ভান্ত।-_শ্বাভাবিকবিজ্ঞানাদিভাবেহঙগীকৃতে তু জপ্ৰতিষেধঃ, 
স্বতোবিনষট; শক্তিবাদ, ত্ৰহ্মস্বীকারাৎ ॥ 
ব্যাখ্যা £- পূর্বোক্ত দোষপরিহারার্থ যদি বল, পুরুষ স্বভাবতঃ বিজ্ঞা- 
নাদিশক্তিসম্পন্ন, শক্তি তাহারই অঙ্গীভূত, তবে এই মতের কোন প্রতিষেধ 
নাই ; বেদান্তও ব্রহ্মকে স্বাভাবিকশক্তিসম্পন্ন বলিয়াছেন, এবং সেই শক্তি 
দ্বারাই জগৎ স্থষ্ট হয়, ইহাই বেদান্তের উপদেশ ; কিন্তু ইহা স্বীকার করিলে, 
বহ্মকারণত্ব স্বীকার করা হইল; শক্তিকারণবাদ স্বতঃই বিনষ্ট হইল । 
২য় অঃ ২য় পাদ ৪৫শ স্ত্র। বিপ্রতিষেধাচ্চ ॥ 
ভাষ্য ।--শৰুতিস্মতিৰিপ্ৰতিষেধাচ্চ শক্তিপক্ষোহপ্রামাণিকঃ ৷ 
শ্রুতি ও স্মৃতির বিরুদ্ধ হওয়াতে শক্তিকারণবাদ গ্রহণীয় নহে। 
ইতি শক্তিবাদ-খগনাধিকরণম্‌। 
ইতি বেদান্তদর্শনে-_দ্বিতীয়াধ্যায়ে দ্বিতীয়পাদঃ সমাপ্রঃ | 
ওঁ তৎ সং ইতি। 


ল্ৰেদাকজ্ত-লৰ্ল্শন । 
দ্বিতীয় অধ্যায়--তৃতীয় পাদ। 


এই পাদে সুত্রকার ব্ৰহ্ম হইতে আকাশাদি বিশেষ বিশেষ ভূতগ্ৰামের 
স্্টিবিষয়ক শ্রুতিসকল ব্যাখ্যা করিয়াছেন, এবং জীবের স্বরূপ কি, তাহাও 
অবধারিত করিয়াছেন; এবং শ্রুতিসকল যে পরস্পর বিরুদ্ধ নহে, তাহাও 
প্রদর্শন করিয়াছেন । 

২য় অঃ ওয় পাদ ১ম হুত্র। ন বিয়দশ্রুতেঃ ॥ 

{ ন-বিয়ৎ উৎপপ্থতে, অশ্রুতেঃ ছান্দোগ্যে তছুৎপত্তযশ্রবণাৎ ইত্যৰ্থঃ )।, 

ভাষ্য ।--পরপক্ষেণ স্বপক্ষস্তা২বিরুদ্ধত্বং নিরূপিতমধুনা শ্রুতী- 
নামন্যোহন্যবিরোধাইভাবে। নিরূপ্যতে । বিয়ন্নোৎপঞ্ভতে। কুতঃ ? 
ছান্দোগ্যে তদুৎপত্ত্যশ্রবণাদিতি পূৰ্ববপক্ষঃ ॥ | 

ব্যাখ্যা £--পরপক্ষের মত খগ্ডনের দ্বার! শ্রুতিও যুক্তির সহিত স্বীয় 
মতের অবিরুদ্ধতা স্থাপিত হইয়াছে; এইক্ষণ শ্রুতিসকলের পরম্পর বিকুদ্ধতার 
অভাব নিরূপিত হইবে। পূৰ্ব্বপক্ষ ঃ--আকাশ নিত্যপদার্থ, তাহার উৎপত্তি 
নাই; কারণ ছান্দোগ্যশ্রুতি জগছুৎপত্তিবর্ণনা স্থলে আকাশের উৎপত্তি বর্ণনা 
করেন নাই। ছান্দোগ্য শ্ৰুতি যথা £--“তদৈক্ষত বহু স্তাং প্রজায়েয়েতি 
তত্তেজোহস্থজত” ইত্যাদি (ছান্দোগ্যোপনিষৎ ষষ্টপ্রপাঠক দ্বিতীয় খণ্ড )। 

২য় অঃ ওয় পাদ খ্যন্থত্র। অস্তি তু ॥ 

ভাষ্য ।-_তাত্রোচাতে “আত্মনঃ আকাশঃ সম্ভৃত” ইতি তৈত্তিরীয়- 
কেহস্তি বিয়দুৎপত্তিরিতি ॥ 


২অঃ ৩প| ৩-৪সু ]  ব্দান্ত-দৰ্শন । ৩০৫ 


ব্যাখা ঃ--উত্তর ঃ--ছান্দোগ্যে না থাকিলেও তৈত্তিরীর শ্রুতিতে আকা- 
শের উৎপত্তি ৰণিত আছে। তৈত্তিরীয়শ্ুতি যথা £__“তম্মাদ্বা এতস্মাদাত্মন 
আকাশঃ মম্ভূতঃ । আকাশাদ্বায়ুঃ ৷ বায়োরগ্নিঃ ৷ অগ্নেরাপঃ | অষ্ত্যঃ পৃথিবী ৷” 
ইত্যাদি ( তৈত্তিরীয় উপনিষত দ্বিতীয় বল্লী প্ৰথম অন্থবাক )। 


২য়ঃ অঃ ৩য় পাদ ওয় স্থত্র। গৌণ্যসম্তবাচ্ছব্দাচ্চ ॥ 

( গৌণী,--অসম্ভব|!ত,---শব্দাত-_'চ ) । 

ভাষ্য ।--শঙ্কতে, নিরবয়বান্তাকাশস্তযোৎপত্তাহভাবাৎ “বায়ুশ্চান্ত- 
রিক্ষঞ্চৈতদমৃতমি”-তি শব্দাচ্চ “আকাশ; সম্ভুতঃ ইতি শ্ৰুতিগৌ”ণী ॥ 

বাখ্য|--পুনরায় আপত্তি হইতেছে---উক্ত তৈত্তিরীয়শ্রুতিতে যে আকা- 
শের উৎপত্তি বল৷ হইয়াছে, তাহ! গৌণাৰ্থে গ্রহণ করা উচিত, (এ উৎপত্তি 
বাচক “সম্ভৃত” শব্দকে মুখ্যাৰ্থে গ্রহণ করা উচিত নহে; “আকাশং করোতি” 
ইত্যাকার বাক্য লোকতঃও এইরূপ গৌণার্থে ব্যবহৃত হইতে দেখা যায়; 
তাহাতে আকাশকে সৃষ্টি করিতেছে বুঝায় না; তদ্রপ এই স্থলেও “সম্ভৃত” 
শব্দের গৌণার্থই গ্রহণ করা উচিত। আকাশ হইতে আত্মার শ্রেষ্ঠত্ব প্রতি- 
পাদন করাই উক্ত শ্ৰুতিবাক্যের অভিপ্রায় বলিতে হইবে )। কারণ নিরবয়ৰ 
সৰ্ব্বব্যাপী আকাশেব উৎপত্তি অসম্ভব । এবং শ্ৰুতিও বলিয়াছেন প“্বায়ুশ্চাস্ত- 
রিক্ষৎ চৈতদমৃতং” (বায়ু ও আকাশ অমৃত ) ইত্যাদি । 

২য় অঃ ৩য় পাদ ৪র্থ স্থত ৷ স্যাচ্চৈকস্ত ব্ৰহ্মশব্ববৎ। 

(স্য।২-_চ--এক্‌স্তা ( শব্দস্ত ),---ব্ৰহ্মশব্দবৎ ) 

ভাষ্য |---একহ্ভা সম্ভূত্শব্দস্তাকাশেো| গৌণত্বমুত্তরত্র মুখ্যত্বং তু 
“তপস| ব্ৰহ্ম বিজিজ্ঞীসম্ব তপো ব্রন্মে”্তিবত স্থাৎ। 

ব্যাখ্যা ঃ--যদি বল এক “সম্ভুত” শব্দের যেমন আঅকাশসম্বন্ধে ব্যবহার 


হইয়াছে, তদ্রপ এই একই বাক্য বায়ু, অগ্নি, অপ্‌ ও পৃথিবী প্রভৃতি সম্বন্ধেও 
৩ 


৩০৬ বেদান্ত-দৰ্শন। [২অঃ ৩প| ৫সু 


ব্যবহৃত হইয়াছে; অতএব শেষোক্ত স্থলে মুখ্যার্থে প্রয়োগ যখন অবশ্য 
স্বীকার্ধ্য, তখন আকাশের স্থলেও মৃখ্যার্থেই প্রয়োগ হইয়াছে বলিয়া স্বীকার 
করিতে হইবে; তবে তছুত্তরে বলিতেছি যে, শ্রুতিতে একই শব্দের একই 
বাক্যে ভিন্নার্থে প্রয়োগ দুষ্ট হইয়া! থাকে; যেমন “তপন! ব্রহ্ম বিজিজ্ঞাসম্ব, 
তপে ব্ৰহ্ম" এই শ্রুতিবাক্যে ( তৈ ৩য়) ব্ৰহ্মশব্দ জিজ্ঞান্তরূপে মুখ্যার্থে এবং 
তপঃস্বরূপে গৌণার্থে প্রযুক্ত হইয়াছে। অতএব পুর্ব্বকখিত তৈত্তিরীয়ব'ক্যে 
“সম্ভূত” শব্দের গৌণার্থে প্রয়োগ হইয়াছে বলা দৃষ্টাস্তবিরুদ্ধ নহে। 

২য় অঃ ৩য় পাদ ৫ম সুত্ৰ প্রতিজ্ঞাহানিরব্যতিরে কাচ্ছব্দেভ্যঃ ॥ 

ভাষ্য শঙ্কা! নিরাক্রিয়তে ; আকাঁশাদিবস্তজাতম্ত ব্রহ্ধাহ- 
ব্যতিরেকাদ্ব হ্ধাবিজ্ঞানাৎ সর্বববিজ্ঞানপ্রতিজ্ঞায়াঃ অনুপরোধো ভবতি। 
আকাশস্তানুৎপন্নত্বে তু সবিজ্ঞেয়ব্যতিরেকঃ স্তাৎ, তন্মাৎ স| বাধ্যেত, 
সৰ্ব্বস্য ব্ৰহ্মাপৃথক্ত্বং চ “এঁতদাত্ম্মিদমি”-ত্যাদি শব্দেভ্যঃ ॥ 

ব্যাখ্যা ঃ--এক্ষণে সুত্ৰকার ক্ৰমশঃ পূৰ্ব্বোক্ত পূৰ্বপক্ষসকলের উত্তর 
প্ৰদান করিতেছেন £_এইরূপ বলিলে শ্রুতির প্রতিজ্ঞাহানি হয়; কারণ, 
ছান্দোগ্যশ্টুতি, ব্ৰহ্মবিজ্ঞান হইলে সৰ্ব্ববিষয়ক বিজ্ঞান হয় বলিয়া প্ৰতিজ্ঞা 
স্থাপন করিয়াছেন। আকাশ প্ৰভৃতি বস্তুজাত ব্ৰহ্ম হইতে অভিন্ন হইলেই 
ব্ৰহ্মবিজ্ঞান হইতে সৰ্ব্ববিষয়ক জ্ঞান হয় বলিয়া যে প্রতিজ্ঞা, তাহা স্থির 
থাকে । আকাশ যদি অন্ুৎপন্ন বস্তু হইল, তবে তাহ! ব্ৰহ্ম হইতে ব্যতিরিক্ত 
জ্ঞাতব্য বস্তু বলির! গণ্য হয় এবং প্রতিজ্ঞার বাধা ঘটে । “সদেব সোঁমোদ- 
মগ্র আলীদেক্মেবাদ্বিতীয়ম্” এবং “গীতদাস্ম্যমিদং সর্ক্মম্’ ইত্যাদি বাক্যে 
ছান্দোগ্যশ্রুতি প্রথমেই আকাঁশ।দি সর্ববস্তর ব্ৰহ্ম হইতে অভিন্নত্ব স্থাপন 
করিয়াছেন! স্ুুতরাৎ ছাঁন্দোগ্যক্রতির::প্রতি লক্ষ্য করিয়া তৈত্তিরীয়- 
শ্ৰত্যুক্ত “সন্তৃত” শব্দের গৌণাৰ্থ স্থাপন করা সঙ্গত নহে? 


২অঃ ৩পা ৬নু ] বেদান্ত-দশন । ৩.৭ 


২য় অঃ ওয় পাদ ৬ষ্ঠ সূত্র । যাবদ্বিকারং তু বিভাগে! লৌকবগ ॥ 

[ যাবং (চেতনাচেতনং জগত )--বিকারং ( উৎপত্তিনীলং)--তু (5), 
বিভাগঃ, লোকবৎ ] 1 

ভাষ্য।--উপসংহরতি, “এঁতদাত্ম্মমিদং সর্ববম”-ত্যাদিবাক্যৈ- 
রাকাশাদিপ্রপঞ্চস্ত বৰহ্মাত্মুকত্বপ্ৰতিপাদনেন বিকারত্বং নিশ্চীয়তে, তথা! 
চ যাবদিকারমুন্তৰ এব গম্যতে। “তত্তেজোহস্থজতে”-ত্যাদ্যাকাশ- 
স্যানুক্তি্তেজ আদেঃ স্জ্যত্বেনোক্তিশ্চ লোকবদুপপদ্ধতে। লোকে 
"দেবদত্তপুত্ৰপূগং নিদ্িশ্য, তত্র কতিপয়ানামুৎপত্তিকথনেন সর্ব্বেষা- 
সুৎপত্তিরুক্ত। ভবতি । 

ব্যাখ্যা £:--“এতদাত্্যমিদং সৰ্ব্বম্’ ইত্যাদি বাক্যদ্বারা ছান্দোগ্যে 
আকাশাদি সৰ্ব্ববিধ প্রপঞ্চের ব্রহ্মাত্মকত্ব প্ৰতিপাদিত হওয়াতে, এতৎ- 
সমস্তই যে বিকারমাত্র এবং ইহারা যে সমস্তই উৎপত্তিনীল বস্তু, তাহা 
নিরূপিত হইয়াছে। “তত্তেজোহস্থজত” ইত্যাদি পূর্ব্বোক্তবাক্যে আকাশের 
অন্তল্লেখ এবং তেজঃ প্রভৃতির উৎপত্তির যে উল্লেখ, তাহা লৌকিক দৃষ্টাস্তে 
"অণুক্ত নহে। লোকে যেমন দেবদন্তের পুত্রশ্রেণীকে লক্ষ্য করিয়া সন্মুখস্থিত 
কয়েকজনের মাত্র নাম করিয়া, তাহাদের জনকের নিৰ্দ্দেশ করিয়া! স্থগিত 
হয়, তন্দারাই সকলের জনকবিষয়ে জ্ঞান জন্মে; তদ্ৰপ প্রত্যক্ষীভূত ক্ষিতি, 
অপ্‌ ও তেজের উৎপত্তি বর্ণনা দ্বারাই শ্রুতি :অপর সকলের ও উৎপত্তিকারণ 
ব্যাখ্যা করিয়াছেন বুঝিতে হইবে। সমস্ত জাগতিক পদ ্থই ব্ৰহ্মাত্মক- 
বলিয়| শ্রুতি পূৰ্ব্বে উল্লেখ করাতে, পৃথিবী জল ও তেজের সমশ্ৰেণীতে 
বায়ু ও আকাশও ভুক্ত বলিয়া বুঝিতে হইবে। 

‘আকাশ যে সৰ্ব্বব্যাপী নহে, শ্রুতি তাহ! আকাশকে ব্ৰহ্ের অঙ্গীভূত 
বলাতেই প্রতিপাদিত হইয়াছে ; জীবাত্ব! ও বুদ্ধি প্রভৃতি যে আকাশ হইতে 
পৃথক্‌, ইহা সর্ধববাদিসম্মত ; সুতরাং পরমার্থতঃ আকাশ সর্বব্যাপী নহে। 


৩০৮ বেদান্ত-দর্শন। [২অঃ ৩পা ৭-৯দু 


২য় অঃ ৩য় পাদ ৭ম স্থত্ৰ। এতেন মাতরিশ্বা ব্যাখ্যাতঃ ॥ 
( মাতরিশ্বী-বাধুঃ ) 

ভাষ্য ।---অনেন বিয়দুৎপত্তিন্যায়েন বায়ুরপি ব্যাখ্যাতঃ৷ 

ব্যাখ্যা ঃ--আকাশের উৎপত্তি যেরূপ যুক্তিতে নিষ্পন্ন করা হইল, 
তদ্বারাই বাধুরও ব্ৰহ্ম হইতে উৎপত্তি ব্যাখ্যাত হইল বুঝিতে হইবে । 

২য় অঃ ৩য় পাদ দম সুত্র । অসম্তবস্তু সতোহনুপপন্তেঃ ॥ 

[ সতঃ (ব্ৰহ্মণঃ) অসন্তবঃ (অন্ুৎপত্তিরেব) তছুৎপত্ত্ন্থপপত্তেঃ] 

ভাষ্য ।__-সতো ব্ৰহ্মণোইসস্তবোহনুৎপত্তিরেব জগৎকারণোতপত্ত্য- 
নুপপত্তেঃ। 

ব্যাখ্য। £--ব্ৰহ্ম নিত্য সদ্বস্ত, তাহার উৎপত্তি উপপন্ন হয় না। (ভোহার 
উৎপত্তি শ্রুতিবিরুদ্ধ ; পরন্থ তাহার উৎপত্তি যুক্তিবিরুদ্ধও বটে; কারণ, 
এইরূপ উৎপত্তি স্বীকার করিলে, তাহার উৎপত্তি, তাঁহার উৎপত্তি, 
তাহার উৎপত্তি এইরূপে অনবস্থা দোষ ঘটে )। 

২য় অঃ ৩য় পাদ ৯ম সুত্ৰ । তেজোহততস্তথ! হাঁহ ॥ 

[ অতঃ-( বায়োঃ )-তেজঃ-উৎপগ্তে ; হি ( নিশ্চয়ে )। কুতঃ শ্ৰুতিস্ত থৈ- 
বাহ ]। 

ভাষ্য ।__পূর্ববপক্ষয়তি “মাতৱিশ্বনস্তেজে| জায়তে বায়ো- 
রগ্নিরি”-তি শ্রুতেঃ। 

ব্যাখ্যা £_-ছোন্দোগা শ্রুতি বলিয়াছেন, বন্ধ হইতেই তেজের উৎপত্তি; 
তৈত্তিরীয় বলিয়াছেন, বায়ু হইতে তেজের উৎপত্তি; অতএব তত্সম্বন্ধে 
- নিশ্চয় সিদ্ধান্ত কি? এই প্রশ্নের উত্তরে সুত্রকার প্রথমে পূৰ্ব্বপক্ষে 
বলিতেছেন ) £--বায়ু হইতেই তেজের উৎপত্তি বলিতে হইবে, কারণ 
শ্রুতি ইহা স্পষ্টরূপে বলিয়াছেন । 


২অঃ ৩পা ১০-১৩সু] বেদান্ত-দর্শন। ৩০৯ 


২য় অঃ ৩য় পাদ ১০ম হুত্ৰ। আপঃ ৷ 
ভাষ্য ।--তেজস আপো জায়ন্তে “অগ্নেরাপ”-ইতি শ্ৰুতেঃ। 
ব্যখ্যা £-_এইরূপ “অগ্রেরাপঃ” ( তৈঃ ২ব) এই বাক্যে অগ্নি হইতেই 
-অপের উৎপত্তি জানা যায়। 
২য় অ ওয় পাদ ১১শ সুত্ৰ । পৃথিবী ॥ 
ভাষ্য ।__“অন্ত্যোভূর্ভবতি” “তা অন্নমস্থজন্তে৮-তি শ্ৰুতেঃ। 
ব্যাখ্যা £-এইরূপ “অন্ত্য: পৃথিবী” ( তৈ ২ব ) এবং “তা অন্নমস্থজন্ত” 
(ছাঃ ৬ম ২থ ) এই বাক্যে অপ্‌ হইতে পৃথিবীর উৎপত্তি জান। যায়। 
২য় অঃ ৩য় পাদ ১২শ সুত্র। পৃথিব্যধিকাররূপশবদান্তরেভ্যঃ ॥ 
[ পৃথিবী, (“অন্ন”-শব্বঃ পুথিবীবাচকঃ ), কুতঃ ? অধিকারাৎ, রূপাৎ 
শব্দান্তরাচ্চ ইত্যর্থঃ ] 
ভাষ্য ।---অন্নপদেন ভূরুচ্যন্তে মহাভুতাধিকারাৎ । “যং কৃষ্ণং 
তদন্নস্থোতি রূপশ্রবণাৎ, অন্তাঃ পৃথিবী”-তি শব্দান্তরাচ্চ। 
ব্যাখ্যা --উক্ত ছান্দোগ্য শ্রুতি স্থা্টিবর্ণনায় বলিয়াছেন “তা আপ... 
অন্নমস্থজন্ত” (অপ্‌ অন্ন সৃষ্টি করিলেন) এইস্থলে “অন্ন” শব্দের অর্থ 
পৃথিবী; কারণ, মহাভূতের উৎপত্তিবর্ণনাই এ অধ্যায়ের অধিকার (বিষয়); 
ওঁ অধ্যায়ে “যত কৃষ্ণং তদন্শ্ত” ( ছাঃ ৬অঃ ৪ খ) ইত্যাদি বাক্যে "অন্নের” 
যে রূপ বর্ণনা করা হইয়াছে, তদ্বারাও তাঁহা পৃথিবী-বোধক বলিয়া প্রতিপন্ন 
হুয়। এবঞ্চ অন্ত তৈত্তিরীয় শ্ৰুতি “অন্তঃ পৃথিবী” বাক্যে অপু হইতে 
পৃথিবীর উৎপত্তি স্পষ্টরূপে বর্ণনা করিয়াছেন। 
‘২য় অঃ ৩য় পাদ ১৩শ সুত্ৰ । তদভিধ্যানাত্ত, তল্লিঙ্গাৎ সঃ ॥ 
[তু শব্দাৎ পূৰ্ব্বপক্ষে ব্যাবৃত্তঃ ৷ সঃ (সৰ্বোশ্বৱঃ পরমাত্মা এব সষ্ট৷ ) ৷ 
কুতঃ ? তদভিধ্যানাৎ ( তন্তু “বস্তা ইতি সঙ্কল্পৎ ) তল্লিঙ্গাৎ 
{ “তদাত্মানং স্বয়মকুকুত” ইত্যাদি তহ্‌ জ্ঞাপকাৎ শাস্ত্ৰাৎ ইত্যৰ্থঃ ] 


৩১০ বেদান্ত-দৰ্শশ।  [২অঃ ৩প| ১৪সু 


ভাষ্য ।---সিদ্ধান্তয়তি, “বহুস্তামি”-তি ‘‘তদভিধানাও তদা- 
আনং স্বয়মকুরুতে”-ত্যাদি তজ্জ্ঞাপকাৎ শাস্ত্ৰচ্চ পরমপুরুষ-. 
স্তদন্তরাত্মা তৎ কার্য্যঅ্রফ্টেতি । 

ব্যাখ্য৷ £--শ“ুতি আকাশাদির অষ্ট ত্ব বর্ণনা কৰিলেও সর্বেশ্বর 
পরমাত্মাই সৰ্ব্বস্ৰষ্টী ; কারণ শ্রুতি বলিয়াছেন ( ছা ৬ অঃ ২খ ) “অহং বহু 
স্যাম্” (বহু হইব) এইরূপ সঙ্কল্প দ্বারা ঈশ্বর স্থষ্টিরচন| করিলেন ; এবং 
“তদাঁত্মানং স্বয়মকুরুত” (স্বয়ং আপনাকে স্থষ্টি করিলেন ) (তৈঃ ২ব) 
ইত্যাদি ব্ৰহ্মবাচক শাস্ত্ৰবাক্যের দ্বারাও জগতের ব্ৰহ্মপরত্ব অবধারিত 
হয়। আকাঁশাদির নিজের স্থষ্টি করিবার অধিকার নাই, ব্ৰহ্ম আকাশাদিতে 
অধিষ্ঠিত হওয়াতে, উক্ত তৈত্তিরীয় প্রভৃতি শ্ুতিতে যে আকাশাদিকর্তৃক 
পর পর ভূতগ্রামের স্থষ্টি হওয়| বর্ণিত হইয়াছে ; তাহার এই যে, ব্ৰহ্মই 
আকাশাদির অন্তরাস্মারূপে স্থিত হইয়া পরপর স্থষ্টি রচন! করিয়াছেন, 
আ'কাশাদির যে অষ্টুত্ব, তাহা তীহাৱই। “যো পৃথিব্যাৎ তিষ্ঠন্‌, যোহগ্ম, 
তিষ্ঠন, য আকাশে তিষ্ঠন্” ইত্যাদি শ্রুতি তাহা স্পষ্টরূপে প্রদর্শন 
করিয়াছেন । 

২য় অঃ ওয় পাদ ১৪শ সুত্র বিপর্ধায়েণ তু ক্রমোহত উপপদ্ভতে চ। 

[ অতঃ (উতক্তস্ষ্টিক্রমাৎ ) বিপর্যযয়েণ (প্রাতিলোম্যেন ক্রমেণ ) প্রলয়- 
ক্রমো বোধ্য ইতি শেষঃ ; উপগগ্ঠতে চ যুক্তিতঃ ইত্যর্থঃ ] ৷ 

ভাষ্য ।-_-অত উক্তস্থগ্রিক্রমাৎ প্রাতিলোম্যেন প্রলয়ক্রমৌহস্তি 
“পুৃথিব্যপ্ন্‌ প্রলীয়তে” ইত্যাদি শ্রতেঃ। জললবণন্যায়েনৌপপপ্ভতে চ। 

ব্যাখ্যা £-যে ক্রমে ভূতসকল উৎপন্ন হয়, তদ্দিপরীত ক্রমে লয় প্রাপ্ত 
হয়; শ্রুতি এইরূপ বলিয়াছেন, যথ৷--পৃথিব্যপৃস্থ প্ৰলীয়তে” ইত্যাদি । 
যুক্তি দ্বারাও এইরূপই অনুমিত হয়। (লবণ, বরফ প্রভৃতি যেমন জলে 
লীন হয়, তদ্বৎ )। 


২অঃ ৩পা ১৫সূ }  ব্েদোন্ত-দৰ্শন। ৩১১ 


২য় অঃ ৩য় পাদ ১৫শ সুত্র ৷ অন্তরা বিজ্ঞানমনসী ক্রমেণ তল্লিঙ্গা- 
দিতি চেন্নাবিশেষাৎ ॥ 

[ বিজ্ঞায়তে অনেন ইতি বিজ্ঞানং, বিজ্ঞানঞ্চ মনশ্চ ইতি বিজ্ঞানমনসী, 
ব্ৰহ্মণো৷ ভূতানাং চান্তরালে বিজ্ঞানননসী স্তাতাম্‌ “এতস্মাজ্জায়তে প্রাণো 
মনঃ সৰ্ব্বেন্দৰিয়াণি চ। খং বারুর্জ্যোতিরাপশ্চ পৃথিবী” ইত্যাদিলিঙ্গাৎ। 
এবংপ্রাপ্তেন ক্রমেণ পূৰ্ব্বোক্তন্ত ক্ৰমন্ত বিরোধঃ; ইতি চেন্ন, অবিশেষাৎ 
“এতম্মাজ্জায়তে” ইত্যনেন ব্ৰহ্মণঃ সকাশাদেব বিজ্ঞানমনসোঃ খাঁদীনাঞ্চ 
উৎপত্তেরবিশেষাৎ ৷ ) 

ভাষ্য ।--বিজ্ঞানমনসী, “এতস্মাজ্জায়তে প্রাণো মনঃ সৰ্বেবন্ৰ্ৰিয়াণি 

চে”-ত্যাদিলিঙ্গাৎ পরমাত্মনঃ ভূতানাং চান্তরালে স্যাতামেবং প্রাপ্তেন 
ক্রমেণ পূর্বেবোক্তস্ত ক্রমস্ত বিরোধ ইতি চেন্ন, বাক্যস্ত ক্রমবিশেষ- 
পরত্বাভাবাৎ “এতস্মাজ্জায়তে প্রাণ? মনঃ সর্ব্বেন্দ্রিয়াণি চে”্তানেন 
ব্ৰহ্মণঃ সকাশাদেব বিজ্ঞানমনসোঃ খাদীনাং চোৎপত্তেরবিশেষাৎ । 
ভূতোৎপত্তিরবিশেষাৎ। প্রকৃতেভূ তোৎপত্তিক্রমপ্রতিপাদকে বাক্যে 
তত্মাদ!| এতস্মাদাত্মনঃ আকাশঃ সম্ভৃত আকাশাদ্বায়ুরি”-ত্যাদে৷ 
আত্মন আঁকাশস্ত চান্তরালে স্থগ্রিসংহীরক্রমবোধকবাক্যান্তরপ্রসিদ্ধানি 
বিজ্ঞানমনসীত্যনেনোপলক্ষিতানি অব্যক্তমহদহস্কারাদীনি তত্বানি 
জ্ঞেয়ানীতি সংক্ষেপঃ। 

ব্যাখ্যা £--“ইহ| (এই আত্ম!) হইতে প্রাণ মনঃ ইন্দ্ৰিয় আকাশ বায়ু 
অগ্নি অপ্‌ ও পৃথিবী জাত হয়,” ইত্যাদি শ্রতিবাক্যে (মুঃ, ২য়, ১খ ) আখা! 
ও আকাশাদির মধ্যে বিজ্ঞান ( ইন্দ্ৰিয় ) এবং মনের উল্লেখ থাকায় পূর্ব্বোক্ত- 
ক্রমে আকাঁশাদির ব্ৰহ্ম হইতে উৎপত্তি এবং যথাক্ৰমে ব্ৰহ্ধে লয় সঙ্গত হয় 
না; ইহাদিগের মন ও ইন্দ্রিয় হইতে উৎপত্তিই সিদ্ধান্ত হয়। এইরূপ 


৩১২ বেদান্ত-দর্শশ।  [২অঃ ৩পা ১৬সূ 


আপত্তি হইলে, তাহা যুক্তিসিদ্ধ নহে; কারণ, বিজ্ঞান ও আকাশাদি সমস্তেরই 
ব্রহ্ম হইতে উৎপত্তি উক্ত “এতন্নাজ্জায়তে” বাক্যে উল্লিখিত হইয়াছে । 
উক্ত. শ্রুতিতে আকাশাদির ও ইন্দ্ৰিয়াদির উৎপত্তিবিষয়ে কোন তারতম্য 
প্রদশিত হয় নাই । “ইহ! হইতে আকাশ উৎপন্ন হয়” (তৈঃ ২ব) ইত্যাদি 
ভূতোৎপত্তির ক্রমপ্রতিপাঁদক বাক্য দ্বার লক্ষিত আত্মা ও আকাশের মধ্যে 
অব্যক্ত মহৎ ও অহঙ্কারাদি তত্ব আছে বলিয় ওঁ শ্রুতি দ্বারা প্রতিপন্ন হয়। 

এইরূপে আকাশাদি জড়বর্গের ব্ৰহ্ম হইতে উৎপত্তি বর্ণনা করিয়া এক্ষণে 
স্ত্রকার জীবস্বরূপ নিরূপণ করিতে প্রবৃত্ত হইতেছেন। 

ইতি বিয়দাদেব্রদ্ণঃ ক্রমোৎপত্তি-নিরূপণাঁধিকরণম্‌। 


২য় অঃ ৩য় পাদ ১৬শ সুত্র । চরাচরব্যপাশ্রষস্তর স্তাতৃদ্যপদেশো- 
ভাক্তস্তত্তাবভাবিত্বাৎ ॥ 

[ তদ্ঘপদেশঃ জীবাত্মনঃ জন্মমৃত্া-ব্যপদেশঃ ভাক্তঃ গৌণঃ স্তাৎ, 
যতন্তয়োর্জন্মমরণয়োর্ব্যপদেশঃ চরাচরব্যপাশ্রয়ঃ স্থাবরজঙ্গমশরীরবিষয়ঃ ) 
তগ্ভাবে শরীরভাবে জন্মমরণয়োর্ভাবিত্বাৎ ] । 

ভাষ্য ।--জীবাত্ম৷ নির্ণীয়তে ; “দেবদত্তো জীতোমৃতঃ৮ ইতি 
ব্যপদেশো গৌণোইস্তি। যতঃ, চরাচরব্যপাশ্রয়ঃ। শরীরভাবে 
জন্মমরণয়োর্ভীবিস্বাৎ | 

ব্যাখ্যা £_-দেবদত্ত জাত অথবা মৃত হইয়াছে, ও জন্ম ও মৃত্যু শব্দ 
গৌণার্ঘেই ব্যবহৃত হয়। শ্ৰুতিতেও যে কোন কোন স্থলে জীবের.জন্ম 
মৃত্যুর কথা বলা হইয়াছে, চরাচরদেহের ভাঁবাভাবের প্রতি লক্ষ্য করিয়াই ওৰ 
জন্মমৃত্যুর উপদেশ করা হইয়াছে ; জীবের জন্ম-মৃত্যু গৌণ, মুখ্য নহে; 
দেহযোগ হওয়াতে জন্ম মৃত্যু হয়। 


২অঃ ৩পা ১৭-১৯সু] বেদান্ত-দশন । ৩১৩ 

২য় অঃ ৩য় পাদ ১৭শ সুত্র । নাত্মাহশ্ৰুতেনিত্যত্বাচ্চ তাভ্যঃ ॥ 

[ ন-আত্ম| ( উৎপন্থতে; কুতঃ )-অশ্ৰুতেঃ ( তছুৎপত্তিশ্ববণাভাবাৎ ), 
তাভ্যঃ ( শ্রুতিভ্যঃ ) আত্মনঃ নিত্যত্বাৎ চ ( নিত্যত্বাবগমাচ্চ )। ] 

ভাষ্য ।--জীবাত্ম৷ নোৎপণ্ততে কুতঃ ? স্বরূপ্তস্তদুৎপত্তিবচনা- 
ভাবা “ন জায়তে জিয়তে বা বিপশ্চিৎ” “নিত্যোনিত্যানাং” 
“অজোহোকো জুষমাণোহনুশেতে” ইত্যাদিশ্রুতিভ্যো জীবস্ত নিত্য- 
ত্বাবগমাচ্চ | 

ব্যাখ্যা ৫-_জীবাত্বার উৎপত্তি নাই; কারণ, শ্রুতি তাঁহার স্বরূপতঃ 
উৎপত্তি বলেন নাই, এবং “ন জায়তে স্রিয়তে বা” ইত্যাদি কঠশ্বেতাশ্বতর 
প্রভৃতি শ্রতিতে আত্মার নিত্যত্ব এবং অজত্ব কথিত হইয়াছে। 

ইতি জীবাত্মনো নিত্ত্বনিরপণাধিকরণম্‌। 


0 লন 


২য় অঃ ৩য় পাদ ১৮শ হুত্র। জ্ঞোহতএব ॥ 
ভাষ্য ।-_অহমর্থভূতআত্মা জ্ঞাতা ভবতি। 
ব্যাখ্যা £--অহং পদের অর্থভূত জীবাত্ম। নিত্য ‘জ্ঞ” অর্থাৎ চৈতন্ত- 
স্বরূপ। 
ইতি জীবাত্মনো জ্ঞত্ব-নিরূপণাধিকরণম্‌ । 


৮? ০ প্র 


২য় অঃ ৩য় পাদ ১৯শ সুত্ৰ উৎক্রান্তিগত্যাগতীন।ম্‌ ॥ 
[ উৎক্রমণাদিশ্রবণাৎ জীবোহণুপরিমাণঃ )। 
ভাগ্য ।__জীবোইণু ; “তেন প্ৰন্তোতনেন এষ আত্মা নিক্ষামতি 


৩১৪ বেদান্ত-দর্শন।  [২অঃ ৩প| ২০সু 


চক্ষুষে| বা মূদ্ধ বা অন্যেভ্যো বা শরীরদেশেভ্যঃ “যে বৈ কেচনাস্মা- 
ল্লোকাৎ প্রয়ন্তি চন্দ্রমসমেব তে সর্ব গচ্ছন্তি” “তন্মাল্লোকাং 
পুনরেহ্যাহস্মৈ লোকায় কর্ম্মণে”  ইত্যুতক্রান্তিগত্যাগতীনাং 
অবণাৎ | 


অন্তার্থ :--"ইহ। ( হৃদয় স্থ নাড়ীমুখ ) দীপ্তিমান্‌ হইয়া প্রকাশিত হইলে, 
তাহাতে প্রবিষ্ট হইয়া, এই আত্মা চক্ষুঃ মূৰ্দ্ধ অথবা শরীরের অন্তদেশ দ্বারা 
উৎক্রান্ত হয়)” (বৃঃ ৪অঃ ॥৪ত্ৰা) “এই লোক হইতে যাহার! উৎক্রান্ত 
হয়েন, তাঁহারা সকলে চন্দ্রলোকে গমন করেন, (কৌধিতকী ) ‘(সেই লোক 
হইতে পুনরায় এই কৰ্ম্মভূমিতে কৰ্ম্ম করিবার নিমিত্ত প্রত্যাগত হয়েন,” এই 
সকল শ্রতিবাক্যে জীবাত্মার উৎক্রান্তিগতি ও পুনরাগমনের উল্লেখ থাকায়, 
আত্ম! অণুপরিমাণ, বিভুস্বভাব নহেন। ( বৃহদারণ্যক চতুৰ্থ অধ্যায় চতুর্থ 
ব্ৰাহ্মণ দ্ৰষ্টব্য )। 


২য় অঃ ৩য় পাদ ২০শ স্ত্র। স্বাত্মনা চোতুৱয়োঃ ॥ 


ভাষ্য |-_উৎক্রোন্তিঃ কদাচিৎ স্থিরস্তাপি গ্রাম্যন্বামানিবৃত্তিবৎ হ্যা, 
( পরন্ত ) উত্তরয়োঃ ( গত্যাগত্যোঃ ) স্বাত্মনৈব সম্তবাজ্জীবোহণুঃ ৷ 


ব্যাখ্যা £--উৎক্ৰাস্তিগতি ও অগতি যাহ! পুর্বকথিত শ্রুতিতে জীবের 
সম্বন্ধে বল! হইয়াছে, তন্মধ্যে উৎক্রান্তি যদি বাঁ কখনও গমনশীল ভিন্ন 
পুরুষের সম্বন্ধেও উক্ত হইতে পারে; যেমন গ্রামস্বামিত্ব কোন পুরুষের 
নিবৃত্তি হইলে, তাহ! উৎক্রান্তিশব্দের অভিধেয হয় (যথা এই পুরুষ গ্রাম 
হইতে বহিষ্কৃত হইয়াছেন); কিন্তু শেষোক্ত দুইটি (গতি ও আগতি) 
ক্রিয়ার কর্তৃত্ব সাক্ষাৎসম্বন্ধেই আত্মার আছে বলিতে হইবে ; অতএব জীবা; 
অণুস্বভাব,_-বিভু নহে? 


২অঃ ৩পা ২১-২২সু] বেদান্ত-দৰ্শন । ৩১৫ 


২য় অঃ ওয় পাদ ২১শ সুত্ৰ । নাণ,রতচ্ছতেরিতি চেন্নেতরাধিকাঁরাৎ ॥ 

(ন--"অণুঃ,--অ-_তত-_ শ্ৰুতেঃ ; ইতি-চেত,--ন, ইতর-_অধিকারাৎ) 

ভাষ্য।--জীবং প্রস্তুত্য “স বা এষ মহান্‌” ইত্যতদ্বচনাৎ ন 
জীবোহণুরিতি চেন্ন, মধ্যে পরমাত্মনোহধিকারাৎ ॥ 

ব্যাখ্যা £--“স বা এষ মহান্‌,” (এই আত্মা মহান্‌ ) ইত্যাদি (বৃঃ ৪অঃ 
৪ব| ) বাক্য জীববিষয়ক বে আত্মার সম্বন্ধে উক্ত হইয়াছে ; অতএব 
জীবাত্মাই “মহান” বলিয়া শ্রুতির উপদেশ বুঝিতে হইবে; সুতরাং শ্রুতিতে 
জীবের “মহত্ব” ( অনণুত্ব ) উপদেশ থাকাতে, জীব অণু নহে; যদি এইরূপ 
বল, তাহা সঙ্গত নহে; কারণ উক্ত শ্ৰুতিতে ( বুহদারণ্যক ৪র্থ ব্ৰাহ্মণে ) যে 
মহত্ব উপদেশ করা হইয়াছে, তাহা ব্ৰহ্মের সম্বন্ধে, জীবের সম্বন্ধে নহে। 
শ্রুতি প্রস্তাবারন্তে “যোহয়ৎ বিজ্ঞানময়ঃ প্রাণেষু হ্ৃগ্ন্তজ্যোতিঃ” (৩ত্রা ৭ম 
বাক্য ) ইত্যাদি বাক্যে জীবাত্মাবিষয়ে বলিতে আরম্ভ করিয়া, পূর্বোক্ত “স 
বা এষ মহানজ আত্ম” এই (৪ক্রাঃ ২২ব|) বাক্যের পুর্ব্রেই খযস্তানুবিত্তঃ 
প্রতিবুদ্ধ আত্মা” ইত্যাদি বাক্যে (ওপ্রাঃ ১৩ বাক্য ) পরমাত্মাবিষয়ে বর্ণনা 
করিতে প্রবৃত্ত হইয়াছেন ৷ 

২য় অঃ ওয় পাদ ২২শ সুত্র। স্বশব্দোন্মানাভ্যাঞ্চ ॥ 

(স্বশব্দোহণু-বাঁচকঃ শব্দঃ ) 

ভাষ্য ।--“এষোহণুৱাত্মা, বালাগ্ৰশতভাগস্ত৷ শতধা কল্পিতহ্থা চ 

ভাগো জীব”-ইতি স্বশব্দোন্মানাভ্যাং জীবোহণুঃ ॥ 

অন্তাৰ্থ £-_( জীবাত্ম| অণুপরিমাণ, জীব কেশাগ্রের শতভাগের শতভাগ 
সদৃশ সুস্ম ) ইত্যাদি শ্রুতিবাক্যে (শ্বেতাঃ ৪অঃ ৯শ্লোক ) অণুশব্দও উন্মান্‌ 
(অল্প হইতেও অল্প )-বাঁটক শব্দ থাকার, জীব অণুস্বভাব, বিভু ( মহৎ )- 
স্বভাব নহে। 


৩১৬ বেদান্ত-দর্শন। [২অঃ ৩পা ২৩-২৫সু 
২য় অঃ ৩য় পাদ ২৩শ সৃত্র। অবিরোধশ্চন্ননবৎ ॥ 
ভাষ্য।--"দেহৈকদেশস্থোহপি কৃৎস্নং দেহং চন্দনবিন্দুৰ্যথাহলা- 

দয়তি, তথা জীবোহপি প্রকাশয়তি, অতঃ কৃৎসনশরীরে স্বুখাদ্তনুভবে| 

ন বিরুধ্যতে। 
অস্তাৰ্থঃ--একবিন্দু চন্দন দেহে স্পৃষ্ট হইলে, যেমন সমস্ত শরীরকে 

পুলকিত করে, তদ্রপ জীবাত্ম| স্বরূপতঃ অণু (স্থগ্ম ) হইলেও সমস্ত 

দেহকে প্রকাশিত করেন, এবং সমস্ত দেহব্যাপী সুখাদির অনুভব করেন ; 
সুতরাং জীবাত্মার অণত্ব স্বীকারে সমস্ত দেহব্যাপী ভোগের কিছু বাধা 
হয় না। 

২য় অঃ ওয় পাদ ২৪শ সুত্ৰ ৷ অবস্থিতিবৈশেম্তাদিতি চেন্নাইভ্যুপ- 
গমান্ধ্দি হি ॥ 


ভাষ্য ৷---অবস্থিতিবিশেষভাবাৎ দৃষ্টান্তবৈষম্যম্‌ ইতি চেনন 
দেহৈকদেশে হরিচন্দনব “হৃদি হোষ আত্মা” ইতি জীবস্থিত্য- 
ভ্যুপগমাৎ। 


অন্তাৰ্থঃ--চনানদৃষ্টান্ত সঙ্গত নহে; কারণ দেহের স্থান বিশেষে চন্দনের 
অবস্থিতিহেতু চন্দন এইরূপ সমস্ত দেহকে পুলকিত করিতে পারে? কিন্ত 
দেহে আত্মার এইরূপ স্থানবিশেষে অবস্থিতি পিদ্ধ নহে। এইরূপ আপত্তি 
হইলে, তদুত্তরে বলিতেছি যে, “হৃদয়ে এই আত্মা অবস্থান করেন” ইত্যাদি 
(ছাঃ ৮মঃ ৩বা) শ্রুতিতে জীবাস্মার চন্দনবৎ দেহের একদেশে অবস্থিতিও 
উপদিষ্ট আছে। 


২য় অঃ ওয় পাদ ২৫শ হুত্ৰ। গুণাদ্বালোকবণ ॥ 


২অঃ ৩প| ২৬-২৭সু ] বেদান্ত-দর্শন । ৩১৭ 


ভাষ্য দেহে প্রকাশে৷ জীবগুণাদেব, কোষ্ঠে দীপা- 
লোঁকাঁদিবৎ । 

অস্তাৰ্থঃ--অথব| যেমন গৃহাভ্যন্তরস্থ ক্ষুদ্ৰ দীপ স্বীয় গুণে বৃহৎ গৃহকেও 
আলোকিত করে, তদ্বং জীব অণু হইলেও স্বীয় গুণে সমস্ত দেহেই ব্যাপার 
প্রকাশিত করেন। 

২য় অঃ ৩য় পাদ ২৬শ সুত্র । ব্যতিরেকে! গন্ধবন্তথ! হি দর্শয়তি | 

__ ভাষ্য ।---গুণভূতস্থা জ্ঞানস্তয ব্যতিরেকস্ত ( অধিকদেশবৃত্তিত্বং } 

গন্ধবদুপপন্ততে ( অল্পদেশস্থাৎ পুষ্পাৎ গন্ধস্ত অধিকদেশৰৃত্তিত্বৰৎ 
উপপত্যতে ), এতাদৃশগুণাশ্রয়ং জীবং “স এ প্রবিষ্ট আলোমভ্য 
আনখেভ্যঃ?” ইতি শ্ৰুৰ্তি্দি্শয়তি । 

অস্তার্থ £--পুষ্পের গুণ গন্ধ যেমন অ্প স্থানস্থিত পুষ্পাদি হইতে দূরবর্তী 
স্থানও স্বীয় বৃত্তির বিষয় করে, তদ্রপ জ্ঞান যাহা জীবাত্মার গুণ, তাহাও 
সমস্ত দেহে বুত্তিযুক্ত হয়, “স এষ প্রবিষ্ট” ইত্যাদি শ্রুতিও তাহাই প্রদর্শন 
করিয়াছেন। 

ইতি জীবন্ত অণুত্ব-নিরূপণাধিকরণম্‌ ॥ 


ত 


ল-$০2- 


২য় অঃ ওয় পাদ ২৭শ সুত্র । পৃথগুপদেশাৎ ॥ 
ভাষ্য ।---জীবতদ্জ্ঞানয়োজ্ঞ।নত্বাবিশেষেহপি ধৰ্ম্মধৰ্ম্মিভাবে| যুক্ত- 
এব। কুতঃ? “প্ৰজ্ঞয়| শরীরমারুহো”-ত্যাদি পৃথগুপদেশাৎ। 


ব্যাখ।। ঃ--“"প্ৰজ্ঞয়| শরীরমাক্ুহ” (প্রজ্ঞ| দ্বারা শরীরারোহণ করিয়া) 
ইত্যাদিশ্রুতি জ্ঞান হইতে জীবের ভেদ উপদেশ করিয়াছেন। সুতরাং জীৰ 


৩১৮ বেদান্ত-দশন। [২অঃ ৩পা ২৮সু 


ও তাহার জ্ঞান এই উভয়ের জ্ঞানত্ববিষয়ে ভেদ না থাকিলেও জীব ধর্মী, 
জ্ঞান তাহার ধৰ্ম্ম) এইরূপ ধৰ্ম্মধৰ্ম্মিভাবে উভয়কে ভিন্ন বলা যায়। 


ইতি জীবন্ত জ্ঞানবন্তানিরূপণাধিকরণম্‌। 


০০০ 
৮720 2 


২য় অঃ ওয় পাদ ২৮শ হুত্র। তদ্গুণসারত্বান্ত, তদ্যপদেশঃ 
পাঙ্জবং ॥ 
ভাষ্য।- বৃহন্তো গুণ! যণ্যিম্নিত ব্ৰহ্ষেতি প্ৰাজ্ঞবদাত্ম৷ বিভু গুণত্বা- 
“নিত্যং বিভূ*-মিতি ব্যপদিষ্টঃ ; দৃষ্টান্তে বৃহদেব প্রাজ্ঞো গুণৈরপি 
বৃহস্তবতি, দাষ্টন্তে তু জীবোহণুপরিমাণকো গুণেন বিভুরিতি 
বিশেষ । 
অন্তাৰ্থঃ--বৃহৎ গুণ আছে, এই অর্থে প্রাজ্ঞ পরমাত্মাকে যেমন ব্ৰহ্ম 
বলা যায়, এইরূপ জীবাস্মারও গুণের বিভূত্ব থাকায় “নিত্যং বিভুং” ইত্যাদি 
শ্রতিবাক্যে কোন কোন স্থলে জীবাত্মাকে বিভু বলা হইয়াছে; পৰন্ত 
স্বরূপতঃ জীবাত্মা বিভু নহে। প্রাজ্ঞ আত্মা ( পরব্রহ্ম ) বাস্তবিক স্বরূপতঃ 
বৃহৎ,__অণু নহেন ; তথাপি তিনি গুণেও বৃহৎ হওয়াতে, তাহাকে “বৃহন্তং 
ব্ৰহ্ম’ ইত্যাদিবাক্যে বৃহদ্গুণবিশিষ্ট অর্থে ব্ৰহ্ম বলা হইয়াছে; জীবাত্ম। কিন্তু 
স্বরূপতঃ অণু, গুণেই তাহাকে বিভু বলা হইয়াছে। ইহাই উভয়ের মধ্যে 
প্ৰভেদ । 
শাঙ্করভাষ্যে ১৯ সংখ্যক সুত্র হইতে ২৭ সংখ্যক স্থত্ৰের অর্থ পূর্বোক্ত 
প্রকারেই কর! হইয়াছে; পৰন্ত শঙ্করাচার্য্যের মতে উক্ত সুত্র সমস্তই 
প্রতিবাদীর পূৰ্ব্বপক্ষমাত্ৰ ; সুত্রকারের নিজ মত প্রকাশক নহে; শাঙ্করমতে 
এই ২৮ সুত্রের দ্বারা বেদব্যাস উক্ত আপত্তি সকল খণ্ডন করিয়াছেন, 


২অঃ ৩পা ২৯সু ]  বেদান্ত-দৰ্শন। ৩১৯ 


এইমতে এই ২৮ সুত্রের অর্থ এইব্প,--যথ| * £--শ্রুতিবাক্যে বুদ্ধির পরি- 
মাণের দ্বারা আম্মার পরিমাণ উপদিষ্ট হইয়াছে; প্রাজ্ঞ আত্মা ব্ৰহ্মের যেমন 
অনীয়ান্‌ ত্রীহের্ব। ষবাদ্বা” ইত্যাদি বাক্যে ক্ষুদ্রত্বাদি উপদেশ করা হইয়াছে; 
ত্বং জীবাত্ম'সম্বন্ধীয় উপদেশও বুঝিতে হইবে, অর্থাৎ জীবাস্ম! অণুস্বভাব 
নহেন,_বিভুম্বভাব। এই শাঙ্করমত পরে আলোচিত হইবে। 

২য় অঃ ৩য় পাদ ২৯শ সূত্ৰ যাব্দীত্ভা বিত্বাচ্চ ন দৌধস্তদ্র্শনাৎ ॥ 

ভাষ্য ।-_জীবশ্য গুণনিবন্ধনো বিভুত্বব্যপদেশে| ন বিরুদ্ধঃ, গুণস্ত 
যাব্দাত্মভাবিত্বাচ্চ ন দৌধস্তদ্র্শনাৎ | “ন হি বিজ্ঞাতুধিজ্ঞাতেবি- 
পরিলোপো! বিদ্যতে, অবিনাশিত্বাদবিনাশী বা অরে! অয়মাত্মে”-তি 
তদ্দৰ্শনাৎ ॥ 


[ যাবদাত্ম-ভাঁবিত্বাৎ= আস্মান্ুবন্ধিনিত্যধৰ্্মত্বাৎ = বিভূত্বব্যপদেশে| ন 
দোষঃ ] ॥ 

অস্তার্থঃ__গুণনিবন্ধন জীবের বিভূত্ব উপদেশ দৃষ্য নহে; কারণ 
গুণের যাবদাত্মভাবিত্ব আছে, অর্থাৎ আত্ম! যতদিন, গুণও ততদিন আছে; 
আত্মা যেমন অবিনাশী, আত্মার গুণও তেমনি অবিনাশী, ও তৎসহচর ৷ শ্রুতিও 
তাহা প্রদর্শন করিয়াছেন; যথা ঃ- “ন হি বিজ্ঞাতুধিজ্ঞাতেৰ্ব্বিপরিলোপে৷ 
বিদ্যতে, অবিনাশিত্বীৎ 1” (বৃঃ ৪অঃ শুত্রা।) ) অবিনাশী বা অরে! অয়মাত্মাহ- 
নুচ্ছিত্তি ধৰ্ম্ম’ ইত্যাদি (বৃহ )। (সেই বিজ্ঞাতা আত্মার বিজ্ঞান কখনও 
লোপ হয় না; কারণ তাহা অবিনাশী |” “ওহে, এই আত্মা অবিনাশী, 
ইহার কখন বিনাশ নাই )। 


te 


* “্তন্তা বুদ্ধেগ্তণা...সারঃ প্রধানং যন্তাত্মনঃ...ল তদ্গুণসারস্তপ্ত ভাবন্তদ্গুণমারত্বম্‌। 
»তম্মাৎ তদ্গুণসারত্বাদ্বুন্ধিপরিমাণেনাহস্তা পরিমাণবাপদেশঃ ।...প্রাজ্ঞবৎ যথা প্ৰান্ৰন্ত 
পরমাস্মনঃ সগুণেষপাসনেষূপাধিগুণসারত্বাদণীয়স্তাদিব্যপদেশোহণীয়ান্‌ ব্ৰীহেৰ্ব্ব.‘,তত্বৎ | 


৩২০ রেদান্ত-দর্শন। [২অঃ ৩প| ৩০-৩১সু 


এই স্থত্ৰের ব্যাখ্যা শ্রীমং শঙ্করাচার্য্য এইরূপ করিয়াছেন, যথা £--যদি 
বল, বৃদ্ধিগুণসংযোগেই আম্মার সংসারিত্ব ঘটে, তবে বুদ্ধি ও আত্ম! যখন 
বিভিন্ন, .তখন এই সংযোগাঁৰসান অবশ্য হইবে, তাহা হইলে, মোক্ষও 
তৎকালে আপনা হইতেই হইবে, এই আপত্তির উত্তরে স্থত্রকার বলিতে- 
ছেন, এই দোষের আশঙ্কা নাই; কারণ বুদ্ধিসংযোগের যাবদাত্মভাব 
আছে, যতদিন জীবের সংসারিত্ব, যতদিন সম্যক্‌ দর্শন দ্বারা সংসারিত্ব দূর না 
হয়, ততদিন তাহার বুদ্ধি-সংযোগ নিখারিত হয় ন|। শাস্ত্ৰ এইরূপ 
দেখাইয়াছেন ) যথা “যোহ্য়ং বিজ্ঞানময়ঃ প্ৰাণেযু” ইত্যাদি শ্রুতি । এই 
ব্যাখ্য! সঙ্গত বলিয়া অন্থমিত হয় না; পরে তাহার কারণ প্রদর্শিত হইবে। 

২য় অঃ ওয় পাদ ৩০শ স্থৰ ৷ পুংস্তাদিবত্বন্তা সতোইভিব্যক্তি- 
যোগাৎ ॥ 

ভাষ্য ।__অস্ত জ্ঞানস্য সুযুপ্ত্যাদে সতএব জা গ্রদাদাবভিব্যক্তি- 
সম্ভবাস্যাবদাত্মভাবিত্বমেব। যথা পুংস্বাদেবাল্যে সতএব যৌবনেহভি- 
ব্যক্তিঃ। ূ 

অন্তার্থঃ__সুযুপ্ত্যাদিকালে (সুযুপ্তি প্রলয় মূৰ্চ্ছা ইত্যাদি কালে) 
জ্ঞানের অদভাঁব হয় না, তাহা! বীজভাবে থাকে, তাহাতেই জাগ্রদাদি 
অবস্থায় পুনরায় অভিব্যক্তির সম্ভাবন| হয়; অতএব জীবের সহিত জ্ঞানের 
নিত্যস্বন্ধ আছে। যেমন পুংধর্ম্মনকল বাল্যকালে বীজভাবে থাকে বলিয়াই 
যৌবনে প্রকাশ প্রায়, তদ্রুপ স্ুযুপ্তিপ্রলরাদিতে জ্ঞানও বীজভাবে থাকে 
বলিয়া পরে প্রকাশিত হয়। 

এই সুত্রের ব্যাখ্য| শাঙ্করভাস্তেও এইরূপই আছে । 

২য় অঃ ওয় পাদ ৩১শ সুত্র । নিত্যোপলন্ধানুপলবিপ্রসঙ্গোইন্যতর- 
নিয়মে! বাহন্তথা। 


২অঃ ৩প| ৩১সূ'] রেদান্ত-দর্শন। ৩২১ 


ভাষ্য ৷--অন্যখ! (সর্ববগতাত্মবাদে ). আত্মোপলব্ধ্যনপলব্যডোে!- 
বন্ধমোক্ষয়োনিত্যং প্রসঙ্গঃ স্তান্নিঅবদ্ধে| বা নিত্যমুক্তে| বাঁহত্েত্যন্থাতর- 
নিয়মো বা স্তাৎ । 


অন্তার্থ ১--জীবাত্ম। সৰ্ব্বগত এবং স্বরূপতঃই বিভূম্বভাব স্বীকার করিলে, 
উপলব্ধি এবং অনুপলন্ধি (জ্ঞান ও অজ্ঞান) উভয়ই জীবাত্মার নিত্য হইয়| 
পড়ে, অর্থাৎ জীবাত্ম৷ অণু না হইয়া স্বরূপতঃ ব্যাপকস্বভাব হইলে, তাঁহার 
নিত্য সৰ্ব্বজ্ঞত্ব ( উপলব্ধি ) সিদ্ধ হয়; এবং পক্ষান্তরে সংসারবন্ধও ( অজ্ঞানও) 
থাকা দৃষ্ট হওয়াতে তাঁহার সেই অজ্ঞানও নিত্য হইয়া পড়ে। অতএব 
বন্ধ মোক্ষ এই বিরুদ্ধ ধর্্ঘয় উভয়ই নিত্য হয়। অথবা হয় নিত্যই বদ্ধ 
অথবা! নিত্যই মুক্ত, এইরূপ দুইটির একটি ব্যবস্থা করিতে হয়। বদ্ধ থাকিয়া 
পরে মুক্ত হওয়ার সঙ্গতি কৌন প্রকারে হয় না। 

(জীবাক্মা স্বরূপতঃই বিভুম্বভাব__সর্ধব্যাপিম্বভাব হইলে, সৰ্ব্ববিধ 
অন্তঃকরণের সহিতই তাহার নিত্যসম্বন্ধ থাকা স্বীকার করিতে হয়; তাহা 
না করিলে, সর্বব্যাপী স্বপের অপলাপ করা হয়; স্থতরাং সৰ্ব্ববিধ 
অন্তঃকরণের সহিত সম্বন্ধ থাকায়, কোন অন্তঃকরণ অল্পদর্শী, কোন অন্তঃ- 
করণ সর্বদর্ণী হওয়াতে, জীবাত্মারও যুগপৎ মৰ্ব্বজ্ঞত্ব, ও অল্পজ্ঞত্ব, মোক্ষ ও 
বন্ধ স্বীকার করিতে ,হয়। অন্তঃকরণের কেবল একবিধত্ব ( সৰ্ব্বজ্ঞত্ব 
অথব৷ অল্পজ্ঞত্ব কল্পনা করিয়| অথবা অন্ত কোন প্রকার কল্পিত যুক্তি 
দ্বারা যদি এই আপত্তি হইতে অব্যাহতি পাইতে চেষ্টা কর, তবে জীবাত্মার 
নিত্যবন্ধত্ব অথবা নিত্যমুক্তত্ব অবশ্য স্বীকার করিতে হইবে। জীবাত্মার 
বন্ধাবস্থা হইতে মোক্ষাবস্থা প্রাপ্তির সঙ্গতি কোন প্রকারে করিতে 
পারিবে না)। 

শাঙ্করভায্যে এই চত্রের ব্যাখ্যা এইরূপ, যথা ;__আত্মার উপাবিভূত 

২১ 


৩২২ বেদান্ত-দৰ্শন । [২অঃ ৩পা ৩১সু 


অন্তঃকরণ অবশ্য আছে স্বীকার করিতে হয়; তাহা না করিলে, নিত্যে।পলব্ধি 
অথবা নিত্য অনুপলন্ধি মানিতে হইবে ; কারণ, ইন্দ্রিয়াদি করণ আত্মার 
সম্বন্ধে নিত্য বর্তমান থাকায়, নিয়ামক অন্তঃকরণের অভাবে আত্মার 
নিত্যই বাহাবিষয়ের উপলব্ধি হইবে। যদি আত্মার ইন্জিয়াদি সাধন থাকা 
সত্বেও বাহ্বস্তর উপলব্ধি না হয়, তবে অনুপলব্ধির নিত্যত্বই সিদ্ধান্ত 
করিতে হইবে; অথবা আত্মা এবং ইন্জিয়ের মধ্যে একটির শক্তির প্রতিবন্ধ 
মানিতে হইবে; কিন্ত আত্মার শক্তির প্রতিবন্ধ সম্ভবপর নহে; কারণ, 
তিনি নিধিবকার ; ইন্দিয়েরও শক্তির প্ৰতিবন্ধ সম্ভবপর নহে; কারণ, পূৰ্ব্ব 
ও পরক্ষণে অপ্রতিবন্ধশক্তি দেখিয়া মধ্যে অকস্মাৎ ইহার শক্তির প্রতিবন্ধ 
হওয়া! স্বীকার করা যায় না; অতএব যাহার অবধান ও অনবধান- 
বশতঃ উপলব্ধি ও অন্গপলন্ধি ঘটে, এইরূপ অন্তঃকরণের অস্তিত্ব 
স্বীকার করিতে হয়। ইহাই এই সূত্রের অর্থ বলিয়া শাঙ্করভাষ্যে উক্ত 
হইয়াছে। 

পরন্ধ এই ব্যাখ্যাতে অতিশয় কণ্টকল্পন| দৃষ্ট হয়। অধিকন্ত এইরূপ 
কষ্টকল্পনী করিয়া সূত্রের ব্যাখ্যা করিলেও তত্বারা জীবাত্মার বিভুত্ব সিদ্ধান্ত 
হয় ন|। জীবাত্ম৷ সৰ্ব্বাংশে ব্ৰহ্মস্বভাব হইলে, কেবল এক অন্তঃকরণকে 
অবলম্বন করিয়া জীবাত্মার জ্ঞানের ন্যুনাধিক্য, যাহা প্রত্যক্ষ শাক্সপ্রমাণ ও 
আত্মানুভূতি দ্বারা সিদ্ধ আছে, তাহার কোন প্রকারে সঙ্গতি করা যায় ন| ৷ 
অন্তঃকরণ পরিচ্ছন্ন বস্তু হইতে পারে, কিন্তু শাঙ্করমতে জীবাত্ম৷ তদ্ৰূপ 
নহে; সুতরাং বিভূম্বভাৰ আত্ম৷ কোন বিশেষ অন্তঃকরণের সহিত মাত্র 
সম্বন্ধবিশিষ্ট বলিয়! স্বীকার করা৷ যাইতে পারে না। বিভূশবের অর্থই 
মহত, সৰ্ব্বব্যাপী, সৰ্ব্ব বস্তুর সহিত সম্বন্ধবিশিষ্ট ; অতএব আত্মাকে বিভূ- 
স্বভাব বলিলে, তিনি সৰ্ব্ববিধ অন্তঃকরণের সহিতই সমানরূপে সম্বন্ধবিশিষ্ট 
বলিয়। স্বীকার করিতে হইবে; স্থতরাৎ বন্ধ মোক্ষ, জ্ঞান অজ্ঞান, এতত্- 


২অঃ ৩পা ৩২সু] বেদান্ত-দর্শন | ৩২৩ 


সমস্তই মিথ্যা হইয়া পড়ে । এবং এই ত্বিতীক়াধ্যায়ের প্রথম পাদের ২১শ 
সূত্রে “অধিকং তু ভেদনির্দেশাৎ” ইত্যাদি বাক্যে সুরকার যে পরমাম্মার 
সহিত জীবাত্মার ভেদ প্রদর্শন করিয়াছেন, তাহার কোন প্রকারে সঙ্গতি 
হয় না; সর্ববজ্ঞত্ব ও বিভৃত্ব এবং অসৰ্ব্বজ্ঞত্ব ও অবিভূত্ব ইহ! দ্বারাই জীব ও 
ব্রন্মে ভেদ; যদি জীবও বিভূস্বভাব হইলেন, তবে কোন প্রকার ভেদ- 
বিবক্ষা আর হইতে পারে ন৷|--জীবের জীবস্ব বিলুপ্ত হইয়। যায়; সৃত্রকারোক্ত 
পূৰ্ব্বোক্ত ভেদসম্বন্ধ অসিদ্ধ হয়, এবং বন্ধ মোক্ষের উপদেশ বালভাষিত 
বলিয়া গণ্য হয়; “অক্ষরাদপিচোত্তমঃ” ইত্যাদি গীতাবাক্যও অসিদ্ধ হয়। 
অতএব শাঙ্করব্যাখ্য। সঙ্গত বলিয়া গ্রহণ করা যায় না। ইহার পরে 
এতৎসন্বন্ধে যে সকল সূত্র গ্রথিত হইয়াছে, তনদ্বারাও শাঙ্ষর-ব্যাখ্যা 
অপসিদ্ধান্ত বলিয়া অনুমিত হয়। 
ইতি জীবন্বরূপগ্াবিভূত্ব-নিরূপণাধিকরণম্‌। 


শা 0 পাশ 


২য় অঃ অয় পাদ ৩২শ সুত্ৰ । কর্তা শান্পার্থবস্বাৎ ॥ 


ভাষ্য।--আত্মৈব কর্তা “স্বৰ্গকামে| যজেত, মুমুক্ষুব্র্গোপা- 
সীতে”-ত্যাদেভুক্তিমুক্ত)পায়বোধকস্থ শাস্তৰহ্য অর্থবন্ধাৎ ॥ 

অন্তার্থঃ__-জীব কর্তা বলিয়া শ্রুতি স্বর্গলাভেচ্ছায় যাগাদি কৰ্ম্ম, মুক্তি 
লাভেচ্ছায় ব্রহ্মোপাসনাদি কৰ্ম্ম করিতে উপদেশ করিয়াছেন। জীবকে কর্তা 
বলিলেই এই সকল ভূক্তি ও মুক্তির উপায়-বোধক শাস্ত্রবাক্যসকল 
সার্থক হয়। 

শাঙ্করভাত্তেও এই সূত্রের এইরূপই ব্যাখ্যা আছে। এক্ষণে জিজ্ঞান্ত 
এই যে, যদি জীব অণস্বভাব অর্থাৎ পরিচ্ছিন্ন না হয়েন, তবে এই সকল 


৩২৪ বেদান্ত-দর্শন। [২অঃ ৩পা ৩৩-৩৪সু 


বিশেষ ৰিশেষ কর্মকর্তী বলিয়া কিরূপে তাহাকে প্রতিপন্ন করা যায়? 
সকল জীবই পূর্ণবক্গ, মকলই বিভুম্বভাব, তবে কাহার এক কৰ্ম্ম, কাহার 
অপর কৰ্ম্ম, এইরূপ ভেদ থাকিল নাঁ; সমস্ত কৰ্ম্মই সাক্ষাঁৎসন্বন্ধে ব্ৰহ্মের 
কর্ম; অতএব শাস্ত্র স্বীয় স্বীয় কর্ম্মভোগ ও মুক্তির যে উপদেশ করিয়াছেন, 
তাহ সৰ্ব্বৈব মিথ্যা বলিতে হয় এবং এই অধ্যায়ের প্রথম পাদে রঙ্গের 
জগৎকারণতা-বিষয়ে আপত্তি খণ্ডন করিতে জীব হইতে ব্ৰহ্ধের ভেদ প্রদর্শন 
করিয়| বেদব্যাস যে সকল সুত্র রচনা করিয়াছেন, তাহার সারবত্তা আর 
কিছু থাকে না। এইরূপ হইলে সমস্ত বেদান্তদর্শন পরস্পর বিরুদ্ধবাক্যে পূৰ্ণ 
বলিয়া দিদ্ধান্ত করিতে হয়। শঙ্কর চাৰ্য্যও এই সূত্ৰকে পূৰ্ব্বপক্ষ সূত্ৰ, বলেন 
না; অতএব জীবস্বরূপবিচারে তৎকৃত ভাষ্য আদরণীয় নহে। 


হয় অঃ ৩য় পাদ ৩৩শ সুত্র । বিহারোপদেশাৎ ॥ 


ভাষ্য ।--“স্বে শরীরে যথাকামং পরিবর্তে” ইতি বিহারো- 
পদেশাৎ স কর্তা । 

অগ্তার্থ $- জীব শরীরে বিহার করেন, শ্রুতি এইরূপ উপদেশ করিয়া 
‘ছেন; তাহাতেও জীবের কর্তৃত্ব অবধারিত হয়! শ্রুতি, যথ| ঃ--“স্বে শরীরে 
যথাকামং পরিবর্তে ৷” এই সূত্রের ব্যাখ্যাতেও কোন বিরোধ নাই 
কিন্ত যদি আত্মা স্বরূপওঃ সর্ধগত হয়েন, তবে তাঁহার “স্বীর শরীর” ও 
“বিহার” কথার অর্থ কি হইতে পারে ?: সকল শরীর ব্যাপিয়াইত তিনি 
আছেন। অতএব শাঙ্করিক বিভুত্ববাঁদ আদরণীয় নহে। 

২য় অঃ ৩য় পাদ ৩৪শ সুত্র । উপাদানাৎ || 


ভাষ্য ৷--“এবমেবৈষ এতাঁন্‌ প্রাণান্‌ গৃহীত্বে”-তি উপাদান- 


২অঃ ৩পা ৩৫-৩৬সু ] বেদান্ত-দৰ্শন। ৩২৫ 


অস্তাৰ্থঃ--প্ৰাণাদি ইন্দ্ৰিয়সকলকে জীবাত্ম। উপাদাঁনরূপে গ্রহণ করেন, 
ইহাও শ্রুতি উপদেশ করিয়াছেন; অতএব আত্মা কৰ্তা৷। শ্ৰুতি যথা £-- 
“এবমেবৈষ এতান্‌ প্রাণান্‌ গৃহীত্বা” ইত্যাদি । এই সূত্রেরও ব্যাখ্যাতে কোন 
বিরোধ নাই। 


২য় অঃ ৩য়.পাদ ৩৫শ হুত্ৰ ব্যপদেশাচ্চ ক্রিয়ায়াং ন চেম্নিৰ্দেশ- 
বিপধ্যয়ঃ ॥ 

ভাষ্য ।--ক্ৰিয়ায়াং “বিজ্ঞানং যজ্ঞং তনুতে” ইতি কৰ্ভৃত্বব্যপ- 
দেশাচ্চ আত্মা কর্তান্তি, যদি বিজ্ঞানপদেন বুদ্ধিগুহতে ন তু জীব,- 
স্তুহি করণবিভক্তিপ্রসঙ্গঃ স্তাৎ । 

অন্তাৰ্থঃ--“বিজ্ঞানং যজ্ঞং তন্গুতে” { তৈঃ ২, ৫, ১) এই শ্ৰুত্ৰাক্যে 
বিজ্ঞানের কর্তৃত্ব উল্লিখিত হইয়াছে; যদি বল, এই বিজ্ঞানশব্দ “আম্মা 
বোধক নহে, তাহা হইতে পারে না; কারণ, “তন্তুতে” ক্রিয়ার কর্তৃরূপে 
প্রথমা বিভক্তি ব্যবহার দ্বার! কর্তৃপদ নির্দেশিত হইয়াছে, যদি এ বিজ্ঞান- 
শব্দের অর্থ আত্মা না হইত, তবে “বিজ্ঞানেন” ইত্যাকারে তৃতীয়! বিভক্তি 
দ্বারা করণপদ নির্দেশিত হুইত। এই সূত্রেরও ব্যাখ্যাতে কোন 
বিরোধ নাই। 

২য় অঃ ৩র পাদ ৩৮শ শুত্র। উপলব্ধিবদনিয়মঃ ॥ 

ভাষ্য--ফলোপলব্ধিক্ৰিয়ায়াং নিয়মো নাস্তি । 

অস্তাৰ্থঃ--জীবাত্ম| কর্তা হইলে, তিনি নিজের অনিষ্টফলোৎপাদক 
ক্রিয়া কেন করিবেন? তদুত্তরে বলিতেছেন।-_জীবাত্মা কর্মের শুভাগুভ 
ফল জানিলেও যে শুভফলপ্রাপক কর্শ্মেরই অনুষ্ঠান করিবেন, ইহার কোন 
নিয়ম নাই; কারণ জীবায্মা সর্বশক্তিমান নহেন; স্থতরাৎ বাহ্‌ বস্তুর 


৩২৬ বেদান্ত-দৰ্শন। [২অঃ ৩প| ৩৭-৩৯সু 


আকর্ষণে আকৃষ্ট হইয়া কখনও অশুভ কৰ্ম্মে, কখন বা শুভ কর্মে তাহার 
প্রবৃত্তি হয়। এই সূত্রের শাঙ্করভায়নে যে ব্যাখ্যা হইয়াছে, তাহার ফলও 
একই প্রকাঁর। 


হয় অঃ ৩য় পাদ ৩৭শ স্ুত্র। শক্তিবিপর্য্যয়াৎ ॥ 

ভাষ্য ।__বুদ্ধেঃ কর্তৃত্ব করণশক্তিহীয়তে, কর্তৃশক্তিঃ স্যাৎ, 
অতো জীবএব কর্তা । 

অন্তার্থঃ-বুদ্ধিকে কর্তা বলিলে, তাহার করণত্বের লোপ হয়, তাহা 
কর্তৃশক্তি হইয়| পড়ে; অতএব জীবই বর্ভী।: এই সূত্রের ফলিতাৰ্থ 
শাঙ্করভাষ্যেও এইরূপ ৷ 

২য় অঃ ওয় পাদ ৩৮শ সুত্ৰ । সমাধ্যভাবাচ্চ ॥ 

ভাস্য।__আত্মনোহকর্তৃত্বেহচেতনমাত্রাব্যতিরিক্তকর্তৃকসমাধ্য ভাব- 
প্রসঙ্গাদাত! কর্তা । 

ব্যাখ্যা £- আম্মার কর্তৃত্ব না থাকিলে, শাস্ত্র চৈতন্তস্বরূপে অবস্থিতিরপ 
যে সমাধির উপদেশ করিয়াছেন, তাহা অচেতন বুদ্ধি, য'হ| নিজের সীম; 
লঙ্ঘন করিতে পারে না, তদ্বার| হওয়ার সম্ভবনা নাই; স্থতরাং সমাধির 
উপদেশও বৃর্থা হইয়া! যার । শাঙ্করভাস্যোও ফলিতার্থ এইরূপেই ব্যাখ্যাত 
হইয়াছে । 


২য়:অঃ ৩য় পাদ ৩৯শ সুত্র। যথা চ তক্ষোভয়ত| ॥ 

ভাষ্য ।_ _আত্তেচ্ছয়া যথা তক্ষা তথা করোতি ন করোতি 
ইত্যুভয়থা ব্যবস্থা সিধ্যতি, বুদ্ধেঃ কর্তৃত্ব ইচ্ছাভী বাণ্বস্থাইভাবঃ। 

 অস্তার্থ £--তক্ষা (সূত্রধর ) ইচ্ছাবিশিষ্ট হওয়ায় কুঠারাদি থাকিতেও 


২অঃ ৩পা ৩৯সু ]  বেদান্ত-দৰ্শন। ৩২৭ 


যদৃচ্জাক্রমে কখন কৰ্ম্ম করে, কখন করে না, উভয় প্রকারই দেখা 
বায়; কিন্তু সুত্রধরের বুদ্ধিমাত্র কর্মকর্তা হইলে, কখনও ইচ্ছা হওয়া, কখনও 
না হওয়া, এইরূপ অবস্থাভেদ ঘটিতে পারে না ৷ 

শাঙ্করভাগ্যে এই সূত্রের অন্তরূপ ব্যাখ্যা হইয়াছে; যথ|--“ষেমন 
তক্ষা (সূত্রধর ) বাস্ত প্রভৃতি অস্ত্রবিশিষ্ট হইয়া কৰ্ম্ম করিতে করিতে পরিশ্রান্ত 
ও দুঃখী বোধ করে, পরন্ত গৃহে আগমন করিয়া বাশ্তাদি অস্ত্র পরিত্যাগ 
পূৰ্ব্বক স্বস্থ ও সুখী হয়, তদ্দপ জীবও অবিগ্ভাহেতু দ্বৈতবুদ্ধিবিশিষ্ট হইয়া 
স্বপ্রজাগরণাঁদি অবস্থাতে আপনাকে কর্তা ও দুঃখী বোধ করে, পরমাত্মাকে 
প্রাপ্ত হইলে তাহার কর্তৃত্বাদিভাৰ অপগত হয়, এবং মুক্তি লাভ করে। 
জীবাত্মার কর্তৃত্ব স্বরূপগত নহে, তাহা অজ্ঞানমূলক ; সূত্রধর যেমন 
বাস্তাদি উপকরণ অপেক্ষায়ই কর্তা হয়, পরস্ত স্বীয় শরীরে অকর্তীই 
থাকে; তদ্রপ আনত্মাও ইন্দ্রিয়াদি করণের অপেক্ষায় কর্তা হয়েন, 
স্বরূপতঃ তিনি অকর্তী। এই সাদৃশ্ঠমাত্র প্রদর্শন করাই দৃষ্ান্তের 
মর্ম। পরন্ত আত্মা সূত্রধরের ন্যায় অবয়ববিশিষ্ট নহেন; স্থতরাৎ 
আত্মার সম্বন্ধে ইন্দ্রিয়াদি করণের গ্রহণ সূত্রধরের বাস্তাদি অস্ত্র গ্রহণের 
সদৃশ নহে, এই অংশে দৃষ্টান্তের সাদৃশ্য নাই। আত্মার ব্রহ্মাত্মভাব উপদেশ 
থাকাতে তাহার কর্তৃত্ব সম্ভব হয় না; অতএব অবিগ্যার্কৃত কর্তৃত্ব গ্রহণ 
করিয়াই বিধিশাস্ত্ৰ শ্রবর্তিত। “কর্তা বিজ্ঞানাত্ম| পুরুষঃ” ইত্যাদি শ্রুতি- 
বাকা, যাহাতে জীবাত্মার কর্তৃত্ব: উপদিষ্ট হইয়াছে, তাহা “অনুবাদ” মাত্ৰ; 
ক্ল সকল শ্রুতিবাক্য অবিদ্যাকৃত কর্তৃত্বকেই অনুবাদ করিয়া আত্মার 
সম্বন্ধে প্রকাশ করে। বাস্তবিক তন্দারা আত্মার কর্তৃত্ব কখন প্রমাণিত 
হয় না।” ইত্যাদি । 

এই সূত্রের শঙ্করাচাধ্যক্কত ভাষ্য পাঠে বেদান্তদর্শনের ভাষ্য বলিয়া 
বোধ হয় না। কাঁপিলহ্ত্রে প্রথম অধ্যায়ে পুরুষের কর্তৃত্ব ভোক্তত্ব 


৩২৮ বেদান্ত-দর্শন।  [২অঃ ৩প| ৩৯সু 


প্রভৃতি না থাকা বিষয়ে যে বিচার দৃষ্ট হয়, তাহার সহিত এই ভাষ্যোক্ত, 
বিচারের কোন প্রকার প্রভেদ নাই। আত্মার কর্তত্বদি থাকিলে, 
আত্মার মোক্ষ অসম্ভব হয়, এই তর্ক সমীচীন হইলে ব্রহ্মের জগৎকর্তৃত্বও 
তদ্বার| সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়, এবং এই কারণেই কাপিলক্থত্রে ঈশ্বরের 
জগৎকর্তৃত্ব নিষিদ্ধ হইয়াছে এবং জীবকেও নিত্যনিগুণস্বভাব বলিয়া বর্ণন! 
করা হইয়াছে; আত্মাকে নিত্য নিগুণস্বভাব বলিয়া সিদ্ধান্ত করিয়! 
কপিলদেব জগৎকে গুণাত্মক ও আত্মা হইতে পৃথক্‌ আস্তিত্বণীল বলিয়া, 
উপদেশ করিতে বাধ্য হইয়াছেন--পরন্ত শাঙ্করিক মতে জগতের অস্তিত্ব 
নাস্তিত্ব কিছুই অবধারিত হইতে পারে না বলা হইয়াছে । এইরূপ 
বাক্যকে সিন্ধান্ত বলা যায় না, ইহাতে কেহ সন্তুষ্ট হইতে পারেন ন! ; পরন্ধ 
ইহ! দ্বারা সাধনাদি সমস্তই অনিশ্চিত হুইয়া পড়ে শ্রীভগবান্‌ বেদব্যাস 
বহু শ্রুতিপ্রমাণ এবং যুক্তিবলে ব্রহ্মের নিত্য মুক্তত্বভাব, এবং সর্ববশক্তি- 
মত্তা এই উভয়বিধত্ব একাধারে স্থাপন করিরা ব্রচ্মের জ্গৎকর্তৃত্ব থাকা 
সত্বেও যে তিনি নিত্য মুক্তত্বভাব থাকেন, তাহা প্রতিপন্ন করিয়াছেন? 
জীবও ব্রঙ্গের অংশস্বরূপ ; সুতরাং তীহারও কর্তৃত্ব থাকা স্বীকার করিলে, 
তাহার মোক্ষাভাব কিরূপে অবশ্যম্ভাবী হয়, তাহ| বোধগম্য হয় না। 
আমি এক্ষণে অন্পজ্ঞানী; আলোঁচন দ্বারা যে আমার জ্ঞান-শক্তির বৃদ্ধি 
হয়, ইহ! নিত্যই দেখিতেছি; মোঁক্ষমার্গ অবলম্বন করিয়া সাধন করিলে, 
বর্তমানে ব্ৰহ্ম আমার জ্ঞানের বহিভূতি থাকিলেও আমার সাধনবলে 
জ্ঞানের অন্তরায়সকল দূর হইলে, আমার ত্রহ্ষদর্শন ও মোক্ষলাভ হইতে 
পারে, ইহাতে কি আপত্তি আছে? শঙ্করাচার্য্য যে অবিগ্ভার উল্লেখ 
করিয়! জীবের শ্রত্যুক্ত কর্তৃত্ব অবিদ্া'রোপিত বলিয়াছেন, তাহারও মৰ্ম্ম 
অবধারণ করা স্থকঠিন। এই স্থলে জিজ্ঞান্ত এই যে, এই অবিষ্া 
কি আত্মার স্বর্ূপগত শক্তি, অথবা ইহা আত্মা হইতে সম্পূর্ণ 


২অঃ ৩প| ৪০-৪১নু ] বেদান্ত-দর্শন । ৩২৯, 


বিভিন্ন? যদি বিভিন্ন হয়, তবে কপিলদেব তৎসন্বন্ধে বলিয়াছেন যে 
(“বিজাতীয় দ্বৈতাপত্তিঃ” ) তদ্বার| বিজাতীয় দ্বৈতত্ব স্বীকার কর! হয়) 
তাহা অদ্বৈতশ্রুতিবিরুদ্ধ এবং শঙ্করাচাধ্যের নিজের এবং বেদান্তদর্শনের 
অনভিমত । যদি অবিষ্ভাকে অসদ্বস্ত বল! যাঁর, তবে অবস্থ দ্বারা আম্মার 
বন্ধযোগ ও কর্ধকর্তৃত্ব সম্ভব হয় না। যদি অবিদ্ধা জীবেরই শক্তি- 
বিশেষ হয়, তবে কর্তৃত্ব জীবেরই হইল ; জীবের কর্তৃত্ব নাই বলিয়! বিবাদ 
বাগাড়ম্বর মাত্র। জীবাত্মার স্বরূপসম্বন্ধে বিশেষ বিচার পরে করা হইবে । 
এই স্থলে এইমীত্রই বক্তব্য যে শাঙ্করব্যাখ্যা সমীচীন বলিয়া বোধ হয় 
না। ইহা অপর সকল ভাষ্যকারের অসন্মত। পরে আরও যে সকল 
সুত্ৰ উল্লিখিত হইয়াছে, তদ্বরাও এই শাস্করব্যাখ্যা প্রত্যাখ্যাত হয়। 
ইতি জীবন্ত কর্তৃত্বনিরপণাধিকরণম্‌। 

২য় অঃ ওয় পাদ ৪০শ সুত্র । পরাত্ত, তচ্ছ তেঃ ৷ 

ভাষ্য ।---তজ্জীবন্থা৷ কর্তৃত্বং পরাদ্ধেতোহস্তি। “অন্তঃপ্রবিষ্টঃ 
শীস্তা জনানামি”-ত্যাদিশ্ৰুতেঃ । 

অন্তৰ্থঃ--জীবের কর্তৃত্বাদি সমস্তই পরমাত্মার অধীন, শ্ৰুতিও 
তাহাই বলিয়াছেন ; যথা £--“অন্তঃপ্রবিষ্ট; শাস্ত৷ জানানাং” (তৈ আঃ ৩-১১) 
“এব হেব সাধুকৰ্ম্ম কারয়তি (কৌ ৩অঃ ৮) ইত্যাদি । 

২য় অঃ ওয় পাদ ৪১শ স্ুত্র। কৃতপ্রষতাপেক্ষস্ত বিহিতপ্রতি- 
ষিদ্ধাবৈয়থ্যাদিভ্যঃ ॥ 

ভাষ্য বৈষম্যাদিদোষনিরাসার্থস্ত শব্দঃ। জীবকৃতকৰ্ম্মাপেক্ষঃ 
পরোহন্তম্মিন্পপি জন্মনি ধৰ্ম্মাদিকং কারয়তি বিহিত প্রতিষিদ্ধাহবৈয়্থ্যা- 
দিভ্যঃ। 


৩৩০ বেদান্ত-দর্শন।  [২অঃ পা ৪২নু 


ব্যাখ্যা £স্মত্রোক্ত তু শব্দ ঈশ্বরকর্তৃত্বের বৈষম্যাদিদোষবিষয়ক 
আপত্তির নিরাসার্থক! ঈশ্বরের প্রেরণা কিন্তু জীবকৃত প্রযত্র ‘অৰ্থাৎ 
কৰ্ম্মপাপেক্ষ ; জীব ইহজন্মে যেরূপ কৰ্ম্ম করে, তদনুসারে ঈশ্বর পর- 
জন্মে তাহাকে ধৰ্ম্মাদিকাৰ্ধো প্রবৃত্ত করেন; কারণ শান্্রোন্ত বিধি- 
নিষেধের সার্থকতা আছে,_-তৎসমস্ত নিরর্থক নহে,-_তদ্দার! জীবপ্ৰযত্বেনও 
পিন্ধি হয়। 

২য় অঃ ৩য় পাদ ৪২শ সত্ৰ। অংশো নানাব্যপদেশীদশ্থা চাপি 
দাশকিতবাদিত্বমধীয়ত একে ৷৷ 

(অংশঃ, নানাব্যপদেশাত, অন্তথ। চ, অপি-দাশ+কিতব-আদিত্বম্- 
অধীর়তে-একে ) ৷ দাশঃ = কৈৰ ; কিতবঃ = দ্াতসেবী, ধূর্ভঃ। 

ভাষ্য -_অংশাঁংশিভা বাজ্জীবপরমাতআনোর্ডেদীভেদী দর্শয়তি,পর- 
মাত্মনো জীবোহংশঃ = “জ্ঞাজ্ঞো দ্বাবজাবীশানীশাবি”-ত্যাদিভেদব্যপ- 
দেশাৎ ; “তত্মসী”-ত্যাগ্ভভেদব্যপদেশাচ্চ। অপি চ আধথর্বণিকাঁঃ 
“ত্রহ্মদাশা ত্রহ্মনীসা! ব্রহ্মকিতবা”-ইতি ব্ৰহ্মণে| হি কিতবাদত্বমধীয়তে । 


অন্তাৰ্থঃ-_-এক্ষণে সুত্ৰকার জীব ও পরমাত্মর অংশ।ংশিভাব-_ভেদা- 
ভেদভাব প্রদর্শন করিতেছেন, £--জীব পরমাত্মার অংশ; কারণ “"জ্ঞাজ্ঞো- 
দ্বাবজাবীশানীশৌ” (জ্ঞ এবং অজ্ঞ এই ছুই--ঈশ্বর এবং জীব উভয়ই 
অজ- নিত্য) ইত্যাদি ( শ্বেতাশ্বতর প্রভৃতি ) শ্ৰুতিবাক্যে জীব ও ঈশ্বরে 
ভেদ প্রদর্শন হইয়াছে । আবার জীব ব্ৰহ্ম হইতে অভিন্ন বলিরাও শ্রুতি: 
“ততবমসি” ছে!) ইত্যাদি বাক্যে উপদেশ করিরাছেন। (এমন কি.) অথর্ক্ব- 
শঃখিগণ কৈবর্ভ, দাস এবং ধূর্ভগণকে ব্ৰহ্ম বলিয়া কীৰ্ত্তন করেন। অতএব 
জীব ও ব্ৰহ্মে ভেদাভেদদন্বদ্ধ | | 


২অঃ ৩পা ৪২সু ]  বেদান্ত-দৰ্শন। ৩৩১ 


শাঙ্করভাষ্যেও এই স্থত্রের মূলমৰ্ম্ম এইরূপই হওয়| সিদ্ধান্ত হইয়াছে। 
শাঙ্করভাষ্যে নানাপ্রকার বিচারের পর স্ুত্রের মৰ্ম্মাৰ্থ এইরূপ অবধারিত 
হইয়াছে; ষথা £_-"অতো ভেদাভেদাবগমাভ্যামংশত্বাবগমঠ অতএব শ্রুতি- 
বিচার দ্বারা (বন্ধের সহিত জীবের ) ভেদ ও অভেদ এই উভয় সিদ্ধান্ত 
হওয়ায়, জীব ব্ৰহ্মের অংশ বলিয়া অবগত হওয়া যার )। 

ব্ৰহ্মের সহিত জীবের এই ভেদাভেদ সম্বন্ধ ; সুতরাং ব্রঙ্গের দ্বৈতাদ্বৈতত্ব 
স্থাপন করাই যদি এই সূত্রের অভিপ্রায় হয়, এবং যদি বেদব্যাসের 
সিদ্ধান্ত হয়, ( এবং শরীশঙ্করাচার্য্যও এইস্থলে তাহাই স্বীকার করিয়াছেন ), 
তবে জীবের সম্যক্‌ বিভ্ুত্ব এবং অকর্তৃত্ব ইত্যাদি যাহ! শঙ্করাচার্য্য ইতি- 
পূৰ্ব্বে স্থাপন করিতে চেষ্টা করিয়াছেন, তাহার কি প্রকারে সঙ্গতি 
হইতে পারে? যদি জীবের কোন কর্তৃত্ব না থাকে, এবং জীব বিভু- 
স্বভাব হয়েন, তবে তিনি কি লক্ষণ দ্বারা ব্ৰহ্ধের সহিত ভেদসম্বন্বযুক্ত 
হইতে পারেন? এইস্থলে জীবের স্বরূপই নির্ণীত হইতেছে; স্থতরাৎ এই 
সম্বন্ধ স্বরূপগত সম্বন্ধ__আকন্মিক নহে। যদি বল, জীবের বন্ধাবস্থায় 
ভেদসন্বন্ধ, মুক্তাবস্থায় অভেদন্বন্ধ, তাহ| বেদব্যান বলেন নাই, এবং 
এইরূপ অবস্থাভেদ করিবার কোন উপায় নাই; কারণ, জীব স্বভাবতঃ 
অকর্তা ও বিভুম্বভাঁৰ হইলে, তাঁহার কখনও বদ্ধাবস্থার সম্ভাবনাই হয় 
না। যদি এই ছুই অবস্থা জীবের স্বরূপগত ভেদসূচক হয়, তবে 
বদ্ধাবস্থাপ্রাপ্ত জীবকে মুক্তাবস্থা প্রাপ্ত জীব হইতে বিভিন্ন জীব বলিতে 
হয়; বদ্ধজীবের মুক্তিলাভ হয়, এই কথার কোন অর্থই থাকে না; 
এবং বদ্ধাবস্থায় স্থিত জীবকে স্বভাবতঃ পরিবর্তনশীল ও বিকারী, 
সুতরাং অনিত্য বলিতে হয়, ইহা শ্রুতিবিরুদ্ধ, এবং শঙ্করাচাৰ্য্যেরও 
অভিমত নহে। যদি এই অবস্থাভেদ জীবের স্বরূপগত ভেদসূচক 
ন! হয়, বদ্ধাবস্থাস্থিত জীব যদি নির্ন্মলই থাকেন এবং এ বিকাঁরী অবস্থা 


৩৩২ বেদান্ত-দর্শন। [২অঃ ৩প| ৪৩-৪৪সূ: 


তাহার স্বর্ূপগত নহে বল! যায়, তাহ| জীবস্বরূপ হইতে ভিন্ন এইরূপ 
মনে করা বায়, তবে ইহার দ্বারা ব্ৰহ্মের সহিত জীবের ভেদসন্বন্ব স্থাপিত 
হইতে পারে না, এবং এই সুত্র নিরর্থক হইয়া পড়ে ; কিন্ত এই সূত্র যে 
নিরর্থক পারিভাষিক সূত্র নহে, পক্ষান্তরে ইহা যে বেদব্যাসের নিজ স্থির- 
সিদ্ধান্ত, তাহ! তিনি ইহার পরবর্তী সুত্রসকলের যে বিচার করিয়াছেন, 
তদ্দারাও স্পষ্ট্ূপে অনুভুত হয়। অধিকন্ত এইরূপ নিরর্থক সুত্র করা 
বেদব্যাসের পক্ষে সম্ভবপর বলিয়াও বোধ হয় ন|। 

২য় অঃ ওয় পাদ ৪৩শ সূত্ৰ মন্ত্রব্ণাৎ ॥ 

ভাষ্য ।--“পাদোহস্ত৷ বিশ্বী ভূতানী”তি মন্তরবর্ণাজ্জীবো ত্ৰহ্মাংশঃ ॥ 


অস্তার্থ:-_এই অনন্তমস্তক পুরুষের একপাদ (অংশ) মাত্র এই বিশ্ব; 
এই শ্রতিমন্ত্রের দ্বারা জীব যে পরমাত্মার অংশ, তাহ! প্রতিপন্ন হয়। 
( এই সূত্রের ব্যাখ্যা শাস্করভাষ্েও ঠিক এইরূপই উক্ত হইয়াছে। জীব 
যদি ব্রঙ্গের অংশমাত্র হইলেন, তবে তিনি ব্ৰহ্মের সহিত অভিন্ন, সন্দেহ 
নাই ; পরন্ত অংশ ও অংশীতে কিঞ্চিৎ ভেদও অবস্তা স্বীকাধ্য ; যদি কিঞ্চিৎ 
ভেদও না থাকে, তবে অংশ কথার কোন সাৰ্থকতা থাকে,না, জীবকে 
পূৰ্ণ ব্ৰহ্ম বলিতে হয়। অতএব ত্রদ্ষের সহিত জীবের যে ভেদাভেদ 
সম্বন্ধ পূর্বের বল! হইছে, তাহা সর্বাবস্থায় জীবের স্বরূপগত )। 

২য় অঃ ৩য় পাদ ৪৪ সুত্র। অপি চ স্মৰ্য্যতে ॥ 

ভাষ্য ।_“মমৈবাংশো জীবলোকে জীবভুতঃ সনাতনঠ ইতি 
জীবন্ত ব্রহ্গাংশত্বং স্মর্য্যতে। 

ব্যাখ্যা £--স্থৃতিও এইরূপই বলিয়াছেন; স্মৃতি, যথা ;_“মমৈবাংশো। 
জীবলোকে জীবভূতঃ সনাতন?” ইত্যাদি । ( শাঙ্করভাষ্যেও এই গীতাবাক্যই 
উদ্ধৃত হইয়াছে ) ৷ 


২অঃ ৩প| ৪৫-৪৭সু ] বেদান্ত-দৰ্শন ৷ ৩৩৩ 


২য় অঃ ওর পাদ ৪৫শ সূত্ৰ প্রকাশাদিবন্ত, নৈবং পরঃ.॥। 
ভাষ্য ।---জীবস্তা" পরমপুরুযাংশত্বে অংশী স্থখছুঃখং নানুভবতি । 

যথা প্রকাশাদিঃ স্বীংশগত গুণদৌষবজ্ভিতো ভবতি। 

অন্ত৷ৰ্থঃ--জীব পর্মাম্মার অংশ হইলেও, পরমাত্মা জীবকৃত কর্মফলের 
ভোক্ত। (স্ুখছুঃখাদির ভোক্ত!) নহেন। যেমন সর্দি প্রকাশকবস্ত, 
তদংশভূত 'কিরণের মলমূত্রাদি অশুদ্ধ বস্তুর স্পর্শের ছারা দুষ্ট হয় না, তদ্ৰূপ 
প্রমাত্মাও জীবরুত কর্মের ছারা দুষ্ট হয়েন না । 

২য় অঃ ৩য় পাদ ৪৬শ সুত্ৰ । স্মরন্তি চ ॥| 


ভাষ্য।--“তত্ৰ যঃ পরমাত্মীহসৌ স নিত্যোনিগুণ; স্মৃতঃ। ন- 
লিপ্যতে ফলৈশ্চাপি পদ্মপ্রমিবান্তস! ৷ কৰ্ম্মাত্ম| ত্বপরো যোহসৌ 
মোক্ষবন্ধৈঃ স যুজ্যতে” ইত্যাদিন| স্মরন্তি চ ৷৷ | 

ব্যাখ্যা ঃ--পরমাত্ম| যে জীবের স্যার স্ুখতুঃখাদি ভোগ করেন না, তাহা 
খধিগণও শ্রুতিবাক্যানসারে বৰ্ণন| করিয়াছেন; যথ। ঃ-- 

“তত্র যঃ পরমাত্মাহসৌ স নিত্যে। নিগুণঃ স্থতঃ । 
“ন লিপ্যতে ফলৈশ্চাপি পদ্মপত্ৰিবান্তস| । 
“্কৰ্ম্মাত্ম| ত্বপরো যোহসে৷ মোক্ষবন্ধৈঃ স যুজ্যতে ॥৮ ইত্যাদি 
তত্প্রবর্তক শ্রুতি যথা--“তয়োরন্তঃ পিগ্পলৎ ' স্বদ্বত্তযানশ্নন্নন্তোহংভি- 
চকাশীতি” ইত্যাদি । 
২য় অঃ ওয় পাদ ৪৭শ সূত্ৰ! অনুজ্ঞাপরিহারে দেহসম্্াজ্ড্যোতি- 
রাদিবৎ ॥ 

( অনুজ্ঞ'পরিহারে = বিধিনিষেধৌ, দেহসম্বন্ধাৎ ; জ্যোতিঃ-আদি-বৎ )1 

ভাষ্য ।--“স্বৰ্গকামো যজেত”, “শুদ্রো যজ্ঞে নাবকগুঃ” 


৩৩৪ বেদান্ত-দর্শন । [২অঃ ৩প| ৪৮নু 


ইত্যাগ্নুজ্ঞাপরিহারাবুপপন্তেতে জীবানাং  ব্ৰহ্মাংশত্বেন সমতেহপি 
বিষমশরীরসন্বন্ধাৎ। যথা আ্রোত্রিয়াগ।রাদগ্রিরাহ্িয়তে, শ্মশানা- 
দেস্তু নৈব। যথা বা শুচিপুরুষপা ত্রাদি সংস্পৃষ্টং জলাদিকং 

শৃহাতে, নৈতরং তদ্বত । 

ব্যাখ্যা £ ব্রঙ্মাংশরূপতাহেতু জীবের ব্ৰহ্মের সহিত সমতা থাকিলেও, 
তাহার দেহসম্বন্ধহেতুই জীবসন্বন্ধে শান্বোক্ত বিধিনিষেধবাক্যের সামনঞ্জন্ত 
হর। অগ্নি এক হইলেও যেমন শ্রোত্রিয়দিগের গৃহ হইতে অগ্নি গৃহীত হয়, 
শ্মশানাগ্নির পরিহার হয়, যেমন শুচি পুরুষের পাত্রস্থ জল গ্রহণীয় হয়, 
অপরের পাত্রস্থ জল হয় না, তদ্রপ জীব পরমাত্মার অংশ হইলেও, দেহ- 
সন্বন্ধহেতু তাহার কন্তব্যাকর্ভব্যবিষয়ের বিধি ও নিষেধ আছে । 

২য় অঃ ৩য় পাদ ৪৮শ মূত্র । অসন্ভতেশ্চাব্যতিকরঃ ॥ 

(অপন্ততেঃ সৰ্ব্বৈঃ শরীরৈঃ সহ সম্বন্ধাভ।বাৎ, অব্যতিকরঃ কর্মমনন্ত২- 
ফলগ্তবা বিপর্য্যয়ো ন ভবতি )। 


ভাষ্য ।-_-বিভোরংশত্বেহপি গুণেন বিভুত্বেহপি চাত্মনাং স্বরূপ- 
তোহণুত্বেন সর্ববগতত্বাভাবাৎ কৰ্ম্মাণিব্যতিকরো| নাস্তি। 


অস্তযৰ্থঃ--জীব বিভু পরমাক্মার অংশ, এবং জীবের গুণনকল অপরিসীম 
হইলেও, স্বয়ং স্বরূপতঃ অণুস্বভাব ( পরিচ্ছিন্ন ) হওয়াতে, তাহার সৰ্ব্বগতত্ব 
নাই ; অতএব কৰ্ম্ম ও তৎফলের বিপৰ্য্যয় ঘটে না, অর্থাৎ একের কৃতকর্ম্ম ও 
তৎফল অপরকে আশ্রয় করে না। জীবাত্ম| স্বরূপতঃই বিভূম্বভাব-_ 
সৰ্ব্বব্যাপী হইলে, সকল জীবের কর্মের সহিতই প্রত্যেক জীবের সমসস্বন্ধ 
হয়; সুতরাং একের কৰ্ম্ম ও অপরের তংফলভোগ হইবার পক্ষে কোন 
অন্তরায় থাকে না; কোন বিশেষ কর্ন্মের সহিত কাহারও বিশেষ সম্বন্ধ 


২অঃ ৩প| ৪৮নু ] বেদাস্ত-দর্শন | ৩৩৫ 


স্থাপিত হইতে পারে না; কিন্তু এই সঙ্বন্ধ যে আছে, তাহ! আত্মান্ুতব এবং 
শ্ত্ৰিপিদ্ধ ;_অতএব জীব বিভুস্বভাৰ-_সৰ্ব্বগত নহেন। 

শাঙ্ধরভাষ্যোও সূত্রের ফলিতার্থ নিয়লিখিতরূপে ব্যাখ্যাত হইয়াছে; 
ষথা,-- 

“ন হি কৰওঁ,ভোক্তশ্চাত্মনঃ সম্ততিঃ সৰ্ব্বৈঃ শরীরৈঃ সম্বন্ধোহন্তি। উপাধি- 
তন্ত্ৰ হি জীব ইত । উপাধ্যসন্তানাচ্চ নাস্তি জীবসন্তানঃ। ততশ্চ কৰ্ম্ম- 
ব্যতিকরঃ ফলব্যতিকরো বা ন ভবিধ্যততি”। 

অস্তার্থঃ- কর্তা ও ভোক্ত৷ যে আত্মা, তাহার সকল শরীরের সহিত সম্বন্ধ 
নাই; জীব স্বীয় উপাধিগত দেহনিষ্ঠ, তাহার অপর দেহের সহিত সম্বন্ধ নাই । 
উপাধিগত শরীরের সর্বব্যাপিত্ব না হওয়াতে, তন্নিষ্ঠ জীবেরও সকলদেহের 
সহিত সম্বন্ধ হয় না; অতএব কৰ্ম্ম অথবা কৰ্ম্মফলের ব্যতিক্রম হয় না। 
যে জীব যে কৰ্ম্ম করে, সেই কৰ্ম্ম তাহারই, এবং তৎফলভোগও তাঁহাঁরই 
হয়। | 

এক্ষণে জিজ্ঞান্ত এই যে, এই সূত্রের দ্বারা জীবের স্বরূপগত বিভুত্ব 
( সর্ধগতত্ব সৰ্ব্বব্যাপিত্ব ) বেদব্যাস নিষেধ করিয়াছেন কি না? যদি 
স্বরূপগত বিভূত্ব থাকে, তবে সন্ততির (সমস্ত দেহের) সহিত জীবের 
সম্বন্ধ নাই, এই কথা বলিবাঁর তাৎপৰ্য্য কি? বিভূত্ব শব্দের অর্থইত 
সর্বব্যাপিত্ব; যদি জীবাত্মা বিভূই হয়েন, তবে তাঁহার সকল শরীরের 
সহিত সম্বন্ধ নাই এ কথার অর্থ কি? এবং শঙ্করাঁচাধ্য যে উক্ত ব্যাথ্যানে 
বলিয়াছেন যে, জীব “উপ।ধিতগ্ল”, ইহারই বা অভিপ্রায় কি? উপাধিদেহ 
স্থূলই হউক অথবা শুগ্মই হউক, তাহা পরিচ্ছিন্ন ; সুতরাং তাহার অপরাপর 
দেহের সহিত একত্ব নাই, পাৰ্থক্য আছে, ইহা সহজেই বোধগম্য হয়; জীব 
যদি স্বরূপতঃ তদ্রপ পরিচ্ছিন্ন না হয়েন, তবে তাহার সহিত সম্বন্ধীভূত, 
‘দেহের পরিচ্ছিন্নতা হেতু অপরাপর দেহের সহিত জীবের সম্বন্ধ কিরূপে 


৩৩৬ বেদান্ত-দর্শন। [ ২৯ ২পা দু 


নিবারিত হইতে পারে? আমার 'দেহের একাংশ কোন এক ক্ষুদ্র বস্তুর 
সহিত সম্বন্ধযুক্ত হইলে, তাহার অপরাংশ কি অপর বস্তুর সহিত সম্বন্ধবিশিষ্ট 
হইতে পারে না? জীব যদি স্বরূপতঃ ব্যাপকবস্তুই হয়েন, তবে এক দেহের 
সহিত সম্বন্ধবিশিষ্ট হওয়াতে, তাহার কেবল সেই দেহতন্ত্ব কিরূপে সম্ভব 
হইতে পারে ? অথচ জীবকে “উপাধিতন্ত্র” বলিয়া আচার্য্য শঙ্কর ব্যাখ্যা 
করিলেন। অতএব দিদ্ধান্ত এই যে, জীব বিভূম্বভাব নহেন। এবং 
জৈনমতা ন্ুদারে তাহার “দেহপরিমাণত্ব”ও বেদব্যাপের অভিমত ন] হওয়ায়, 
জীবের অণুপরিমাণত্বই বেদব্যাসের সিদ্ধান্ত, এবং তাহাই তিনি এই পাদের 
১৯শ সূত্র হইতে ২৮শ সূত্র পর্যন্ত ব্যাখ্যা করিয়াছেন বলিয়া সিদ্ধান্ত করিতে 
হয়; উক্ত সূত্রসকল পুর্ববপক্ষ-বোধক সূত্র বলির! যে শঙ্করাচাৰ্য্য সিদ্ধান্ত 
করিয়াছেন, তাহা ভ্ৰান্ত ৷ 

২য় অঃ ওয় পাদ ৪৯শ সূত্র । আঁভাঁসা এব চ | 

ভাষ্য ৷:--পরেষাং কপিলাদীনাং ব্যতিকরপ্রসঙ্গাও সৰ্ববগতাত্যা- 


বাদাশ্চাভাসা এব । 

অন্ার্থ £-_কপিলোক্ত সাংখ্যশাস্ত্রে আত্মার বিভূত্ব উক্ত হইয়াছে 
সুতরাং তাঁহাদের উক্তি গৃহীত হইলে কর্মের ও কৰ্ম্মফলভোগের ব্যতিক্রম 
হওয়ার প্রসক্তি হয়; অতএব আত্মার সর্ধবগতত্ববাদ (বিভূত্ববাদ ) আভাস! 
অর্থাৎ অপসিদ্ধান্ত। 

শাঞ্চরভায্যে এই সূত্রের পাঠ অন্তপ্রকার ; যথা £-- 

আভাস এব চ। 

জীব পরমাত্মার আভাস অর্থাৎ প্রতিবিশ্বশ্বরপ, জীব জলস্থ সূর্য্য প্রতি- 
বিম্বসদৃশ ; এক জলনুর্য্য কম্পিত হইলে যেমন অপর জলমূৰ্য্য কম্পিত হয় না, 
তদ্রপ এক জীবকৃত কর্মের সহিত অপর জীবের সম্বন্ধ হয় না। _ 


২অঃ ৩প| ৫০-৫১সূ ] বেদান্ত-দর্শন । ৩৩৭ 


জলস্থ সূৰ্য্যপ্ৰতিবিদ্ব সূর্য্যের কিরণ অর্থাৎ অংশমাত্ৰ ; অতএব এই অর্থে 
সূত্রের এইরূপ পাঠও সমীচীন। কিন্ত “আভাস!” পাঠ না হইয়া “আভাস” 
পাঠ হইলে, তৎপরে “এব” শব্দ না হইয়া “ইব” শব্দ থাকিলেই অধিক সঙ্গত 
হইত ; কারণ, প্রতিবিস্ব বলা সুত্রকারের অভিপ্রেত নহে, ও হইতে পারে না। 
( পৰন্ত শাঙ্করভাস্ের এই পাঠ অপর ভায্যকারের! গ্রহণ করেন নাই )। 


২য় অঃ ওয় পাদ ৫০শ সূত্ৰ । অদৃষ্টানিয়মাৎ ! 


ভাষ্য ।---সর্ববগতাত্মবাদেহদৃষ্টমাশ্রিত্যাপি ব্যতিকরো দুর্বারো- 
হদৃষ্টাহনিয়মাৎ । 


অন্তার্থ £__ আত্মার সৰ্ব্বগতত্ববাদে অনৃষ্টকে অবলম্বন করিয়াও কৰ্ম্ম 
ও কৰ্ম্মভোগের ব্যতিক্রম নিবারিত হয় না; কারণ আত্মাই সৰ্ব্বগত 
হইলে সকলই তুল্য ; অদৃষ্ট কোন্‌ আত্মাকে অবলম্বন করিবে তাহার কোন 
নিয়ম থাকিতে পারে ন| ৷ 

শঙ্করাচার্য্যও সূত্রের ফলিতার্থ এইক্ূপই ব্যাখ্যা করিয়াছেন। পরস্ত 
বহু আত্মার অপ্ডিত্ব অস্বীকার করিয়া--পুরুষবহুত্ব অস্বীকার করিয়া আত্মার 
একত্ববিবক্ষা দ্বার! তন্মতাবলম্বিগণ এই সুত্রোক্ত আপত্তি হইতে আপনাদের 
মৃতকে কথঞ্চিৎ রক্ষ! করিবার চেষ্টা করিতে পারেন; কিন্ত তাহাতে জীবের 
ভেদসম্বন্ধ, যাহ! বেদব্যাস ৪২শ সূত্রে “অংশে। নানাব্যপদেশাৎ” ইত্যাদি বাক্যে 
স্থাপিত করিয়াছেন, তাহার কৌন প্রকার সঙ্গতি হয় না, এবং শাস্ত্রোক্ত 
বিধিনিষেধবাক্যসকলেরও সার্থকতা থাকে না,_ কর্ম্ব্যতিক্রমও বাস্তবিক 
নিবারিত হয় ন! ৷ 

২য় অঃ ওয় পাদ ৫১শ সূত্ৰ অভিমন্ধ্যাদিঘপি চৈবম্‌ ৷৷ 

ভাষ্য |_-অহমিদং করিষ্যে, ইদং নেতি সঙ্বল্লাদিষপ্যেবম- 
নিয়মঃ | 


৩৩৮ বেদান্ত-দর্শন। [২অঃ ৩পা ৫২সু 


অস্তার্থ £-_-মামি এইরূপ করিব, এইরূপ করিব না, এবংবিধ অভিসন্ধি 
(সঙ্কল্লাদি) বিষয়েও আত্মার সৰ্ব্বগতত্ববাদে কোন নিয়ম থাকে না। 

২য় অঃ ৩য় পাদ ৫২শ স্থত্ৰ প্রদেশাদিতি চেন্নান্তৰ্ভাবাৎ ॥ 

ভাষ্য ।--স্বশরীরস্থাত্মপ্রদেশাৎ, সর্ববং সমঞ্জসমিতি চেন, তত্ৰ 
সর্বেবেষোমাত্মপ্রদেশানামন্তর্ভাবাৎ । 

অন্তার্থ :- যদি বল, যে তন্তংশরীরাবচ্ছিন্ন আত্মপ্ৰদেশেই সঙ্কল্লাদি 
হইতে পারে, স্ুতরাঁৎ তদ্বার৷| অভিসন্ধির ও কর্মের নিয়মের সঙ্গতি হইতে 
পারে, তাহাও বলিতে পার না; কারণ, সকল আত্মাই সকল শরীরের 
অন্তভূতি; অতএৰ কোন বিশেষ আত্মাকে কোন বিশেষদেহে বিশেষরূপে 
অন্তভূতি বলিয়া নির্দেশ করা যাইতে পারে না৷ কারণ, সকল আত্মাই 
সমভাবে সর্বগত। অতএব জীবাত্মার সৰ্ব্বগতত্ববাদ অপসিদ্ধান্ত। 

ইতি জীবাত্মনো ব্ৰহ্মণোহংশত্ব-নিরূপণাধিকরণম্‌ ৷ 
ইতি বেদান্তদর্শনে দ্বিতীয়াধ্যায়ে তৃতীয়পাদঃ সমাপ্তঃ ॥ 
ওঁ তত্সতৎ। 


ৰশৰদাজ-লৰ্লন ) 
দ্বিতীয় অধ্যায়_-চতুর্থ পাদ । 


এই পাদে ব্ৰহ্মের সৰ্ব্বকৰ্ভূত্বপ্ৰতিপাদনাৰ্থ ইন্দ্রিয়াদিরও তৎকর্তৃক -স্থষ্টি 
প্রমাণিত হইবে । 

২য় অঃ ৪ৰ্থ পাদ ১ম সুত্ৰ তথা প্রাণাঃ ॥ 

ভাষ্য।--করণোৎপত্তিশ্চিন্তাতে। খাদিবদিক্দ্িয়াণি জায়ন্তে। 

ব্যখ্যা £-এক্ষণে ইন্দ্রিয়াদিকরণের উৎপত্তি বলা হইতেছে ঃ--- 
আকাশাদি ভূতবর্ণের ন্যায় ইন্দ্ৰিয়সকলও ব্ৰহ্মক্ভৃক সৃষ্ট, তদ্বিষয়ক শ্রুতি, 
যথ| £--এতম্মাজ্জায়তে প্রাণো মনঃ সর্কেন্দ্রিয়াণি চ, খং বাযুর্জ্যোতিঃ” 
{ মুঃ ২অঃ ১খ ) ইত্যাদি৷ 

২য় অঃ ৪র্থ পাদ ২য় সুত্র । গৌণ্যসম্তবাং ॥ 


ভাষ্য ৷--“এতম্মাদাত্মুন আকাশ; সম্ভৃত:” ইত্যাদি স্ষ্টিপ্রকরণে 
করণোঁৎপত্তাহশ্রবণাৎ করণোৎপত্তিশ্ৰুতিগৌ নীতি বাচ্যম্‌, উৎপত্তি- 
শ্ৰুতেভুয়স্বাদেকবিজ্ঞানেন সর্বববিজ্ঞীনপ্রতিজ্ঞাবিরোধাচ্চি গৌণ্য- 
সম্তবাৎ । | 

ব্যাখ্যা £--“এতস্মাদ৷ত্মন আকাশঃ সম্ভুতঃ” ইত্যাদিবাক্যে তৈত্তিরীয় 
ভ্রত্যুক্ত সুষ্টিপ্ৰকরণে (২য় বল্লী) ইন্দ্িয়গ্রামের উৎপত্তি বর্ণিত না হওয়ায়, 
পূৰ্ব্বোক্ত “এতন্মাজ্জায়তে প্রাণো মনঃ” ইত্যাদি শ্ৰুতিবাব্যে যে ইন্দিয়ের 
উৎপত্তি কথিত হইয়াছে, তাহা গৌণার্থে বুঝ। উচিত,__এইরূপ সন্দেহ কর] 
উচিত নহে; কারণ, যে শ্রুতি সমস্তপদার্থের উৎপত্তি পুনঃ পুনঃ বলিয়াছেন, 


৩৪০ বেদান্ত-দৰ্শন। [ ২অঃ ৪পা ৩-৪সু 


সেই শ্রুতি অপর কোন শ্রুতির দ্বারা বাধা প্রাপ্ত হয় নাই এবং একের 
বিজ্ঞানেই সকলের বিজ্ঞান হয় বলিয়া শ্রুতি ষে প্রথম প্রতিজ্ঞা করিয়াছেন 
(ছাঃ ৬অঃ ১খ), তাহার সহিত আপত্তির লক্ষিত সিদ্ধান্তের কোন প্রকার 
সামঞ্জস্য হয় না। অতএব ইন্দ্রিয়াদির উৎপত্তিবিষয়কবাক্যের গৌণার্থে 
প্রয়োগ হওয়া অসম্ভব ৷ 


হয় অঃ ৪র্থ পাদ ৩য় সুত্র । তৎপ্রাক্‌ শ্রতেশ্চ ॥ 


ভাষ্য ।__তন্মিন্‌ বাক্যে খাদিধু মুখ্যস্ত ক্রিয়াপদস্েক্দিয়েঘপি 
অআতেরিন্দিয়োস্তবো মুখ্য | 
-অস্তার্থ $--“এতস্মাজ্জায়তে প্রাণো মনঃ সৰ্ব্বেক্ৰিয়াণি চ, খং বায়ুঃ” এই 
শ্ৰুতিতে (মুঃ ২য়, ১ খ) “জায়তে” পদ প্রথমেই উক্ত হইয়াছে, তৎপরে 
প্ৰ (আকাশ) বায়ু, অগ্নি” ইত্যাদির পূৰ্ব্বে প্ৰাণ, ইন্দ্রিয় ইত্যাদি উল্লিখিত 
হইয়াছে; স্নুতরাং “খ (আকাশ) বায়ু” ইত্যাদিস্থলে “জায়তে” পদের, 
মুখ্যাৰ্থ গ্রহণ হেতু ইন্দ্ৰিয়াদিস্থলেও মুখ্যার্থ ই গ্রহণ কৰিতে হইবে। 


২য়.অঃ ৪ৰ্থ পাদ ৪ৰ্থ সুত্ৰ । তৎপুর্ববকত্বাদ্বাচঃ ৷৷ 


ভাষ্য ।--প্ৰাণাঃ খাদিবদুৎপত্তম্তে বাক্প্রাণমনসাম্‌ “অন্নময়ং হি 
সৌম্য ! মনঃ আপোময়ঃ প্রাণস্তেজৌময়ী বাক্‌” ইত্যনেন তেজোহন্ন- 
পুর্ববকত্বাভিধানাৎ। 

ব্যাখ্যা £--“অন্নময়ং হি সৌম্য ! মনঃ, আপোময়ঃ প্রাণ,-স্তেজোময়ী 
বাক্‌” (ছাঃ ৬ অঃ ৫ খ ) (হে সৌম্য! মনঃ অন্নময়, প্ৰাণ আপোময়, বাক্‌ 
তেজোময় ) ইত্যাদিবাঁক্যে মনঃ প্রাণ ও বাক্যের তেজঃ অপ_ ও অর্নময়ত্বের 
উল্লেখ হওয়াতে, এবং তেজঃ প্রভৃতির উৎপত্তি মুখ্যাৰ্থে বলিয়া স্বীকার 


২অঃ ৪প| ৫-৬সু] বেদান্ত-দশন। ৩৪১ 


হওয়ায়, প্রাণের উৎপত্তিও আকাশাদির ন্যায় মুখ্যার্থেই উৎপত্তি বলিতে 
হইবে । 
ইতি প্রাণোৎপত্ত্যধিকরণম্‌ । = 
২য় অঃ ৪ৰ্থ পাদ ৫ম সুত্ৰ সপ্তগতেব্ধশৈষিতত্বাচ্চ। 
ভাষ্য ।--তাঁনি সপ্তৈকাদশবেতি সংশয়ে “প্রাণমনুৎক্রামন্তং 
সৰ্ব্বে প্রাণা অনুৎক্রামন্তি” ইতি গতেস্তত্র সপ্ডানামেব “ন পশ্যতি 
ন জিঘ্তি ন রসয়তে ন বদতি ন শৃণোতি ন মনুতে ন স্প্শতে” 
ইতি বিশেষিতত্বাচ্চ সপ্তৈবেন্দ্ৰিয়াণীতি পূর্ববপক্ষঃ। 
অস্তাৰ্থ :_প্রাণ'( ইন্দ্ৰিয় ) সপ্ত-সংখ্যক অথবা একাদশ-সংখ্যক, এই- 
রূপ সংশয়ে এই সুত্রে পূৰ্ব্বপক্ষে প্রাণ সপ্তসংখ্যক বলিয়া আপত্তি হইয়াছে। 
“প্রাণ দেহ পরিত্যাগ করিলে তৎপশ্চাৎ সকল প্রাণই দেহ পরিত্যাগ করিয়া 
যায়” (বৃঃ ৪ অঃ ও ব্রা), শ্রুতি এইরূপ প্রাণের গতি উল্লেখ করিয়া, তৎ- 
পরে সপ্তবিধ প্রাণেরই দেহপরিত্যাগ-বিশেষরূপে বর্ণনা করিয়াছেন। যথা £--- 
“সে তখন দেখে না, আপ্রাণ করে না, রসাস্বাদ করে না, কথা বলে না, 
শ্রবণ করে না, মনন করে না এবং স্পর্শ করে না”; এইরূপে শ্ৰুতি স্পষ্ট 
করিয়া সপ্তবিধ ইন্জিয়ের উৎক্রান্তি ব্যাখা করাতে, প্রাণ সপ্তসংখ্যকই 
বলিতে হয়। এই পূৰ্ব্বপক্ষ। 
'_ ২য় অঃ ৪ৰ্থ পাদ ৬ষ্ঠ স্থত্ৰ। হস্তাদয়স্ত স্থিতেহতে| নৈবম্‌ ৷ 
ভাষ্য ।--সপ্তভ্যোহতিরিক্তে “হণ্তে| বৈ গ্রহ”-ইত্যাদিনা নিশ্চিতে 
সপ্রৈবেন্দ্ৰিয়াণীতি নৈবং মন্তব্যম্‌। “দশেমে পুরুষে প্ৰাণ৷ আত্বৈ- 
' কাদশে”-তিশ্ৰুতেঃ একাদশেন্ৰৰিয়াণীতি সিদ্ধান্তঃ। 
ব্যাখ্য| £-=-শ্ৰুতিতে “হস্তো বৈ গ্ৰহঃ” (ৰৃঃ ৩ অঃ ২ ব্রা ) ইত্যাদিবাক্যে 
হস্তও ইন্জিয়মধ্যে গৃহীত হওয়ায়, এবং “দশেমে পুরুষে প্রাণ! আত্মৈকাদশ” 


৩৪২ বেদীন্ত-দর্শন। [২অঃ ৩পা ৭-৮সু 

পুরুষে দশ প্রাণ ও আত্মা একাদশ ) ইত্যাদিবাক্যে প্রাণ সপ্তসংখ্যার অধিক 

বলিয়া বৰ্ণিত হওয়ায়, প্রাণ অর্থাৎ ইন্দ্রিয় একাদশসংখ্যক,__সপ্তসংখ্যক নহে৷ ৷ 
ইতি ইন্দ্িয়াণামেকাদশত্বনিরূপণাধিকরণম্‌ । 


০০০ 
০ ৩ ০- 


২য় অঃ ৪র্থ পাদ ৭ম সুত্র ! অণবশ্চ ॥ 
ভাষ্য ।__“সর্বে প্রাণ! উৎক্রামন্তি” ইত্যুৎক্লান্তি্ৰুতেঃ প্ৰাণা 
অণবঃ । 
অন্তার্থ £-_“সকল প্রাণ দেহ হইতে উৎক্রান্ত হয়” এই পূর্বোক্ত 
শ্রুতিতে প্রাণসকলের উৎক্রান্তিবর্ণনহেতু, প্রাণসকলও অণুস্বভাব অৰ্থাৎ 
সুক্ষ্ম । 
ইতি ইন্দ্রিয়াণীমগুত্বাবধারণা ধিকরণম্‌। 


৩৩ 
ome Bed 


২য় অঃ ৪ৰ্থ পাদ ৮ম সুত্র । শ্ৰেষ্ঠশ্চ ॥ 


ভাষ্য --“শ্ৰেষ্ঠো মুখ্যঃ প্রাণো বাব জ্যেষ্ঠঃ শ্ৰেষ্ঠশ্চ” ইতি 
শ্রুতিপ্রোক্তঃ প্ৰাণে! মহাভূতাদিবদুৎপদ্থতে | কুতঃ ? “এতস্মাজ্জায়তে 
প্ৰাণঃ” ইতি সমানশ্ৰুতেঃ। 


অন্তার্থ £--“মুখ্যপ্ৰাণ শ্ৰেষ্ঠ ও জ্যেষ্ঠ” (ছাঃ ৫ অঃ) ইত্যাদি শ্রুতি- 
বাক্যে যে মুখ্যপ্ৰাণের উল্লেখ হইয়াছে, সেই প্রাণও মহাভূতাদির স্তায় ব্ৰহ্ম 
হইতে উৎপন্ন হয়; কারণ, “এতস্মাজ্জার়তে প্রাণ” ইত্যাদি পূর্বোক্ত শ্ৰুতি- 
বাক্যে সকলেরই সমান প্রকার উৎপত্তির উল্লেখ হইয়াঁছে। 


২অঃ ৪প| ৯-১০সু] বেদান্ত-দর্শন | ৩৪৩ 
২য় অঃ ৪র্থ পাদ ৯ম স্থত্র। ন বায়ুক্রিয়ে পৃথগুপদেশাৎ ॥ 


ভাষ্য |--বায়ুম।ত্ৰং করণং ক্রিয়া বা প্রাণে ন ভবতি, কিন্তু 
বায়ুরেবাবস্থান্তরমাপন্নঃ প্রাণ ইত্যুচাতে। “এতস্মাজ্জায়তে প্রীণো 
মনঃ সর্বেক্দ্িয়াণি চ, খং বাুপরিতি পৃথগুপদেশাৎ। 


অস্তার্থ £--মুখ্যপ্রাণ বায়ু (অৰ্থাৎ সাধারণ বাহবায়ু যাহা মিশ্রিত পদাৰ্থ), 
অথবা ইন্দ্ৰিয়, অথবা ইঞ্জিয়সকলের সামান্তবৃত্তি ( একীভূত ব্যাপার ) নহে, 
তাহা উক্ত ত্রয় হইতে ভিন্ন; ইহ] অবস্থন্তরপ্রাপ্ত বাযু-নামক মহাভূত। 
কারণ, শ্ৰুতি ইহার পার্থক্য উপদেশ করিয়াছেন; যথা,_-“এতন্মাজ্জায়তে 
প্রাণে৷ মনঃ সর্কেন্দিয়াণি চ খং বাযু৮, “প্রাণ এব ব্ৰহ্মণশ্চতুৰ্থপাদঃ স বায়ুন| 
জ্যোতিষা ভাতি চ তপতি চ” ইত্যাদি! 

অহং বুদ্ধিযুক্ত পুরুষ বায়ুতন্মাত্রকে অবলম্বন কবিয়া স্থূলদেহে সমত! প্রাপ্ত 
হয়েন। অতএব বায়বীয় মরুদংশাশ্রিত অভিম!নাত্মক বুদ্ধিকে মুখ্য প্রাণ 
শব্দের বাচ্য বলিয়া নির্দেশ করিতে হয় । “যঃ প্রাণঃ স বায়ুঃ, স এষ বায়ুঃ 
পঞ্চবিধঃ প্রাণোহপানে৷ ব্যানউদানঃ সমাঁনঃ” (বৃঃ ৩ অঃ) ইত্যাদি শ্রুতি- 
বাক্যের বিরোধও নিবারিত হয়। ভাষ্যকার শ্রীনিবাসাচার্য্য এই স্থত্রের 
ব্যাখ্যানে বলিয়াছেন ১--"ন বাঁধুমাত্রৎ প্রাণঃ, ন চ ইঞ্জিয়বাাপারলক্ষণ। 
সামান্তবৃত্তিঃ প্ৰাণপদাৰ্থঃ,” “কিন্ত মহাভূতবিশেষে| বাুরেবাবস্থান্তরমাপন্ঃ 
প্রাণ?” । (পরবর্তী ১৮শ সংখ্যক সূত্রের ব্যাখ্যা এই স্থলে দ্রষ্টব্য ) ৷ 

২য় অঃ ৪র্থ পাদ ১০ম স্তর । চচ্ষুরাদিবত্ত, তৎ্সহ শিষ্ট্যাদিভ্যঃ ॥ 


ভাগ্য ।_-শ্রেষ্ঠোহপি  প্ৰাণশ্চক্ষুৱাদিবজ্জীবোপকরণবিশেষ: ৷ 
কুতঃ ? প্রাণ-সংবাদাদিষু চক্ষুরারিভিঃ সহ প্রাণস্ত শিষ্ট্যাদিভ্যঃ শাসনা- 
দিভাঃ ৷ 


৩৪৪ বেদান্ত-দর্শন। [২অঃ ৪প| ১১-১২সূ 


অন্াৰ্থঃ--মুখ্যপ্ৰাণি শ্ৰেষ্ঠ হইলেও, চক্ষুঃ প্রভৃতির স্তায়, ও প্রাণও 
জীবের উপকুরণবিশেষ। কারণ, প্রাণসংবাদ প্রভৃতিতে চক্ষুরাদির :সহিত 
এক শ্রেণীতে মুখ্য প্রাণেরও উপদেশ হইয়াছে । শ্রুতি, যথ|,--"য এবায়ং 
মুখ্যঃ প্ৰাণঃ যোহয়ৎ মধ্যমঃ প্রাণ£” ইত্যাদি | 


২য় অঃ ৪ৰ্থ পাদ ১১শ সত্ৰ । অকরণত্বাচ্চ ন দৌধন্তথ৷হি দর্শয়ুতি ॥ 


ভাষ্য ।__ননু প্রাণস্য জীবোপকরণত্বে তদনুরূপ কার্য্যাভাবেনা- 
করণত্বাদ্দোষ ইতি ন, যতো দেহেন্দ্রিয়বিধারণং প্রাণাসাধারণং 
কাধ্যম্‌। “অহমেবৈতৎ পঞ্চধাত্মানন বিভজ্যৈতদ্বাণমবষ্টভ্য 
বিধারয়ামী”-তি শ্রুতিদদর্শয়তি । 


ব্যাখ্যা £_পরস্ত ইন্দিয়ণণ একাদশসংখ্যকস্থানীয় বলিয়াই সিদ্ধান্ত 
হইয়াছে; মূখ্যপ্রাণও করণ হইলে ছাদশ ইন্দ্রিয় হইয়া পড়ে ) তাহারও 
অপর ইন্দ্রিয়ের ন্যায় কিছু কাধ্য নির্দিষ্টরূপে থাকা উচিত; কিন্তু মুখ্য প্রাণের = 
এইরূপ কোন কার্য থাক| দৃষ্ট হয় না। এই আপত্তির উত্তরে সুত্ৰকার 
বলিতেছেন যে,-- 

চক্ষুঃ প্রভৃতি যেরূপ “করণ,” মুখ্যপ্রাণ তদ্রপ করণ নহে; ইহা! সত্য, 
এবং তদ্বেতু ইহাকে সাধারণ করণগণের মধ্যে ভুক্ত করা হয় না পরন্ত 
তদ্ৰূপ হইলেও মুখ্যপ্রাণকে পুর্বস্ত্রে “চক্ষুরাদিবৎ” বলাতে কোন দোষ হয় 
না; কারণ মুখ্যপ্রাণেরও তদ্বৎ নির্দিষ্ট কাৰ্য্য আছে৷ যথা, শ্ৰুতি বলিয়াছেন, 
-_“অহমেবৈতৎ পঞ্চধাত্মানং প্রবিভজ্যৈতদণমবষ্টভ্য বিধাঁরয়ামি” ইত্যাদি 
(প্রঃ ২প্রঃ ৩ব! ) (মুখ্যপ্রাণ বলিলেন, আমি আপনাকে পঞ্চধা বিভক্ত 
করিয়া তদ্বিশিষ্ট শরীরে প্রবেশ পূৰ্ব্বক ইহাকে বিধারণ করিতেছি )। 
অতএব ইন্দ্রিয়াদিবিশিষ্ট শরীরধারণই ইহার কাৰ্য্য ৷ 

২য় অঃ ৪ৰ্থ পাদ ১২শ স্থত্র । পঞ্চবৃত্তিম'নোবদ্যপদিশ্যাতে ॥ 


২অঃ ৪পা ১৩-১৫সূ ] বেদান্ত-দৰ্শন। ৩৪৫ 


ভাষ্য ।---যথ| বহুবৃত্তিমনঃ স্ববৃত্তিভিঃ কামাদিভিঃ জীবস্যোপ- 
করোতি, তথা অপানাদিবৃত্তিভিঃ পঞ্চবৃত্তিঃ প্রাণোহপি জীবোপকারক- 
ত্বেন ব্যপদিশ্বাতে। 

ব্যাখা! ঃ--মনঃ যেমন কামাদি-বহুবৃত্তিবিশিষ্ট হইয়া জীবের কার্য্যসাধন 
করে, তদ্ৰূপ পঞ্চবৃত্তিযক্ত প্রাণও অপানাদি পঞ্চবৃত্তিসহ জীবের কাৰ্য্যসাধন- 
কারিরূপে শ্রুতি কর্তৃক উপদিষ্ট হইয়াছেন। 

২য় অঃ ৪ৰ্থ পাদ ১৩শ স্থত্ৰ | অণুশ্চ ॥ 

ভাষ্য ৷---উৎক্ৰান্তিশ্ৰুতেঃ প্ৰাণৌহণুশ্চ । 

অস্তাৰ্থ :--মুখ্যপ্রাণেরও উৎক্রান্তিবিষয়ক শ্ৰুতি আছে; সুতরাং 
মুখ্য প্রাণও অণুপ্ৰকৃতি অর্থাৎ সুক্ষ । 

ইতি মুখ্যপ্রাণন্বরূপ-নিরূপণাধিকরণম্‌। 


— ৩ শি 


২য় অঃ ৪র্থ পাদ ১৪শ স্থত্র। জ্যোতিরাগ্ধিষ্ঠানং তু তদামননাৎ ॥ 

ভাষ্য ।--বাগাদিকরণজাতমঞ্ল্যাদিদেবতীপ্রেরিতং কাধ্যে প্রবর্তুতে 
“অগ্নিৰ্বাগ্ভুত্বা মুখং প্রাবিশদি”-ত্যাদিশ্ৰুতেঃ। 

ব্যাখ্যা £-_বাগাদি করণসকল অগ্নিপ্রভৃতি দেবতা দ্বারা প্রেরিত হইয়া, 
স্বীয় স্বীয় কাৰ্য্যে প্রবৃত্ত হয়, শ্রুতি এইরূপই উপদেশ করিয়াছেন। যথা, 
““অগ্নিৰ্ব্বাগভূত্ব| মুখৎ প্রাবিশং” (ওঃ ১অঃ ২খঃ ) ইত্যাদি । 

২য় অঃ ৪র্থপাদ ১৫শস্থত্ৰ ৷ প্রাণবতা শব্দাৎ ॥ 

(শ্রাণবতা-জীবেন প্রাণানাৎ সম্বন্ধ, অতঃ জীবস্তৈৰ ভোক্ত ত্বম্‌ ; 
শব্দাৎ= শ্রুতেঃ ) ' 


৩৪৬ বেদান্ত-দৰ্শন। [২অঃ ৪পা। ১৬-১৭সু 


ভাষ্য ।--জীবেনৈবেন্দিয়াণীং স্বস্বামিভাবঃ সম্বন্ধ; স ভোক্তা 
“অথ যত্ৰৈত্দাকাশমনুবিযষণং চক্ষুষঃ পুরুষৌদর্শনায় চক্ষুরি”- 
ত্যাদিশব্বীৎ । 

ব্যাখ্যা ঃ--অগ্নি প্রভৃতি দেবতা বাগাদি:ইন্দড্রিয়ের প্রেরক হইলেও, 
জীবেরই সহিত ইন্দ্রিয়নকলের স্বস্বামিভাবসন্বন্ধ ; তিনিই তাঁহাদের 
ভোৌঁগকর্তা ; কারণ, শ্ৰুতি তদ্ৰূপ বলিয়াছেন । যথা £--“অথ যত্রৈতদাঁকাঁশ- 
মন্ুবিষণৎ চক্ষুষঃ পুরুষে দর্শনায় চক্ষুঃ” ইত্যাঁদি। ( যেখানে:সেই আকাশ 
( অবকাশ, চিডি ), তাহাতে প্রবিষ্ট যে চক্ষু আছে, তাহ! সেই চক্ষুরভিমানী 
পুরুষেরই রূপা নার্থ ) ইত্যাদি৷ 

২য় অঃ ৪র্থ পাদ ১৬শ সুত্র । তপ্ত নিত্যত্বাও ॥ 

ভাষ্য।--উক্তলক্ষণস্থা সম্বন্ধস্থা জীবেনৈব নিত্যত্বান্ন ত্বধিষ্ঠাত- 
দেবতাভিঃ ॥ 

অগ্ার্থ £__উক্ত সম্বন্ধ জীবের সহিতই নিত্য, কাৰ্য্যে প্রবৰ্ত্তক (অধিষ্ঠাত্য 
দেবতাদিগের সহিত নহে; কারণ শ্রুতি, বলিয়াছেন, “তমুতক্ৰামন্তং 
প্রাণোহনূতক্রামতি প্রীণমনুতক্রামন্তৎ সৰ্ব্বে প্ৰাণী অনুত্ক্ৰামন্তি (বৃঃ ৪অঃ' 
৪ৰ| ) ইত্যাদি। 

২য় অঃ তর্থ পাদ ১৭শ সুত্ৰ । ত ইন্দ্ৰিয়ানি তদ্যপদেশীদন্থাত্র 
শ্রেষ্ঠাৎ ॥ 

[ শ্রেষ্ঠাৎ অন্ত্ৰ = মুখ্যপ্ৰাণৎ বর্জয়িত্বা, তে প্ৰাণ! ইন্দ্ৰিয়াণি, তদ্ব্যপ-- 
দেশাত ] ৷ 

ভাষ্য ।--শ্ৰেষ্ঠপ্ৰাণভিন্নত্বেন তেষাং প্রাণানাম্‌ “এতস্মাজ্জায়তে' 


২অঃ ৪পা ১৮সু ]  বেদান্ত-দশন । ৩৪৭ 


প্রাণে| মনঃ সর্বেবন্দ্িয়াণি চ” ইতি.ব্যপদেশাৎ, তে প্রাণা ইন্ত্ৰিয়- 
সংজ্ঞকানি তত্বান্তরাণি, নতু শ্রেষ্ঠবৃত্তিবিশেষাঃ। 

অন্তাৰ্থ £ মুখ্যপ্রাণ হইতে ভিন্ন বলিয়া অপর সকলপ্রাণ “এতস্মাজ্জায়তে 
প্রাণে! মনঃ সর্ব্বেন্দ্িয়াণি” ইত্যাদি শ্রুতিবাক্যে উপদিষ্ট হওয়ায় শেষোক্ত 
প্রণসকল ইন্দিয়শব্দ-বাঁচ্য বিভিন্নতত্ব ; ইহারা! মুখ্যপ্রাণের বৃত্তিবিশেষ নহে । 

২য় অঃ ৪র্থ পাদ ১৮শ সুত্র। ভেদশ্রুতেবৈরবলক্ষণ্যাচ্চ। 

ভাষ্য ।__বাগাদিপ্রকরণমুপসংহৃত্য “অথ হেমমাসন্তং প্রাণমুচুরি”- 
তি তেভ্যে বাগাদিভ্যঃ শ্রেষ্ঠস্ত প্রীণম্ত ভেদশ্রবণাৎ দেহেন্দ্রিয়াদি- 
স্থিতিহেতোঃ শ্রেষ্ঠাৎ প্রাণাদীন্দ্রিয়াণ।ং বিষয় গ্রাহকত্বেন বৈলক্ষণ্যাচ্চ 
তানি তন্বান্তরাণি। ্‌ 

অন্তাৰ্থ ৫-_মুখ্যপ্রাণ হইতে অপর প্রাণসকল বিভিন্ন; কারণ, শ্রুতি 
ইহার শ্ৰেষ্ঠতা ও বিভিন্নতা স্পষ্টরূপে :বলিয়াছেন; এবং অপর প্রাণ 
(ইন্দ্রিয়) সকলের ধৰ্ম্ম বাহারূপাঁদি বিষয়জ্ঞানোৎপাঁদন, মুখ্যপ্রাণের 
ধৰ্ম্ম দেহ ও ইন্দরিয়াদির ধারণ; সুতরাং উভয়ের ধৰ্ম্মও বিভিন্ন ; তন্নিমিত্তও 
ইহারা এক নহে। শ্ৰুতি, যথা, বুহদারণ্যকোপনিষদের ১ম অধ্যায়ের 
ওয়. ব্ৰাহ্মণে উক্ত আছে যে, দেবতা এবং অস্ুরগণ পরস্পরকে অতিক্রম 
করিতে ইচ্ছা করিয়া, দেবগণ ক্রমশঃ বাক্‌, প্রাণ, চক্ষু, শ্রোত্র ও মনকে 
উদ্গাতৃকৰ্ম্মে নিযুক্ত করিয়া অন্থুরদিগকে অতিক্রম করিতে চেষ্টা করিলে, 
অস্থুরগণ উক্ত বাঁগভিমানী প্রভৃতি দেবতাকে পাপযুক্ত করিলেন ; সুতরাং 
তৎসাহায্যে দেবগণ কৃতকাৰ্য্য হইতে পাঁরিলেন না। তৎপরে দেবগণ 
মুখ্যপ্রাণকে উদ্দগাতৃকৰ্ম্মে নিযুক্ত হইবার নিমিত্ত প্রার্থনা করিলেন, (“অথ 
হেমমাসন্তং প্রাণমৃচ্স্তং ন উদ্গায়েতি”)। তখন মুখ্যপ্রাণ তদ্রুপ করিতে 
অঙ্গীকার করিয়া, উদ্‌গাতৃকশ্ম সম্পাদন করিলেন। অস্তরগণ বহু প্রয়াস 


৩৪৮ বেদান্ত-দৰ্শন। [২অঃ ৪পা ১৯নু 


করিয়াও তীহাকে পাপবিদ্ধ করিতে পারিলেন না; (কারণ বাহাবস্তর সহিত 
ইহার কোন সাক্ষাৎ সম্বন্ধ নাই ); সুতরাং দেবতাদিগের জয় হইল; 
এতদ্বারা মুখ্যপ্রাণের বাগাদি-ইন্দ্রিয় হইতে পার্থক্য স্পষ্টরূপে গ্রদশিত 
হইয়াছে । এবং এই মুখ্যপ্রাণ-সন্বন্ধে শ্রুতি এই অধ্যায়েই পরে বলিয়াছেন 
যে, এই মুখ্যগ্রণ “অঙ্গানাং হি রনঃ” (ইনি সকল অঙ্গের রদ অর্থাৎ সার 
দেহ ও ইন্দিয়ের ধারক )। এতদ্বারা শ্রুতি অপরাপর ইন্দ্ৰিয় হইতে প্রাণের 
কা্যবৈলক্ষণ্যও প্রদর্শন করিয়াছেন। . এই শ্রুতিবিচারে সিদ্ধান্ত হয় 
যে, মুখ্যপ্রাণ দেহ, ইন্দ্রিয় ও মনের অতীত পদার্থ; পরস্ত জীবে 
অহংবৃত্তিই দ্রেহ, ইন্দ্রিয় এবং মনঃ হইতে অতীত পদার্থ; অন্তঃকরণবৃত্তি 
বলিতে বুদ্ধিতত্ব ও মনঃসমন্বিত অহত্তত্বকে বুঝায় ; অতএব ইহারই 
মুখ্যপ্রাণাখ্যা, ইহা জীবদেহে সূক্ষ্ম নিৰ্ম্মল মরুত্তত্বকে অবলম্বন করিয়া 
অবস্থিতি করে । অতএব স্ুন্ম মকুত্তত্বসমন্থিত অহখ্ৰৃত্তিই মুখ্য প্ররণশবের 
বাচ্য; ইহা মৃত্্যুসময়ে জীবদেহ পরিত্যাগ করিলে, অপর ইন্দ্রিয়সকল 
জীবদেহ পরিত্যাগ করে; বৃহদাঁরণ্যক শ্রুতি ৪র্থ অধ্যায়ের ৪র্থ ব্ৰাহ্মণে 
“তমুতক্রামন্তৎ প্রাণোহনুতক্রামতি প্রাণমনূতক্রামন্তং সৰ্ব্বে প্ৰাণা অনুৎক্রামন্তি” 
ইত্যাদি বাক্যে ইহাই উপদেশ করিয়াছেন। 
ইতি ইন্দ্ৰিয়াণাৎ স্বরূপাবধাঁরণাধিকরণম্‌। 


০০৩ 
০০৩ 


২য় অঃ ৪ৰ্থ পাদ ১৯শ সুত্ৰ সংজ্ঞামুত্তিকপ্তিস্তু ত্ৰিবৃৎকুৰ্ববত 
উপদেশাৎ ॥ 

[ সংজ্ঞ নাম, মূৰ্ত্িরাকৃতিঃ তয়োঃ ক.ণ্ডিঃ ব্যাকরণৎ স্থষ্টিরিতি যাবৎ ; 
তু অপি ত্রিবৃৎকুর্কাতঃ পরমেশ্বরস্যৈব ; তছ্ুপদেশাৎ “অনেন জীবেনাত্ম- 


২অঃ ৪পা.২০সু ] বেদান্ত-দর্শন | ৩২৯ 


নাইনুপ্রবিশ্ত নাম্রূপে ব্যাকরবাঁণি” ইতি ব্যাকরণস্ত পরদেবতা-কর্তৃত্বো- 
পদেশাৎ ] । 

ভাষ্য ।--“সেয়ং দেবতৈক্ষত হন্তাহমিমীস্তিআৌ দেবতা অনেন 
জীবেনাত্মনাহনুপ্ৰবিশ্য নামরূপে ব্যাকরবাণী”-তি “তাসাং ত্রিবৃতং 
ত্রিবৃতমেকৈকাং করবাণী*-তি নামরূপব্যাকরণমপি ত্রিবৃৎকুর্ববতঃ 
পরশ্তৈব কৰ্ম্ম। ষ একৈকাং দেবতাং ত্রিরূপামকরোৎ, স এব 
হি অগ্ন্যাদিত্যাদীনাং নামরূপকর্তা | কুতঃট “সেয়ং দেবতে”- 
ত্যুপক্ৰম্য “অনেন জীবেনাত্মনাহনুপ্রবিশ্য নামরূপে ব্যাকরবাণী”-তি 
ব্যাকরণস্ত পরদেবতাকর্তৃকত্বোপদেশাৎ ॥ 


ব্যাখ্যা ঃ--নাম ও রূপ ভেদে স্থাষ্ট সেই ত্রিবৃত্কর্ভী পরমেশ্বরেরই, 
--জীবের নহে; কারণ, শ্রুতি তাহা স্পষ্ট উপদেশ করিয়াছেন । যথা £_ 
“সেয়ং দেবতা” (সেই ব্ৰহ্ম) এই প্রকারে বাক্যারন্ত করিয়া “অনেন 
জীবেনাত্মন৷” ইত্যাদি বাক্যে (ছাঃ ৬অঃ ৩খ) শ্রুতি ভীহারই কর্তৃক. 
নামরূপের প্রকাশ হওয়। বর্ণনা করিয়াছেন] 

২য় অঃ ৪র্থ পাদ ২০শ সুত্র। মাংসাদিভৌমং ষথাশব্দমিতরয়োশ্চ ॥ 

( মাৎসাদিঃ ত্রিবৃত্কৃতীয়াঃ ভূমেঃ কাৰ্য্যমেব, তৎ ষথাশন্দং শ্রত্যুক্ত- 
প্রকারেণৈব নিষ্পদ্থতে; ইতরয়োরপ্তেজসোরপি কাৰ্য্যং যথাশব্দং 
জ্ঞাতব্যম্‌ ইত্যর্থঃ )। 

ভাষ্য ৷---তেষাং ত্রিবৃ্কৃতানাং তেজৌইবন্নানাং কার্ধ্যাণি 

শরীরে শব্দাদেবাবগন্তব্যানি “ভূমেঃ পুরীষং মাংসং মনশ্চেতি অপাং 
মুত্রং লোহি তং প্রাণশ্চেতি তেজসোহস্থিমজ্জাবাক্‌ চেতি” । 

অন্তার্থ --তেজঃ অপ্‌ ও পৃথিবীর ত্রিবৃৎকরণদ্বারা (বিমিশ্রণ দ্বারা ), 


৩৫০ বেদান্ত-দর্শন।  [২অঃ ৪প| ২১সু 


শরীর গঠিত, ইহ! উক্ত ছান্দ্যোগ্য শ্রুতি বলিয়াছেন; যথা £- "পৃথিবী হইতে 
পুরীষ, মাংস, মনঃ ; অপ্‌ হইতে মূত্র, শোণিত ও প্রাণ” ; এইরূপ তেজঃ 
হইতে অস্থি মজ্জা ও বাক্‌ উদ্ভুত হয়। 

২য় অঃ ৪র্থ পাদ ২১শ স্থর। বৈশেষ্যান্ত তদ্বাদস্তদ্বাদঃ ॥ 

(বিশেষন্ত অধিকভাগন্ত ভাবো বৈশেষ্যৎ তম্মাৎ ) 

ভাষ্য ।-_তেষাং ভেদেন গ্রহণং তু ভাগভুয়স্থাৎ ৷ 

অস্তাৰ্থঃ __মহাভূতসকলের বিমিশ্রণের দ্বারাই পরিদৃপ্তমান পৃথিবী, জল 
ইত্যাদি সমস্ত বস্তু রচিত হইয়াছে; কিন্তু যে ভূতের ভাগ যে বস্তুতে 
অধিক; সেই ভূতের নাম অনুসারেই সেই বস্তুর নাম হর, এবং সেই ভূত 
হইতে সেই বস্তুর উৎপত্তি বল! যায়। 

ইতি ব্ৰহ্মণে ব্য্টিস্ৰষ্ট ত্বনিরূপণাধিকরণম্‌ । 
ইতি বেদান্তদর্শনে দ্বিতীয়াধ্যায়ে চতুর্থপাদঃ সমাপ্তঃ। 
ওঁ তংসৎ। 


উপসংহার । 


দ্বিতীয়াধ্যায়ের প্রথমপাদে ব্রহ্মের শ্রুতিপ্রসিদ্ধ জগতকারণত্ব সিদ্ধান্তের 
প্রতি অনুমানের উপর নির্ভর করিয়া, যে সকল আপত্তি হইতে পারে, তাহা! 
শ্রীতগবান্‌ বেদব্যাস খণ্ডন করিয়া, ব্ৰহ্ম যে জগতের নিমিত্ত ও উপাদান 
উভয়বিধ কারণ, তাহা প্রতিপাদিত করিয়াছেন; এবং জীব হইতে অন্ধের 
বিভিন্নত্ব ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন করিয়াছেন; সৃষ্টি ও প্রলয় যে অনাদিকাল 
হইতে চলিয়া আসিতেছে এবং এক সৃষ্টির প্রারস্ত হইলে পূৰ্ব্বস্ুষ্টির জীবসকল 


বেদান্ত-দৰ্শন । ৩৫১ 


পুনরায় প্রকাশিত হইয়! প্রলয়ের পূৰ্ব্বকালীন তাঁহাদিগের কৃত কৰ্ম্মানুসারে 
যে বর্তমান স্থষ্টিতেও তাহার! ক্ল প্রবৃত্ত হইয়া, ঈশ্বরের নিযন্তত্বাধীনে 
তৎফলগকল ভোগ করে, তাহাও শ্রুতি প্রমণদ্বারা প্রতিপন্ন করিয়াছেন। 
দ্বিতীয়পাদে সাংখ্যোক্ত প্রকৃতিকারণবাদ, বৈশেষিকৌক্ত পরমাগুকারণবাদ, 
বৌদ্ধমতাবলম্বীদিগের ক্ষণিকবাদ, বিজ্ঞানবাঁদ ও সর্বশূন্তবাঁদ, জৈনমতাবলম্থী- 
দিগের জীবের দেহপরিমাণবাদ, এবং সর্ববস্তর যুগপৎ অস্তিত্বনাস্তিত্বাদি- 
বাদ, পাশ্ুপতদিগের অভিমত ঈশ্বরের কেবল নিমিত্তকারণত্ববাদ, 
এবং জগতের কেবল শক্তিকারণত্ববাদ, এতৎসমস্তই বেদব্যাস নাঁনবিধ 
যুক্তিদ্বার খণ্ডন করিয়াছেন, এবং এই সকল মতের অশ্বোতত্ব 
ও অপ্রামাণিকত্ব স্থাপন করিয়াছেন। তৃতীয়পাদে শ্রুতি প্রমণবলে 
আঁকাশাদি মহাতৃতসকলের ব্ৰহ্ম হইতে উৎপত্তি অবধারিত করিয়াছেন, 
এবং জীবের অনাদিত্ব, ও ব্রদ্মের সহিত ভেদাভেদসনবন্ধ, শ্রুতি ও যুক্তিবলে 
ব্যবস্থাপিত করিয়া, জীব যে স্বরূপতঃ ব্ৰহ্ধের অংশমাত্ৰ, ব্ৰহ্ধের স্তায় 
বিভূম্বভাব_-পর্বগত নহেন, পরন্ত অণুস্বভাব__পরিচ্ছিন্ন, কিন্তু গুণবিষয়ে 
বিভু হইবার যোগ্য, তাহাও সংস্থাপিত করিয়াছেন। জীবের ব্রন্গের 
সহিত ভেদাভেদসন্বন্ধদ্বার! প্রথমাধ্যায়োক্ত ব্রহ্মের দ্বৈতাদ্বৈতত্বসিদ্ধান্তেরও 
পুষ্টিসাধন ও সামঞ্জন্ত ব্যবন্থাপিত করিয়াছেন। চতুৰ্থপাদে ইন্দ্রিয়াদির 
একাদশসংখ্যকত্ব স্থাপন করিয়া, বুদ্ধি ও ইন্ত্ৰিয়াদির ব্ৰহ্মকারণত্ব শ্ৰুতিমূলে 
সংস্থাপিত করিয়াছেন, এবং মুখ্যপ্রাণেরও স্বরূপ নির্ণয় করিয়াছেন ; এবং 
অবশেষে পঞ্চমহাভূতের পঞ্চীকরণদ্বারা প্রকাশিত সমস্ত ব্যষ্টি দেহাদির ব্ৰহ্ম 
হইতে উৎপত্তি উপদেশ করিষ্কাছেন। (ছান্দোগ্য শ্ৰুতিতে ক্ষিতি, অপৃ 
ও তেজ এই তিনের দৃষ্টান্তমাত্র প্রদর্শিত হইয়া ইহাদিগের ত্রিবৃৎকরণদ্বারা 
জাগতিক সমস্ত দৃশ্তবস্তর উৎপত্তি বণিত হইয়াছে; তদনুসারে 
শ্রীভগবান্‌ বেদব্যাস ত্রিবৃৎকরণশবই সুত্রে উল্লেখ করিয়াছেন; পরন্ত উক্ত 


৩৫২ বেদান্ত-দৰ্শন | 


শ্ৰুতিতে ক্ষিতি অপ্‌ ও তেজের সহিত বায়ু এবং আকাশও ভুক্ত 
থাকা ভাবতঃ উপদিষ্ট আছে। প্রথমোক্ত তিন মহাভূতই সাক্ষাৎসন্বন্ধে 
প্রত্যক্ষযোগ্য হওয়াতে, তাহারই সাক্ষাৎসম্বন্ধে বিমিশ্রণের উপদেশ 
দ্বারা, পঞ্চমহাভূতের বিমিশ্রণেই যে প্রকাশিত জগৎ উৎপন্ন হইয়াছে, 
তাহাই জ্ঞাপন করা এই শ্রুতির অভিপ্রায় ; সুতরাং ব্রিবৃৎকরণশব্দের 
অর্থ বাস্তবিকপক্ষে পঞ্চীকরণ; 'স্থৃতরাৎ ব্রঙ্গস্বত্রেও এই অর্থেই ইহা 
বুঝিতে হইবে )। জগংসম্বন্ধে মুখ্য জ্ঞাতব্য বিষয় সমস্তই এইরূপে 
অবধারিত হইল। 

দ্বিতীয়াধ্যায়োক্ত উপদেশসকলের সার মৰ্ম্ম বণিত হইল। এক্ষণে 
তৃতীয়াধ্যায় ৰণিত হুইবে। 

ইতি বেদান্তদর্শনে দ্বিতীয়াধ্যায়ঃ সমাপ্তঃ । 
ওঁ তত্সতৎ। 


০০৪ 
০০ 


ত: ০ 


ওঁ শীগুরবে নমঃ । 


শ্বেদলাজ-লকৰ্ল্শনম 1 


তৃতীয় অধ্যায়--প্রথম পাদ। 


[ প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে ব্রহ্মের জগৎকারণত্ব, জীবের স্বরূপ, 
জগতের স্বরূপ, জীব ও জগতের ব্রদ্ষের সহিত ভেদাভেদসম্বন্ধ এবং 
ব্ৰহ্বের দ্বৈতাদ্বৈতত্ব-_সপ্পত্ব-নিগুপত্ব বণিত হইয়াছে । এক্ষণে তৃতীয়া- 
ধ্যায়ে জীবের সংসারগতি ও ব্ৰহ্মোপাসনাদ্বারা যে সংসারবদ্ধের মোচন 
ও মোক্ষলাভ হয়, তাহা বৰ্ণিত হইবে। ] 

৩য় অঃ ১ম পাদ ১ম স্ুত্র। তদন্তরপ্রতিপতে। রংহতি 
সম্পরিষক্তঃ ; প্রশ্ননিরূপণাভ্যাম্‌ ॥ 

[ তদস্তরপ্রতিপত্ধৌ দেহাস্তরগ্ৰহণাৰ্থং, রংহতি গচ্ছতি, সম্পরিথক্তঃ 
দেহবীজভূতসুস্মভূতৈঃ পরিবেষ্টিতঃ সন্‌; তৎ প্রশ্ননিরূপণাভ্যাং নির্ণীয়তে]! 

ভাষ্য ।-_সমন্বস্াবিরোধাভ্যাং সাধ্যে নিশ্চিতে ; অথ সাধ- 
নানি নিরূপ্যন্তে। তত্রাদৌ বৈরাগ্যার্থং স্বৰ্গাদিগমনাগমনাদি- 
দোষান্‌ দর্শয়তি । উক্তলক্ষণঃ প্রাণাদিমান্‌ জীবো হি সূক্ষ্মভূত- 
সম্পরিষক্তএব দেহং বিহায় দেসাস্তরং গচ্ছতীতি *বেখ যথা 
পঞ্চম্যামাহুতাবাপঃ পুরুষবচসে! ভবন্তী*-ত্যাদি প্ৰস্ননিরূপণাভ্যাং 
গম্যতে। 


অস্তাৰ্থঃ--স্বপক্ষের সমন্বয় এবং বিরুদ্ধপক্ষের খণ্ডন দ্বারা সাধ্যবস্ত 
২৩ 


৩৫৪ বেদাস্ত-দর্শন। (-৩য় অঃ ১ম পা ১ম স্ব 


যে ব্ৰহ্ম, তৎসন্বন্ধে সিদ্ধান্ত উপদিষ্ট হইয়াছে; এক্ষণে সাধন নিরূপিত 
হইতেছে। তাহাতে প্রথমে বৈরাগ্যোৎ্পাদনের নিমিত্ত স্বৰ্গাদি- 
গমনাগমনরূপ দৌঁষসকল স্থত্ৰকার প্রদর্শন করিতেছেন ঃ-_পুর্ব্বোক্তলক্ষণ 
ইন্দিয়াদিবিশিষ্ট জীব সুন্ম-ভূতসমন্বিত হইয়া দেহপরিত্যাগান্তে দেহাস্তর 
প্রাপ্ত হয়; ইহা শ্রত্যুক্ত প্রশ্ন ও উত্তরদ্ধারা অবধারিত হয়। (এই 
প্রশ্নোত্তর ছান্দোগ্য উপনিযদের পঞ্চম প্রপাঠকের তৃতীয় খণ্ড হইতে দশম 
খণ্ড পর্য্যন্ত পঞ্চাগ্নিবিদ্ত। বর্ণনা উপলক্ষে বণিত হইয়াছে । প্রশ্ন, যথা £-- 
পবেখ যথা পঞ্চম্যামাহুতাবাপঃ পুরুষবচসে। ভবন্তি,”(তুমি কি জান, পঞ্চম- 
ংখ্যক আহুতিতে হোম কৃত হইলে, এ আহুতিসাধন জল কিপ্রকারে 
পৃরুষবাচক হয়-__পুরুষাকারে পরিণত হয় ?)। তৎ্পরে এই সংবাদে এই 
প্রশ্নের উত্তর সমাপন করিয়! শ্ৰুতি বলিয়াছেন “ইতি ডু পঞ্চম্যামাহুত'- 
ৰাপঃ পুরুষবচসে। ভবস্তি” (এইরূপে পঞ্চমসংখ্যক আহুতিতে অপ, পুরুষ- 
রূপে পরিণত হয়, ইত্যাদি) ৷ 
পঞ্চাগ্রিবিদ্যায় উক্ত আছে' যে, দ্বিজীতিগণের সায়ং ও প্রাতঃকালে 
যে অগ্নিহোত্ৰক্ৰিয়া করিবার বিধি আছে, তাহাতে পয়ঃপ্রভৃতি দ্বারা যে 
আহুতি প্রদত্ত হয়, তাহার ফলে দেহান্তে জীব স্থন্ম অপ. দ্বারা পরিবেষ্টিত 
হইয়। ধুমের সহিত অন্তরিক্ষে গমন করে) তাহার! ধূমাদিনামে প্রপিদ্ধ 
দক্ষিণপন্থা প্রাপ্ত হইয়া, ক্রমশঃ চন্দ্রলোক প্রাপ্ত হয়; তথায় পুণ্যফলসস্তভো- 
গান্তে পুণ্যক্ষয়ে সুন্ম অপ-রূপ দেহ আশ্রয় করিয়া, পুনরায় আকাশে 
পতিত হয়; আকাশ হইতে বায়ু, বায়ু হইতে ধূম, ধূম হইতে অভ্র, অভ্র 
হইতে মেঘরূপ প্রাপ্ত হয়ঃ তৎপরে জল হইয়া পৃথিবীতে পতিত হয়; 
তৎপর ত্রীহি প্রভৃতি আশ্রয় করিয়! পুরুষকর্তৃক ভক্ষিত হয়, এবং ক্রমশঃ 
পুরুষের রেতরপ প্রাপ্ত হইয়া স্ত্রীগর্তে প্রবিষ্ট হয় এবং দশম মাসান্তে 
ভূমিষ্ঠ হয়। এই স্থলে যে “জল” শব্দ বলা হইয়াছে, স্থঞ্জকার বলিতে- 
€ছেন যে, এই “জল” শব্দ কেবল জলবাচী নহে, এই জলশবে সুস্ পঞ্চ- 


ওয় অঃ ১ম পা ২য় সু ] বেদান্ত-দর্শন। ৩৫৫ 


মহাভূত বুঝায় ; তবে জলের অংশ অধিক থাকাতে এ মিশ্রিত পদার্থকে 
জলনামেই আখ্যাত করা হইয়াছে; শ্রুতির অভিপ্ৰায় এই যে, জীব 
জলাংশপ্রধান সুক্ষ্ম ভূতসকলের দ্বারা পরিবেষ্টিত হইয়া, ধুমমার্গে উড্ডীন 
হইয়! চন্দ্রলোকাভিমুখে দক্ষিণদিকে গমন করে । পরস্ত এ পঞ্চাগ্রিবিদ্ায় 
শ্ৰুতি বলিয়াছেন যে, ধাহার! জ্ঞানী ব্রম্মোপাসক,তাহার৷ স্বীয় অস্তঃকরণ- 
নিহিত শ্রদ্ধাকে পঞ্চমাহুতিতে আহবনীয় অপ-ম্বরূপে ধ্যান করেন, এবং 
ছালোকাদি লোক সকলকে যজ্ঞীয় অগ্রিরূপে ধ্যান করেন; এইরূপ গর্জন্য, 
পৃথিবী, পুরুষ ও স্ত্রীকে প্রথম চারি আহুতিতে তর্পণীয় অগ্রিম্বূপে, এবং 
সোম, বৃষ্টি, অন্ন ও রেতকে আহবশীয় দ্রব্যরূপে ধ্যান করেন; অগ্নি- 
হোত্রের যজ্ঞাগ্ৰিসম্বন্ধীয় সমিধ, ধূম, অৰ্চ্চি, অঙ্গার ও বিশ্ফুলিঙ্গকে বিরাট 
পুরুষের অঙ্গীভূত আদিত্যাদিরূপে ধ্যান করেন। যাহারা এইরূপ ব্ৰহ্ম- 
বিদ্যাপম্পন্ন, তাহারা দেহান্তে অচ্চিরাদি উত্তরমার্গে গমন করিয়! ব্ৰহ্ম" 
লোক প্রাপ্ত হয়েন, এবং ধাহারা অরণ্যে গমন করিয়া অগ্নিহোত্র পরি- 
ত্যাগ করিয়। তপস্তা অবলম্বন করেন, তাহারাও এই অচ্ষিরাদিমার্গ প্রাপ্ত 
হয়েন। ইহাই পঞ্চাগ্রিবিদ্ভানামে প্রসিদ্ধ । এই বিদ্যা বুহদারণ্যক উপ- 
নিষদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ব্রাহ্মণেও উক্ত হইয়াছে ।) 


ওয় অঃ ১ম পাদ ২য় সুত্র । ত্র্যাত্মকত্বা ভু ভূয়ত্বাৎ ॥ 

[ ত্যাত্মকত্বাৎ, অপাং ত্রিবৃতত্বাৎ পৃথিব্যাদীনাম্পি গ্রহণম্‌) ভূযস্বাং 
বাহুল্যাদ্েব অপগ্রহণং বোধ্যম্‌। ) 

ভাষ্য ।-ত্রিবুৎকরণশ্রুত্যাইপাং ত্র্যাত্মকত্বাদিতরয়োরপি 
গ্রহণ, কেবলাপ গ্রহণং তু তদ্ভুয়স্বাতৃপপদ্যতে। 

অস্তাৰ্থঃ--“ত্ৰিবৃতৎ ত্রিবৃতমেকৈকাৎ করবাণি” ( প্রত্যেককে ভুত- 
সমস্তের ব্রিবৃৎকরণের দ্বারা সৃষ্টি কর! হইয়াছে ) ইত্যাদি ছান্দোগ্যোক্ত 
{৬ অ ৩ খ) বাক্যে শ্ৰুতি বর্তমানে দৃষ্ট জলকে ত্ৰিবৃত্কৃত বস্তু বলিয়া 


৩৫৬ বেদাস্ত-দর্শন [ ৩য় অঃ ১ম পা ৩-৪ স্থ 


বৰ্ণন| করাতে, অপ. অপর ভূতের সহিত মিলিত বস্তু হওয়ায়, অপর 
সুক্ষ ভূত সকলও জীবের অনুগামী হয় বুঝিতে হইবে; কেবল অপ, 
শব্দ গৃহীত হওয়ার অভিপ্রায় এই যে, সুক্মদেহে অপেরই বাহুল্য থাকে। 


ওয় অঃ ১ম পাদ অয সুত্র । প্রাণগতেশ্চ ॥ 


ভাষ্য ।--“তমুৎক্ৰামন্তং সৰ্ব্বে প্ৰাণ৷ অনুতক্রামস্তি” ইতি 
প্রাণগতিশ্রবণাচ্চ ভূতসুক্স্রপরিবৃত এব গচ্ছতি । 

অসম্যাৰ্থঃ--“জীব উৎক্তান্ত হইলে তৎসহ ইন্দ্রিয়সকলও উৎক্রান্ত হয়” 
এই বৃহদারণ্যকীয় (৪ অঃ ৩ ব্রা) শ্রুতিতে ইন্দ্রিয়েরও জীবের সহিত গতি 
উপদিষ্ট হওয়াতে (ইন্দ্রিয় ভূতাবলম্বন ভিন্ন থাকে না, এই কারণে) 
ভূতস্থক্ষ্মপরিবৃত হইয়া জীব মৃত্যুকালে দেহ হইতে উৎক্রান্ত হয় বলিয়া 
সিদ্ধান্ত হয়। 

৩য় অঃ ১ম পাদ ৪ৰ্থ সত্ৰ । অগ্ন্যাদিগতিশ্ৰুতেরিতি চেন্ন 
ভাক্তত্বাৎ ॥ 


ভাষ্য ।--“যত্রাস্য পুরুষস্ত মৃতস্তাগ্নিং বাঁগপ্যেতি বাতং 
প্রাণশ্চক্ষরাদিত্যম্” ইত্যাদিন! বাগাদীনামগ্ন্যাদিযু গতেলযস্ত 
শ্রবণান্ন তেষাং জীবেন সহ গমনমিতি চেন্ন, অগ্ন্যাদিগতিশ্রুতেঃ 
“ওষধীলেণমানি বনম্পতীন্‌ কেশ!” ইতি সহপাঠেন ভাক্তত্বাৎ 


অপ্যার্থ; --মৃত পুরুষের বাক্‌ অগ্নিদেবতাতে, প্রাণ বাযুদেবতাতে, 
চক্ষুঃ আদিত্যদেবতাঁতে লয়গ্রাপ্ত হয়” ইত্যাদি বৃহদারণ্যকীয় (৩য় অঃ ২য় 
ব্ৰাহ্মণোক্ত শ্রুতিবাক্যে মৃতব্যক্তির বাগাদি ইন্দ্রিয়ের অগ্ন্যাদিদেবতাতে 
লয়ের উল্লেখ আছে; অতএব জীবের সহিত ইহাদিগের গমন বল! যাইতে 
পারে না। এইরূপ আপত্তি সঙ্গত নহে, কারণ উক্ত অগ্ন্যাদিপ্রাপ্তি- 
বোধক বাক্যের সঙ্গে সঙ্গে এইরূপ উক্তি আছে, যে “লোমসকল 


ওয় অঃ ১ম পা ৫-৬ সু ] বেদান্ত-দর্শন ৩৫৭ 


ওষধাদিকে প্রাপ্ত হয়, কেশনকল বনম্পতিকে প্রাপ্ত হয়” ইত্যাদ্ি। 
এবং সমস্ত একসজে উক্ত হওয়াতে জান! যায় যে, বাগাদির অগ্র্যাদি- 
দেবতাপ্রাপ্তিবাচক শব্দসকল মুখ্যার্থে ব্যবহৃত হয় নাই, গৌণাৰ্থে 
ব্যবহৃত হইয়াছে। 


ওয় অঃ ১ম পাদ ৫ম স্থত্ৰ প্রথমেইশ্রবণাদিতি চেন্ন তা এব 
হ্যপপত্তেঃ ॥ 


ভাষ্য ।-_ প্রথমে অগ্নাবপামশ্রুবণাৎ কথং পঞ্চম্যামানুতৌ 
তাসাং পুরুষভাব ইতিচেন্ন, যতঃ শ্রদ্ধাশব্দেন তা এবোচ্যন্তে, 
উপক্ৰমান্তনুপপত্তেঃ । 
অস্যাৰ্থ:--“তস্মিন্নেতস্মিন্নগৌ দেবাঃ অদ্ধাঃ জুহ্বতি” (এই অগ্নিতে 
দেবতাসকল শ্রদ্ধাকে আহুতি দেন) এই ছান্দোগ্যোক্ত (৫ অঃ ৪ খ)বাক্যে 
পঞ্চমানুতিতে “শ্রদ্ধার” হবনীয়ত্ব উক্ত হইয়াছে,_-অপের নহে; অতএব 
পঞ্চম আহুতিতে অপের পুরুষাকারে পরিণতি হওয়া কিরূপে সম্ভব হইতে 
পারে? এইরূপ আপত্তি হইতে পারে না; কারণ, প্রত্যক্ষ অগ্নিতে 
হবনীয় দ্রব্য অপ শ্রদ্ধাশব্দের অর্থ; এই অর্থ গ্রহণ করিলে আগ্যোপাস্ত 
গ্রন্থের সামঞ্জসা হয়; নতুবা হয় ন|। “শ্রদ্ধা ব। আপঃ* ইত্যাদিশ্রুতি- 
বাক্যে শ্রদ্ধাশব্দের অপ. অর্থ থাকা প্রসিদ্ধও আছে । 
৩য় অঃ ১ম পাদ ৬ষ্ঠ সুত্ৰ । অশ্ৰুতত্বাদিতি চেক্লেষ্টাদিকারিণাং 
প্রতীতেঃ ॥ 
ভাষ্য ।--ভূতসম্পরিষক্তো জীবে| রংহতীতি ন বক্তং 
শক্যমবাদিবজ্জীবস্যাশ্রবগাঁদিতি চেন্ন, “ইঞ্টাপূর্তে দত্তমিত্যুপাসতে 
তে ধূমমভিসম্তবন্তী”-ত্যা দিনেষ্টাদিকারিণাং ধুমমার্গেণ চন্দ্রলোক- 
প্রাপ্তিনিরপ্যতে এব সোমশবেন শ্রুত্যা নিরপান্তে 


৩৫৮ বেদাস্ত-দর্শন [ ৩য় অঃ সম পা ৭ 


“এষ সোমো রাজ সম্ভবতী”তি, অত্রাপি সোমে৷ রাজা জন্ত- 
বতীত্যনেন প্রতীতেঃ । 

অস্যাৰ্থঃ--জীব স্থক্ষ্মভূতপরিবুত হইয়া দেহ হইতে উৎক্ৰান্ত হয়, এই 
কথা বল! যাইতে পারে না) কারণ, অপ. প্রভৃতির ন্যায় জীবের গমনের 
উল্লেখ নাই। এইরূপ আপত্তি সঙ্গত নহে; কারণ “ইষ্ট ও পূর্ত কর্ম 
করিয়া যাহার! তছুপাসন! করে, তাহারা ধুমমার্গ প্রাপ্ত হয়” ( ছান্দোগ্য 
৫ম প্রঃ ১*ম খণ্ড) ইত্যাদিশ্রুতিবাক্যে ইষ্ট ও পুর্ত কর্মকারী জীবের 
ধুমমার্গে চন্দ্ৰলোক প্রাপ্তি অবধারিত হইয়াছে, “সোমরাজ শব্দের দ্বারা 
চন্দ্ৰলোকেই যে গমন করে, তাহা শ্রুতি নিরূপণ করিয়াছেন; যথা, উক্ত 
ছান্দোগ্য শ্ৰুতি বলিয়াছেন £--“এষ সোমো রাজা সম্ভবতি” ইত্যাদি । 
অতএব জীবের সহিতই ভূতস্থক্মমকল গমন করে। ( যজ্ঞাদি উপলক্ষে 
দানকে ‘ইষ্ট’ কৰ্ম্ম বলে; বাপী কৃপাদিপ্রতিষ্ঠাকে ‘পূর্ত’ কৰ্ম্ম বলে; 
অগ্নিহোত্ৰ উপাসনাও ইষ্ট কৰ্ম্ম স্ৃতরাঁং ইষ্টকৰ্ম্মকারী জীবের চন্দ্ৰলোক- 
প্রাপ্তির উপদেশ হওয়াতে, জীবই ভূতহ্ক্মপরিবৃত হইয়| চন্দ্রলোকে গমন 
করেন বলিয়া প্রতিপন্ন হয়। ) 

৩য় অঃ ১ম পাদ ৭ম স্থত্ৰ। ভাক্তং বা হনাত্ববিত্বাৎ তথা হি 
দর্শয়তি ॥ 

ভাষা--কেবলকৰ্ম্মিণামনাত্মবিত্বাদ্দেবান্‌ প্রতি গুণভাবে সতি 
“তদ্দেবানামন্নং তং দেব! ভক্ষয়স্তি” ইতি ইফ্টাদিকারিণামন্নত্বেন 
ভক্ষত্বং ভাক্তম্‌। “পশুরেব স দেবানাম্” ইতিশ্রুতেঃ । 

অস্যার্থ £--যাহার| কেবল কৰ্ম্মমাৰ্গাবলদ্বী,তাহার| অনাত্মবিৎ হওয়াতে, 

তাহার! দেবতাদিগের সম্বন্ধে আনন্দবর্ধক ( ভোগোপকরণবৎ ) হয়েন; 
অর্থাৎ তাঁহার! দেবলোকে গমন করিয়া দেবতাঁদিগের আনন্ববর্ধন 
করেন। অতএব উক্ত ছান্দোগ্য শ্ৰুত্তিতে “মৃতব্যক্তি দেবতাদিগের অন্ন 


৩য় অঃ ১ম পা ৮ স্থ ] বেদাস্ত-দর্শন ৩৫৯. 
হয়, তাহাকে দেবতার! ভক্ষণ করেন” ইত্যাদি (ছাঃ৫ অঃ ১০ খ, ৪) 
বাক্যে ইষ্টাদিকৰ্ম্মকারীর যে ভক্ষণীয়ত্ব উল্লেখ আছে, তাহ! বস্তুতঃ 
আহাধ্য অর্থের বাচক নহে; ইহ! কেবল দেবলোকের সংখ্যাৰৃদ্ধিদ্বারা 
পুষ্টিসাধন বোধক; ইহার! দেবতার প্রীতি উৎপাদন করেন, এইমাত্র 
অর্থ; কারণ শ্ৰুতিই “তিনি দেবতাদিগের পপ্তম্বরূপ” ( বৃঃ ১অঃ ৪ব্র! ) 
ইত্যাদি বাক্যে তাহা প্রদর্শন করিয়াছে*। 
ইতি সকামজীবস্তা দেহান্তে সুন্মদেহাবলস্বনপূর্ববক 
চন্দ্রলোকপ্রাণ্ডিনিরূপণাধিকরণম্‌। 


ওয় অঃ ১ম পাদ দম স্থত্ৰ । কৃতাইত্যয়ে ইনুশয়বান্‌ দৃষ্টস্মৃতিভ্যাং 
ষথেওমনেবং চ ॥ 

[ কৃত-অত্যয়ে ( আমুম্মিকফলপ্রদ্কর্মক্ষয়ে সতি), অন্থশয়বান্‌ 
( এঁহিকফলগ্রদকৰ্ম্মব’ন্‌ পুরুষঃ ), যথা এতং ( যথাগতং, যেন মার্গে৭৷ 
গতবান্‌ ) অনেবং চ ( তদ্বিপৰ্ধ্যয়েণ তেনৈব মার্গেণ প্রত্যবরোহতি )। 
দৃষ্টস্বৃতিভ্যাং ( শ্রুত্স্থতিভ্যাম্‌ এতজজ্ঞায়তে ) ইত্যর্থঃ ১1 

ভাষ্য ।--আমুগ্মিকফলপ্ৰদকৰ্ম্মক্ষয়ে সতি এহিকফলপ্ৰদকৰ্ম্ম- 
বান্‌ যথা গতমন্বেং চ প্রত্যবরোহতি, “তদ্য ইহ রমণীয়চরণা 
অভ্যসে৷ হ যঞ্ডে রমণীয়াং যোনিমাপ্েরনি*-ত্যাদিশ্রুতেঃ। 
দবর্ণাঃ আশ্রমাশ্চ স্বকৰ্ম্মনিষ্ঠাঃ প্রেত্য কৰ্ম্মফলমনুভূয় ততঃ শেষেণ 
বিশিষ্টজাতিকুলরূপ।যুঃ শ্রুতবৃন্তবিত্তসুখমেধসো জন্ম প্রতি- 
প্ন্তে” ইতি স্মৃতেশ্চ ॥ 

অন্তার্থ--জীবের চন্দ্ৰলোকাদিপ্রাণ্ডিক্তপ ফলপ্ৰদ কৃতকর্শাসকল ভোগের 

দ্বার ক্ষয় প্রাপ্ত হইলে, এঁহিক-ফলপ্ৰদ কৰ্ম্মসকল-বিশিষ্ট হইয়া, যে পথে 


৩১০ বেদাস্ত-দর্শন [ ৩য় অঃ ১ম পা স্থ 


ষৃত্যুর পরে চন্দ্রলোকাদিতে গমন করিয়াছিলেন, জীব সেই পথেই 
পুনরায় পৃথিবীতে প্রত্যাবর্তন করেন; ইহা শ্ৰুতি ও স্থৃতি উভয়দ্বারা 
অবধারিত হইয়াছে। শ্রুতি যথ| ঃ--“তদ্য ইহ রমণীয়চরণ| অভ্যাসো হ 
যত্তে রমণীয়াং যোনিমাপছ্চেরন্‌ (ছান্দোগ্য ৫ম প্রঃ ১০ম খণ্ড ) ( যাহার! 
ইহলোকে পুণ্যকৰ্ম্মকাৱী ( রমণীয় “চরণ”-সম্পন্ন ), তাহারা (চন্দ্ৰলোক 
ভোগ করিয়া) অবশিষ্ট কৰ্ম্মদবার| ক্রুরতাদিবজ্জিত রমণীয় যোনি প্ৰাপ্ত 
হন ইত্যাদি )। স্মৃতি যথা ঃ--“বৰ্ণাঃ আশ্রষাশ্চ স্বকৰ্ম্মনিষ্ঠাঃ প্রেত্য 
কৰ্ম্মফলমনুভূয়,*‘”ইত্যাদি। অর্থাৎ ব্ৰাহ্মণাদি বৰ্ণ ও ব্ৰহ্মচ্যাদি আশ্রমী 
সকল স্বীয় স্বীয় আশ্রমোচিত বিহিত কর্মের অনুষ্ঠান করিয়! 
সেই সকল কর্শ্মের ফল চন্দ্রলোকাদিতে ভোগ করিয়া তৃক্তাবশিষ্ট কৰ্ম্মের 
বলে বিশিষ্ট জাতি কুল আয়ু প্রাপ্ত হইয়| এবং সদাচার শ্রীসম্পন্ন ও 
মেধাবী হইয়| জন্মপরিগ্রহ করেন। 

যে সকল কৰ্ম্ম ইহজন্মে লোকের দ্বারা কৃত হয়, তাহ! দ্বিবিধ £-_ 
কোন কৰ্ম্ম এইরূপ যে, তাহার ফল ইহলোকে ভোগ হইতে পারে না 
অতি শুভকৰ্ম্ম হইলে তাহার ফল স্বৰ্গে ভোগ হয়, অতি অশুভ কৰ্ম্ম হইলে 
তৎফলরূপ দুঃখ নরকে ভোগ হয়। আবার কতকগুলি কৰ্ম্ম আছে, 
যাহার ফলে ইহলোকে তদনুবূপ ভোগোপযোগী দেহ প্রাপ্তি হয়। ইহারাই 
পঅনুশয়” নামে উক্ত হইয়াছে; “অন্থশয়” শব্দে পরলোকে ভোগান্তে 
অবশিষ্ট যে ইহলোকে ভোগোথ্পাদক কৰ্ম্ম থাকে, তাহাকে বুঝায়। 

তয় অঃ ১ম পাদ ৯ম স্ত্র। চরণাঁদিতি চেক্পোপলক্ষণার্থেতি 
কাঞ্চণজিনিঃ ॥ 

ভাষ্য --নন্তু “রমণীয়চরণ!” ইত্যত্র চরণমাচারস্তস্মাদেবেষ্ট 
সিদ্ধো ন সানুশয়স্তাবরোহঃ সম্ভবতীতি চেন্ন, যতশ্চরণশ্রুতিঃ 
কর্োপলক্ষণাথা, ইতি কাষ্চা্জিনিৰ্মন্যৃতে। 


৩য় অঃ ১ম পা ১* স্থ ] বেদান্ত-দৰ্শন ৩৬১ 


অস্যার্থ :--পরন্ত পূৰ্ব্বোক্ত”রম্ণীয়চরণ৷ রমনীয়াং যোনিমাপঘ্েরন্‌* 
শকপৃয়চরণ। কপুয়াং যোনিমাপদ্যেরন্‌” (ধাহাদের রমণীয় “চরণ” তাহারা 
রমনীয় যোনি প্রাপ্ত হয়, যাহাদের কুৎসিত*চরণ* তাহার! কুৎসিত যোনি 
প্রাপ্ত হয়) ইত্যাদি শ্রুতিবাক্যে যে 'রমণীয়চরণ? শব্দ আছে, সেই চরণ’ 
শব্দের অর্থ আচরণ) এই অর্থ করিলেই যখন বাক্যার্থ হয়, (অর্থাৎ উত্তম 
আচরণসম্পন্ন পুরুষ উত্তম জয়লাভ করেন, এইরূপ অর্থ করিলেই যখন 
বাক্যের ভাব প্রকাশিত হয়), তখন এ ‘চরণ, শব্দের অনুশয়-কৰ্ম্ম অর্থ 
করিয়া, অনুশয্বের ( অর্থাৎ ভুক্তফল কর্মের অতিরিক্ত কর্শ্মের ) সহিত 
জীব আগমন করে, এইরূপ বলা নিশ্রয়োজন; এইরূপ আপত্তি হইলে, 
তাহা সঙ্গত নহে; কারণ, ‘চরণ’ শ্ৰুতিতে লক্ষণ দ্বারা উক্ত অনুশয়ই 
'উপলক্ষিত হইয়াছে, এই কথা কষ্ণাজিনি মুনি বলেন। 

৩য় অঃ ১ম পাদ ১০ম সুত্র । আনর্থ্যক্যমিতি চেন্ন তদপেক্ষত্বাৎ ॥ 

ভাষ্য ।--নগু তথাত্বে চরণস্তানর্৫থক্যং স্তাদিতি চেন্ন কৰ্ম্মণাং 
চরণাপেক্ষত্বাৎ । 

অস্তাথঃ-_পরন্ত এইরূপ বলিলে, আচরণের নিক্ষলতা। হয়, এইরূপ 
আপত্তি সঙ্গত নহে; কারণ কৰ্ম্ম সদাচারের অপেক্ষা করে; আচারী 
ব্যক্তি ভিন্ন কেহ বৈদিক যাগাদি অনুষ্ঠানের দ্বারা পুণ্য লাভ করিতে 
সমর্থ হয়েন ন৷ ৷ “আচারহীনং ন পুনস্তি বেদা” ইত্যাদি স্থৃতিবাক্য 


তাহার প্রমাণ । 
ওয় অঃ ১ম পাদ ১১শ সূত্র । স্মুকৃততুষ্কৃতে এবেতি তু বাদরিঃ ॥ 
ভাষ্যঃ--স্থকৃত হছৃক্ধতে কৰ্ম্মনী চরণশব্দেনোচ্যেতে ইতি 


বাদরিঃ । 
ব্যাখা ঃ--বাদরি বলেন যে, উক্ত শ্রুতিতে প্চরণ” শব্দ দ্ৃকুতি 


৩৬২ বেদাস্ত-দর্শন [ ৩য় অঃ ১ম পা ১৩ সু 


এবং দুষ্কৃতি উভয় বোধক । তাহা স্বর্গোৎপাদক না হইলে, ইহলোকে 
ফল-প্রদানের নিমিত্ত জীবের অনুবর্ভী হয়। 

ইতি জীবস্তান্থশয়বত্বেন পৃথিব্যাং পুনরাবৃত্তিনিকূপণাধিকরণম্‌। 

৩য় অঃ ১ম পাদ ১২শ স্থত্ৰ । অনিষ্টাদিকাবিণ।মপি চ শ্ৰুতম্‌ ॥ 

ভাষ্য ।--অনিষ্টাদিকারিগতিশ্চিন্ত্যতে। তত্র তাবৎ পূৰ্ববঃ 
পক্ষঃ ; নিষিদ্বসক্তানাং বিহিতবিরক্তানাং দুষ্টানামপি “যে বৈ 
কে চাস্মাল্লে।কাৎ প্রয়স্তি চন্দ্ৰমমং, তে সৰ্ব্বে গচ্ছন্তী*-তি গমনং 
শ্ৰুতম্‌ । 

অস্যাৰ্থঃ--এক্ষণে অনিষ্ঠকৰ্ম্মকারী পুরুষের গতি অবধারিত হইতেছে। 
প্রথমে পূৰ্ব্পক্ষ এই যে, অনিষ্ঠকৰ্ম্মকারী পুরুষ তবে চন্দ্ৰলোকে যায় 
বলিতে হয় ; কারণ, শ্ৰুতি বলিয়াছেন যে, যে কেহ এই লোক হইতে 
যায়, সেই চন্দ্ৰলোক প্রাপ্ত হয়। ( কৌষিতকী ১ম অঃ) 

ওয় অঃ ১ম পাদ ১৩শ সুত্র । সংযমনে ত্বসুভূয়েতৱেষামারোহাব- 
রোহোৌ তদগতিদৰ্শন৷ । 

[ সংযমনে ষমালয়ে, অনুভূয় যাতনা অনুভূয়, ইতরেষাম্‌ অনিষ্ট- 
কারিণাম্‌ আরোহ-অবরোহৌ ; তদগতিদর্শনাঁৎ যমলোকগমনৎ শ্রুতত্বাৎ]। 

ভাষা।_-যমালয়ে ছুঃখমনুভূয়ানিষ্টাদিকারিণাং চন্দ্রমণ্ডল!- 
রোহাবরোহো, “পুনঃ পুনবশমাপদ্যতেমে, বৈবন্বতং সংযমনং 
জনানামি”-ত্যাদিষু যমালয়গমনদর্শনাঁৎ । 

অস্তাৰ্থঃ--( তবে ইহা স্বীকার করিতে হয় যে) অনিষ্টকম্মকারিগণ 
প্রথমে যমালয়ে যাতন। অনুভব করে; পরে তাহাদের চন্দ্রলোকে 
আবোহণ ও তথা হইতে অবরোহণ হয়; কারণ শ্রুতি তাহাদিগের 


তয় অঃ ১ম পা ১৭ স্থ ] বেদান্ত-দৰ্শন ৩৬% 


যমলোকে গতি প্রমাণিত করিয়াছেন; যথা ঃ--“এই সকল লোক যমের 
বশীভূত হইয়া পুনঃ পুনঃ তীহার সংঘমননামক পুরীতে গমন করে” 
ইত্যাদি । ( ইহাও পূৰ্ব্বপক্ষ ) । 

৩য় অঃ ১ম পাদ ১৪শ সুত্ৰ । স্মরস্তি চ ॥ 

ভাষ্য।-_-পরাশৱরাদয়ঃ যমবশ্যত্বং স্মরন্তি ॥ 

অস্তাৰ্থঃ--পরাশরাদি স্থৃতিকারেরাঁও এইরূপ বলিয়াছেন। যথা ঃ--- 
“সৰ্ব্বে তে বশং যান্তি যমস্ত ভগবন্‌ কিল” ইত্যাদি । 

৩য় অঃ ১ম পাদ ১৫শ স্থত্ৰ । অপি সপ্ত ॥ 

ভাষ্য ।__রৌরবাদীন্‌ সপ্তনরকানপি স্মরস্তি ॥ 

অস্যাৰ্থঃ--বরৌরবাদ্নি সপ্তবিধ নরকপুরী আছে বলিয়া স্মৃতি উল্লেখ 
করিয়াছেন; তাহ! অনিষ্টকারী পাপীদের জন্য উক্ত হইয়াছে। 

৩য় অঃ ১ম পাদ ১৬শ সুত্র তত্রাপি চ তদ্যাপারাদবিরোধঃ ॥ 

[ তত্রাপি তেষু নরকেষু অপি তম্ত যমস্ত ব্যাপারাৎ কর্তৃত্বাভ্যুপগমাৎ 
আবরোধঃ ]। 

তাষ্য।-_রৌরবাদিষপি চিত্ৰগুপ্তাদীনামধিষ্ঠাত্ণাং যমায়ন্ততয়া 

যমস্যৈব ব্যাঁপারাত্তব্রাইন্তেইপ্যধিষ্ঠাতার ইতি নাস্তি বিরোধ: ॥ 

অন্তার্থ £-_রৌরবাদিতে চিত্রগুপ্ত প্রভৃতির অধিকার থাঁকা শাস্ত্রে 
বণিত হইয়াছে সত্য, কিন্তু তৎসমস্ত নরকের উপর যমের কর্তৃত্ব আছে; 
ন্থুতরাঁং ষমপুরীগমনব্ষিয়ক বাক্)র সহিত ইহার কোন বিরোধ নাই। 
অন্ত অধিষ্ঠীতৃগণ যমের অধীন ৷ 

ওয় অঃ ১ম পাদ ১৭শ স্ত্র। বিদ্যাকৰ্ম্মণোৱরিতি তু প্রকৃতত্বাৎ ॥ 

| বি্যাকর্মণোঃ যথাক্ৰমং দেবধানপিতৃধানপথোঃ প্রাপ্তিত্বং “অথৈ- 
তয়োঃ পথোঃ” ইত্যাদিবাক্যে উক্তং, তয়োরেব প্রকৃতত্বাৎ উক্তত্বাৎ ] । 

ভাষ্য ।--অথ রাদ্ধান্তঃ। পধ্ণগ্নিবিদ্ঞায়াম “অখৈতয়োঃ 


৩৬৪ বেদাস্ত-দর্শন। [ ৩য় অঃ ১ম পা ১৮ সু 


পাথোর্ন কতরেণ চ তানীমানি ক্ষুদ্রাণি অসকৃদাবন্তাঁনি ভূতানি 
ভবন্তি জায়ন্ব জিয়স্বেত্যেততৃতীয়ং স্থানং তেনাইসৌ লোকে ন 
সম্পূর্যাতে” ইত্যনিষ্টাদ্িকারিণামনবরোহং দৰ্শয়তি। পথোরিতি 
চ বিভ্যাবৰ্ম্মণোনিৰ্দ্দেশস্তয়োঃ প্রকৃতত্বাৎ । “তদ্য ইথং বিছুরি”-তি 
দেবযানঃ পন্থ।“ইফ্টাপূর্তং দভ্তমি”-তি পিতৃষানস্তয়ো রম্ততরেণাপি 
যে ন গচ্ছন্তি তানীমানি তৃতীয়স্থানভাঞ্তি ভূতানীতি পাপিনাং 
চন্দ্রগতিনণস্তীতি বাক্যার্থ;। 


অস্যার্থঃ -_এক্ষণে হুত্রকার এই পূৰ্ব্বপক্ষের সিদ্ধান্ত বলিতেছেন £-_ 
ছান্দ্যোগ্যোপনিষহুক্ত পঞ্চাগ়িবিদ্যাকখন উপলক্ষে (৫ অঃ ১০ খঃ) এইরূপ 
বাক্য আছে; যথা ঃ--“আর এই দুইটি পথে (দেবযান ও পিতৃষান পথে) 
যাহার] যাইবার অযোগ্য, তাহারা পুনঃ পুনঃ সংসারে আবর্তন করিয়া, 
ক্ষুদ্র মশকাদি যোনি প্রাপ্ত হয়, জন্মিয়া শীঘ্ম মৃত্যুপ্রাপ্ত হয়; এইটি তৃতীয়- 
স্থান, ( অর্থাৎ চন্দ্রলোক ও পিতৃলোক হইতে ভিন্ন,তৃতীয় স্থান )। ইহার! 
চন্দ্রলোকে যাইতে পারে না, এই নিমিত্ত চন্দ্রলোক পরিপূর্ণ হয় ন!” ; 
এতদ্বারা অনিষ্টকাঁরী ব)ক্তিগণের যে চন্দ্রলোকে গমন ও তথা হইতে 
অবরোহণ হয় না, তাহা গুদশিত হইয়াছে । উক্ত বাক্যে যে দুইটি পথ 
প্রথমে উক্ত হইয়াছে তাহা যথাক্রমে বিদ্য। দ্বার৷ প্রাপ্য দেবযান পথ 
ও ইষ্টাপূর্ত বৰ্ম্মদ্বার| প্রাপ্য পিতৃষান পথ; কারণ, বিদ্যা এবং কর্মের 
বিষয়ই উক্ত প্রকরণে পূর্বের উল্লিখত হইয়াছে। “যাহার! ইহ! অবগত 
আছেন” এইবাক্যে জ্ঞানীদিগের পক্ষে দেবযান পথ, এবং “যাহারা! ইষ্টা- 
পূর্তদানকারী* বাক্যে যজ্ঞাদি বিহিতকর্মমকারীদিগের পক্ষে পিতৃযান পথ 
উপদিষ্ট হইয়াছে; যাহারা এই ছুই পথে যাইবার অযোগ্য, তাহারাই 
তৃতীয়হানভাগী পাপী জীব; তাহাদের চন্দ্রলোক প্রাপ্তি নাই, ইহাই 
শ্রুতিবাক্যের অভিপ্রায় 


৩য় অঃ ১ম পা ২১ স্থ ] বেদাস্ত-দর্শন। ৩৬৫ 


৩য় অঃ ১ম পাদ ১৮শ স্থত্ৰ। ন তৃতীয়ে, তথোপলক্ধেঃ। 

ভাষ্য ।--তৃতীয়ে স্থান্হেণ্ষ্টিদিকাবিদেহারস্তাথমপি পঞ্চ- 
মাহুত্যপেক্ষা নাস্তি শ্রদ্ধাদিক্রম প্রাপ্তাং পঞ্চমাহুতিং বিন'ইপি 
“জায়ন্থে”তি দেহারস্তেপলব্ধেঃ ॥ 

ব্যাখ্যা £--এই তৃতীয়স্থানপ্রাপ্তিতে পঞ্চাহুতির আবশ্যক নাই; ক্রম- 
প্রাপ্ত শ্রদ্ধা প্রভৃতি আহুতি বিনাও দেহের উৎপত্তি হওয়া বিষয়ে উক্ত 
প্রকরণে যে “জায়স্ব” ইত্যাদি বাক্য আছে তদ্বাৱ| এইরূপই উপলব্ধি হয়। 

৩য় অঃ ১ম পাদ ১৯শ সুত্র । স্মৰ্য্যতেইপি চ লোকে ॥ 

ভাষ্য “যজ্ঞে দ্রোণবিনাশায় পাঁবকাদিতি নঃ শ্রুতমি*- 
ত্যাদিন| ইষ্টাদ্দিকারিণামপি ধুষ্টহ্যু়প্রভৃতীনাং পঞ্চমাহুতিং 
বিনৈব দেহোৎপঞ্চি স্মৰ্য্যতে । 

অস্তাৰ্থঃ--লোকেও এইরূপ স্বতিপ্রসিদ্ধি আছে, যথা “দ্রোণবিনাশের 
নিমিত্ত, যজ্ঞাগ্সি হইতে ধৃঃদাুয় প্রভৃতি জন্মগ্রহণ করিয়াছিলেন, ইহা 
আমর! শ্রবণ করিয়াছি” ইহ! দ্বারা ইষ্টকর্ম্মকারী ধৃষ্টদু।ম্নপ্রভৃতিরও 
যোষিং-বিষয়ক আহুতি এবং পুরুষবিষয়ক আহুতি বিন! দেহোৎপত্তি- 
শ্রবণ আছে। - 

৩য় অঃ ১ম পাদ ২০শ সুত্র । দর্শনাচ্চ ॥ 

ভাষ্য ।-- চতুবিবধ্যু ভুত্যে স্বেদজোডভিজয়োঃ স্ত্রীপুরুষসঙ্গ- 
মন্তরেণোৎপত্তিদর্শনাচ্চ ন পঞ্চমাহুত)পেক্ষ। । 

অস্তাৰ্থঃ:--জীপুৰুষের সঙ্গ বিনাও চারিপ্রকার জীবের মধ্যে শ্বেদজ 
ও উদ্ভিজ্জ এই ছুই প্রকার জীবের উৎপত্তি দৃষ্ট হয়; অতএব তত্তদ্দেহ- 
লাভের নিমিত্ত পঞ্চমাহুতির অপেক্ষা নাই। 

৩য় অঃ ১ম পাদ ২১শ সুত্র । তৃতীয়শবাবরোধঃ সংশোকজস্য ॥. 

( সংশোকজস্ত = শ্বেদজন্য, অবরোধঃ সংগ্রহঃ ) 


৩৬৬ বেদান্ত-দৰ্শন ৷ [ ওয় অঃ ১ম পা ২২ সু 


ভাষ্য ।--“অণ্ডজং জীবজমুত্বি্জম্‌ ইত্যত্ৰতু তৃতীয়শব্দেন 
স্বেদজস্য সংগ্রহঃ অতো ন চাতুধ্বিধ্যহানিঃ। 

অস্তার্থ:--“অণ্ডজ, জীবজ ও উদ্ভিজ্জ” ছান্দোগ্যোক্ত জীবভেদবৰ্ণন!- 
স্থচক এই বাক্যে উদ্ভিদ্‌ এই তৃতীয়োক্ত শব্দের অন্তর্ভুক্ত স্বেদজ বুঝিতে 
হইবে ; অতএব জীব চতুৰ্ব্বিধ। 

ইতি অনিষ্টকারিণাং চন্দ্ৰলোকাপ্ৰাপ্তি নিরূপণাধিকরণম্‌। 

৩য় অঃ ১ম পাদ ২২শ সুত্র । তৎ স্বাভাব্যাপত্তিরুপপত্তেঃ ॥ 

ভাষ্য ।_-অবরোহপ্রকারশ্চিন্ত্যতে । “অথৈতমেবাধ্বানং পুন- 
নিৰ্বৰ্ত্তে যথেতমাকাশমাকা শাদযুং বায়ুভূত্ব ধূমো ভবতি ধুমো 
ভূত্বাইভ্রং ভবত্যভ্ৰং ভূত্ব। মেঘো। ভবতি মেঘে ভূত্বা প্রবৰ্ষতী” 
ত্যত্ৰ দেবাদিভাবব্দাকাশাদিভাবঃ ? উত সাদৃশ্যপ্রাপ্তিমাত্ৰম্‌ ? 
ইতি সন্দেহে আকাশাদিভাব ইতি প্রাপ্তে উচ্যতে, তৎসা দৃশ্ঠ। 
পত্তিরিতি। কুতঃ ? সাদৃষ্ঠপ্রাপ্তেরেবোপপন্নত্বাৎ। 

অস্তাৰ্থঃ--এক্ষণে চন্দ্রলোক হইতে প্রত্যাবর্তনের প্রণালীসম্বন্ধে 
বিচার আরম্ভ হইল। শ্রুতি বলিয়াছেন “এই পন্থা অনুসরণ করিয়াই 
জীব পুনরায় সংসারে প্রত্যাগত হয়; যথ|--জীব প্রথমতঃ আকাশকে 
প্রাপ্ত হয়, আকাশ হইতে বাযূত্ব প্রাপ্ত হয়, বায়ু হইয়া ধৃমাকার প্রাপ্ত 
হয়, ধূমাকার প্রাপ্ত হইয়! অভ্রাকার প্রাপ্ত হয়, অভ্রাকার প্রাপ্ত হইয়া 
মেঘরূপ প্রাপ্ত হয়, মেঘ হইয়া জলরূপে পৃথিবীতে পতিত হয়।” * (ছাঃ 
৫ম ১০ খ)। এইস্থলে জিজ্ঞান্ত এই যে, চন্দ্ৰলোকে জীব যেমন দেবভাব 
প্রাপ্ত হয়, পূর্বোক্ত আকাশাদিভাব-প্রীপ্তিও কি তদ্ৰপ ? অথবা 
তৎসাদৃশ্ঠমাত্রের প্রাঞ্চি বুঝিতে হইবে ? প্রথমে এইরূপই সন্দেহ হইতে 
পারে যে, আকাশাদিভাবেরই প্রাপ্তি হয়; তাহাতে স্থত্রকার সিদ্ধান্ত 
বলিতেছেন যে, আকাশাদির সাদৃশ্যমাত্ৰ প্রাপ্তি হয়, কারণ, সাদৃশ্- 


৩য় অঃ ১ম পা ২৪ সু] বেদান্ত-দৰ্শুন। ৩৮৭ 


প্রাপ্তিই উক্ত বাক্যের দ্বার উপপন্ন হয়। জীব আকাশত্ব প্রাপ্ত হইলে, 
বায়ু প্রভৃতি ক্রমে অবরোহণ উপপন্ন হয় না) কারণ, আকাশ বিভুস্বরূপ 
সৰ্ব্বব্যাপী । 

ওয় অঃ ১ম পাদ ২৩ সুত্ৰ । নাতিচিরেণ, বিশেষাৎ ॥ 


ভাষ্য ।--জীবোহল্লেন কালেনাকাশাদিবধীস্তমাম্যং বিজহাতি 
পৃথিবীং প্রবিশ্ঠ ব্ৰীহ্যাদিভাবমাপদ্ধতে। অতে। খলু ছুণ্স্প্ি 
পতরমিতি বিশেষবচনাৎ। ব্রীহাদিভাবাদ্দ,খতরনিঃসরণবাক্যং 
পূর্ববত্রাচিরকালিকমবস্থানং ছ্োতয়তি ॥ 

ব্যাখ্য £--পরস্ত অল্পকালমধ্যেই জীব যথাক্রমে আকাশ-বায়ু-ধুম- 
অন্র-বর্ষণ এই সকল অবস্থা অতিক্রম করিয়া, পৃথিবীতে প্রবিষ্ট হইয়া 
ত্রীহি প্রভৃতি ভাব প্ৰাপ্ত হয়। কারণ, তৎপরে জীব যে ব্ৰীহি প্রভৃতি 
অবস্থা প্রাপ্ত হয় বলিয়া উল্লেখ আছে, তাহা বিলম্বে অতিবাহিত 
হওয়ার উপদেশ শ্রুতি প্রদর্শন করিয়াছেন, যথা-”অতো! বৈ খলু 
ছুনিশ্রপতরম্” ( ইহা! হইতে দুঃখে নিষ্কৃতি পায় ) (ছাঃ ৫ম অঃ ১০খ ) । 
পরবর্তী ত্রাহি প্রভৃতি অবস্থাসম্বন্ধে এইরূপ অধিক বিলম্বে নিষ্কৃতি লাভ 
করিবার বিষয় বিশেষরূপে উক্তি থাকায়, আকাশাদি অবস্থা শীঘ্র 
অতিবাহিত হয় বুঝিতে হইবে। 

৩য় অঃ ১ম পাদ ২৪শ সূত্র । অন্যাধিিতে পুরর্ববদ ভিলাপাৎ ॥ 

[ অন্তাধিষ্টিতে জীবাস্তরেণা খিষ্টিতে ত্রীহ্যাদি-শরীরে, তেষাং সংশ্লেষ- 
মাত্রমেব, কুতঃ? পুর্ববদভিলাপাৎ আকাশাদিবৎ পাঁদৃষ্ঠমাব্রকথনাৎ 
ইত্যর্থঃ ] । 

ভাষ্য “তে ইহ ত্রীহিষবা ওষধিবনস্পতয়স্তিলমাস৷ ইতি 
জায়ন্তে” তত্ৰান্যক্ষেত্ৰজ্ঞাধিষ্ঠিতে ত্রীহা।দে জায়ন্তে সংসৰ্গমাত্ৰং 
প্ৰাগ্‌,বস্তি ইত্যর্থো জ্ঞেয় । কুতঃ ? আকাশাদিভিরিব তেষাং 
ব্ৰীহৃাদিভিরপি সংসর্গমাত্রকথন'ৎ। 


৩৬৮ বেদাস্ত-দর্শন । [ ৩য় অঃ ১ম পা ২৬ সু 


অস্তার্থঃ --“চন্দ্ৰলোক হইতে প্রত্যাগত জীব ব্রীহি, যব, ওষধি, 
বনস্পতি, তিল, মাস ইত্যাদি রূপ প্রাপ্ত হয়” (ছাঃ ৫ম অঃ ১০ খ) 
এই শ্রুতির অর্থ এইরূপ বুঝিতে হইবে যে, জীব অন্ত জীবাধিষ্িত ব্রীহি 
প্রভৃতির সংসর্গমাত্র প্রাপ্ত হয়ঃ কারণ, পূর্বে যে আকাশাদির রূপ- 
প্রাপ্তির কথা আছে, তাহাদেরও সংপর্গমাত্র প্রাপ্ত হওয়াতে ত্রীহি 
প্রভৃতির সম্বন্ধেও এইরূপই বুঝিতে হইবে । 

৩য় অঃ ১ম পাদ ২৫শ সুত্র । অশুদ্ধমিতি চেন্ন শব্দাৎ ॥ 

ভাষ্য ।--তেষাং ব্রীহ্যাদিস্থাবরযোনিপ্রাপকং হিংসাযোগ।- 
জ্জযোতিষ্টোমাস্তশুদ্ধং কর্মাস্তীতি চেজ্জ্যোতিষ্টোমাদেরগুদ্বত্বং 
নাস্তি ; বিধিশান্ত্ৰাং । 

অস্তার্থঃ--পরস্ত যদি এইরূপ বল! হয় যে, জ্যোতিষ্টোমাদি যজ্ঞ যাহার 
ফলে চন্দ্ৰলোক প্ৰাপ্তি হয়, তাহাতে হিংসাদি অপ্তদ্ধি থাকাতেই ব্ৰীহি 
প্রভৃতি জন্ম হইতে পারে, অর্থাৎ তাহাতে কেবল সংশ্লিষ্ট না হইয়া 
তজ্জাতিত্বেরই প্রাপ্তি হইতে পারে । তবে সুত্রকার বলিতেছেন, তাহা 
হইতে পারে না, কারণ, জ্যোতিষ্টোমাদি কর্মের অপ্তদ্ধত্ব নাই; তত্সম্বন্ধে৷ = 
শাস্ত্ৰবিধি থাকাতে এই সকল করৰ্ম্মের অসুদ্ধত্ব নিবারিত হইয়াছে । 

ওয় অঃ ১ম পাদ ২৬শ স্ুত্র। রেতঃসিগ যোগোহথ ॥ 

ভাষ্য ।--“যে| যো হান্নমত্তি যে! রেতঃ সিঞ্চতি, তদ্ভুয় এব 

ভবতি” ইতি-সিগ ভাববৎ ত্রীহাদিভাবোইপি ৷৷ 

অস্ত্যাৰ্থঃ--‘যে ব্যক্তি অন্ন ভক্ষণ করে, যে রেতঃসেচন করে, জীব 
পুনরায় সেই অন্ন ও রেতোরপ প্রাপ্ত.হয়” € অর্থাৎ জীব ওষধি ও অন্ন 
প্রভৃতি রূপ প্রাপ্ত হইলে, সেই অন্নাদি অপর জীব কর্তৃক ভক্ষিত হইলে 
তাহা রেতোরূপে পরিণত হয়, সেই রেতওঃ স্াগর্ভে সিক্ত হয়; স্থতরাং 
জীব অন্নভক্ষণকাঁরীর দেহকে প্রাপ্ত হয়, যে পর্য্যন্ত রেতোরূপী জীব 


৩য় অঃ ১ম পা২৭স্থ] বেদাস্ত-দৰ্শন ৩৬৯ 


স্ত্রীগর্তে নিক্ষিপ্ত না হইয়াছে) কিন্তু অন্নভক্ষপকারী পুরুষে জীব 
সংশ্লিষ্ট হইয়া মাত্র থাকে; তজ্রপ ত্রীহি প্রভৃতি স্থলেও কেবল সংশ্লিষ্ট 
হইয়া মাত্র থাকে বুঝিতে হইবে । 

৩য় অঃ ১ম পাদ ২৭ সুত্র। যোনেঃ শরীরম্‌ ॥ 

ভাষ্য--“যোনিমাশ্রিত্য শরীরী ভবতি”। 

যোনিকে আশ্রয় করিয়! জীব স্বীয় ভোগায়তন দেহ লাভ করে । 


ইতি-_-জীবস্ত চন্দ্ৰলোকাৎ প্রত্যাবর্তনপূর্বক পুনঃ শরীরধারণাৎ 
ধারণাধিকরণম্‌ ॥ 


ইতি বেদাস্তদর্শনে তৃতীয়াধ্যাযে প্রথমপাঁদঃ সমাপ্তঃ ॥ 


ওঁ তৎসৎ। 


ওঁ এগুরবে নমঃ । 


বেদান্তদর্শন । 


তৃতীয় অধ্যায় - দ্বিতীয় পাদ । 


প্রথম পাদে জীবের মৃত্যু-অবস্থা ও পুনরায় দেহপ্রাপ্ডির ক্রম বণিত 
হুইয়াছে,এক্ষণে এই পাদে স্বপ্নাদি অবস্থা নিরূপিত হইতেছে । বৃহদ্বারণ্য- 
কোপনিষদের চতুর্থ অধ্যায়ের তৃতীয় ব্ৰাহ্মণে ও দ্বিতীয় অধ্যায়ের প্রথম 
ব্ৰাহ্মণে এই সকল অবস্থা বণিত হইয়াছে । 


৩য় অঃ ২য় পাদ ১ সুত্র । সন্ধ্যে হুষ্টিরাহ হি। 


ভাষ্য ।--স্বপ্নমধিকৃত্য “অথ ন তত্র রথ! রথযোগা ন পন্থানে। 
ভবন্তি, অথ রথান্‌ রথযোগান্‌ পথঃ স্থজতে” ইত্যাদি শ্রয়তে। 
তত্র রথাদিস্থগ্টিজীবকৃতা ? উত ত্রহ্মকৃতা ? ইতি সন্দেহে, 
সন্ধ্যে স্বপ্রস্থানে রথাদিস্যগ্টিজীবকৃতা। হি যতঃ “সুজতে”, “স 
হি কর্তে”-তি শ্রুতিরাহ। 

অস্তার্থঃ-স্বপ্নাবস্থাকে লক্ষ্য করিয়া! বৃহদারণ্যক শ্রুতি বলিয়াছেন 
“সেখানে রথ নাই রথযোজিত অশ্বাদি নাই এবং পন্থাদিও নাই; পরন্ত 
রথ অশ্ব ও পথ হৃষ্টি করেন” ( বৃ ৪র্থ অঃ ওয় ব্ৰাঃ ১০)। এইস্থলে 
জিজ্ঞান্ত এই, স্বপ্নে দৃষ্ট রথাদির সৃষ্টি জীবই করেন, অথবা ব্ৰহ্মই 
তাহার কর্তা? এই আশক্কায় স্থত্রকার প্রথমতঃ পূৰ্ব্বপক্ষে বলিতেছেন 
যে “সন্ধ্যে” অর্থাৎ স্বপ্নস্থানে যে রথাদির স্থষ্টি, তাহা জীবকৃত) কারণ 


ওয় অঃ ২য় পা ৩ সু] বেদান্ত-দৰ্শৰ। 2 


“তিনি সেই সকল কৃষ্টি করেন,” "তিনিই কর্তা” বলিয়া বাক্যের উপ- 
সংহারকালে শ্রুতি ব্যাখ্য। করিয়াছেন । 


ওয় অঃ ২য় পাদ ২-৩ সুত্র । নিৰ্ম্মাতাৱং চৈকে পুত্ৰাদয়শ্চ ॥ 


ভাষ্য।--“য এষু সুপ্তেষু জাগন্তি কামং কামং পুরুষে! 
নির্টিমাণ” ইতি স্বপ্নে একে জীবং কামানাং পুত্রাদিরূপাণাং 
কর্তারং সমামনস্তীতি পূৰ্ববঃ পক্ষ । 

অস্তাৰ্থঃ--“ইন্দ্ৰিয়গণ সপ্ত হইলে যে পুরুষ কাম (কাম্যবস্ত ) হষ্টি 
করিয়া জাগ্রত থাকেন” ইত্যাদি শ্রতিবাক্যাবলম্বনে কোন শাখিগণ 
বলেন যে, জীবই পুত্রাদিরূপ কাম্যবস্ত সকলের কর্তা। এই পূর্ববপক্ষ। 

ওয় অঃ ২য় পাদ ৩ সুত্র। মায়ামাত্রং তু কাংস্যেনানভিব্যক্ত- 
স্বরূপত্বাৎ। 

[ তু শব্দ পক্ষধ্যাবৃত্তাৰ্থঃ; স্বপ্ৰহুষ্টিঃ পরমেশ্বরাৎ ; যো মায়ামাত্ৰং, . 
বিচিত্ৰং,ন সৰ্ব্বাংশেন সত্যং নতু সর্ধাংশেন অসত্যম্‌ ; মায়াশৰ আশ্চৰ্য্য- 
বাচী। জীবস্ত সত্যসঙ্কল্পত্বাদিধৰ্ম্মাণাং কাতস্ন্যেন অনভিব্যক্তত্বরূপত্থাৎ, 
বদ্ধাবস্থাাং তিরোধানাদিত্যর্থঃ। ] 


ভাষ্য ।--তত্রাভিধীয়তে, স্বপ্নে সত্যসঙ্কল্লসৰ্ব্বজ্ঞপরমেশ্বর- 
নিম্মিতমেব রথাদিকাধ্যজাতম্‌। যতে হাশ্চর্য্যভুতং, তন্ন জীব- 
কৃতং, তুদীয়সত্যসন্কঈত্বাদেব্বদ্ধাবস্থায়াং কাৎস্যেনানভিব্যক্ত- 
স্বরূপত্বাৎ। 


অস্ার্থঃ_ এই পূর্ববপক্ষের উত্তরে ক্ুত্রকার বলিতেছেন, সত্যসঙ্কল্প 
সৰ্ব্বজ্ঞ পরমেশ্বরই স্বপ্রদূষ্ট রথাদিকাৰ্যযের নির্মাতা । যেহেতু ইহা অতি 
আশ্চধ্যজনক, সর্কাংশে সত্য নহে, এবং ইহাকে সর্ধাংশে মিথ্যাও বল৷! 


৩৭২ বেদাস্ত-দর্শন [৩য় অঃ ২য় প| ৪ সু 


যায় না; এইরূপ পদাৰ্থ বদ্ধঙ্গীবের দ্বার! স্থষ্ট হইতে পারে না; অতএব 
ইহা! জীবকৃত নহে; বদ্ধাবস্থায় জীবের সত্যদক্কল্পত্বাদি গুণ প্রকাশিত 
থাকে না। 

( শাঙ্করভাষ্যে এই সুত্রের অর্থ বিভিন্নরূপে উক্ত হইয়াছে, যথা :--- 
প্বগ্ন মায়ামাত্র মিথ্যা, কারণ তাহ! জাগ্রতস্থ্টির ধর্শযুক্ত নহে। ) এই 
ব্যাধ্য! আপাততঃ সমীচীন বোধ হইতে পারে। কিন্তু প্রথমোক্ত 
পূৰ্ব্বপক্ষস্থানীয় স্থত্ৰদ্বয় এবং পরবর্তী অপর সকল সুত্র, যাহার ব্যাখ্যা- 
সম্বন্ধে কোন বিরোধ নাই, তঙ্ষ্ষ্টে নিশ্বার্কব্যাখ্যাই অধিক সঙ্গত বোধ 
হয়। শ্রীভাষ্যও ইহারই অনুরূপ । 

ওয় অঃ ২য় পাদ ৪ সুত্ৰ স্ৃচকশ্চ হি শ্ৰুতেরাচক্ষতে চ তছিদঃ | 

ভাষ্য ।-_“ষদা কর্দস্থ কাম্যেযু স্্ৰিয়ং স্বপ্লেষু পশ্যতি, সমৃ- 
দ্ধিং তত্র জানীয়াত্তস্মিন্‌ স্বপ্ননিদর্শনে” ইতি “অথ যদা স্বপ্নেষু 
পুরুষং কৃষ্ণং কৃষ্ণদন্তং পশ্যতি স এনং হস্তী”-তি শ্ৰুতেঃ স্বগ্নঃ 
সাধ্বাগমাসাধ্বাগময়োঃ সুচকোইবগম্যতে, এতদেব স্বপ্নফলবিদ 
আচক্ষতে । অতে। বুদ্ধিপূর্ববকেষ্টাগমনুচক্বপ্র দর্শনাদেবানিষ্টা- 


গমন্থচকস্বপ্নদর্শনাচ্চ পরমাত্মৈৰ স্বপ্ররথাদিনির্মাতী । 

অস্তার্থঃ--“য্খন স্বপ্নে অভিলষিত স্ত্রীলাভ দর্শন হয়, তখন জানিবে 
যে সেই স্বগ্নদষ্টার সমৃদ্ধি লাভ হইবে” ( ছাঃ ৫ম অ ২ খ) “যখন স্বপ্নে 
কৃষ্ণবৰ্ণ কৃষ্ণদন্ত পুরুষ দৃষ্ট হয়, তখন জানিবে স্বপ্ন্তষ্টার মৃত্যু উপস্থিত” 
ইত্যাদি শ্ৰুতিবাক্যের দ্বারা স্বপ্ন মঙ্গল ও অমঞ্জলস্থচক বলিয়| জানা 
যায়; স্বপ্নফলবেত্তাযাও এইরূপ বলিয়া থাকেন। অতএব জীবের 
বুদ্ধিপূর্বাক ইঞ্টস্চক স্বপ্ন দর্শন না কর! হেতু, এবং অমঙ্গলাগমন্থচক 
স্বপ্রেরও দর্শন হেতু, পরমাত্মাই স্বপ্রদৃষ্টরথাদির নির্মাতা বলিয়া 
অবধারিত হয়েন। 


তয় অঃ ২য় পা ৬-৭ স্থ ] বেদাস্ত-দর্শন। ৩৭৩, 


ওয় ২য় পাদ ৫ হুত্ৰ পরাভিধ্যানাত্তু তিরোহিতং ততো 
হাস্তয বন্ধবিপৰ্য্যয়ৌ । 

ভাষ্য ।--সত্যসঙ্কলপাদিকং স্বাপ্পপদাথনিৰ্ম্মাতৃত্বে .জীংস্তা- 
বশ্যমঙ্গীকরণীয়ং, তচ্চ জীবকৰ্ম্মানুরৱূপাৎ পরমেশ্বরসঙ্কল্লাদবদ্ধাহব- 
স্থায়াং তিরোহিতং, তন্মাদেব জীবস্তা বন্ধমোক্ষৌ ভবতঃ। 
“সংসারবন্ধস্থিতিমে!ক্ষহেতুরি”-তি শ্ৰুতেঃ ৷ 

অস্তার্থঃ--স্বপ্নদৃষ্ট পদাৰ্থাদি নিৰ্ম্মাণযোগ্য সত্যসঙ্কল্লাদিশক্তি জীবের 
আছে, ইহা অবশ্য স্বীকাৰ্য্য; কিন্তু বদ্ধাবস্থায় তাহ! জীবের কৰ্ম্মানর্নপ 
পরমেশ্বরের সঙ্কল্পদ্বারা তিরোহিত হয়; এইরূপেই জীবের বন্ধমোক্ষও 
খটিয়| থাকে । শ্রুতি বলিয়াছেন, “পরমাত্মাই জীবের সংসারবদ্ধ 


স্থিতি ও মোক্ষের হেতু ৷”? 

ওয় অঃ ২য় পাদ ৬ সুত্র । দেহযোগাদ্া। সোহপি। 

ভাষ্য ।--স চ তিরোভাবোহবিগ্ভাষোগদ্ধারেণ ভবতি। 

অস্তার্থঃ--দেহাত্মবুদ্ধি (অবিদ্যা) যোগে তাহার সেই শক্তি 
( সত্যসক্কল্লাদি শক্তি) তিরোহিত হয়। 

ইতি পরমাত্মনঃ স্বপ্নস্থষ্টিনিরূপণাধিকরণম্‌। 

ওয় অঃ ২য় পাদ ৭ সুত্র । তৰভাবে| নাড়ীষু তচ্ছ্‌ তৈরাত্মনিচ । 

ভাষ্য ।--স্বগ্নহ্থষ্ঠি নিৰ্ম্মাত| পরমাত্মা। স্তযুপ্তিরপি নাড়ী- 
পুরীতৎপ্রবেশানন্তরং খলু পরষাত্মন্যেব ভবতি “আস্মু তদ৷ 
নাড়ীষু স্ুপ্তো ভব ভীষ্-তি,“তাভিঃ প্রত্যবস্থপ্য পুরীততি শেতে” 
ইতি, “য এফোহস্তহ্্দয়ে আকাশস্তশ্মিংচ্ছেতে” ইতি চ 
শ্রবণাৎ। 


৩৭৪ ব্দোস্ত-দর্শন। [ ৩য় অঃ ২য় পা ৮-৯ স্থ 

স্তার্থ__পরমাত্মাকেই  স্বপ্নদৃষ্টহুষ্টর নিশ্দাতা বল| হইল। 
স্ুষুপ্তিতেও পুরীতৎ্-নাড়ীগ্রবেশের পর পরমাত্মাতেই জীব অবস্থান 
করে। “এই সকল নাড়ীতে জীব সুপ্ত হয়” “সেই সকল নাড়ী হইতে 
পুরীতৎ নামক নাড়ীতে গিয়| শয়ন করে”, “যিনি হৃদয়ের অন্তৰ্ব্বৱা 
আকাশম্বর্পপ ব্ৰহ্ম, তাহাতে জীব শয়ন করে”, ইত্যাদি (বৃঃ ২অঃ ১বৰ| ) 
শ্ৰুতিবাক্যদ্বার| জীবের স্নষুপ্তিলাভ কালে প্রথমে হিতানাষক বহুসংখ্যক 
নাড়ীতে প্রবেশ ও তৎপর পুরীতৎ নাড়ীতে অবস্থিতি এবং ব্ৰহ্ধে 
শয়ন সপ্রমাণিত হইয়াছে। 

৩য় অঃ ২য় পাদ ৮তৃন্ব। অঃ: প্রবোধোহস্মাৎ ॥ 


ভাষ্য ৷ "অত এব “নত আগমোয’-ত্যাদৌ আ্য়মাণং 
পরমেশ্বরাদপুাখানযুপপগ্ভতে । 


অস্যাৰ্থঃ--অতএব “সৎ ব্রহ্ম হইতে আগমন করিয়া” ইত্যাদি 
শ্রুতিতে পরমেশ্বর হইতেই উত্বানও প্রতিপন্ন হইয়াছে । 


ওয় অঃ ২য় পাদ ৯ স্মুত্ৰ স এব তু কৰ্ম্মানুপ্মৃতিশব্দবিধিভ্যঃ ॥ 

ভাষ্য ।--“যঃ সুপ্তঃ স এব জীব উত্তিষ্ঠতি য্মাৎ পূর্বেবদ্য,ঃ 
কন্্দণোহদ্ধং কৃত্ব। পরেছ্যুরনুম্ম হ্য তদর্ধং করোতি, তে ইহ 
ব্যাদ্রো বা সিংহে! বা বুকে ব| বরাহে। বা হংসে! ব| মশকো বা 
যদ্যত্তবন্তি তত্তথ৷ ভবস্ত!”-ত্যাদিশব্দেভ্যঃ “অগ্নিহোত্ৰং জুহুয়া- 
দাত্মানমুপাসীতে”-ত্যার্দিবিধিভ্যই | 

অস্তার্থঃ --যে ব্যক্তি শয়ন করে, সে ই জাগরিত হইগ্লা উখিত হয়-- 
অপর নহে; কারণ পূৰ্ব্বদিনে অৰ্্ধনমাপ্তকৰ্ম্ম পরদিনে নিব্রাভঙ্গের 
পর স্মরণ করিয়া অবশিষ্টার্ঘ সে সম্পাদন করে। “অুপ্তব্যক্তি পূর্বে 
ব্যাঘ্ৰ, সিংহ, বুক, বরাহ, হংস, মশক অথবা যাহাই থাকিয়া থাকুক, 


৩য় অঃ হয় পা ১১ স্থ ] বেদাস্ত-দর্শন | ৩৭৫ 


পরে তাহাই হয়” ইত্যাদি (ছাঃ ৬ অঃ ৯ থ) শ্রুতিদ্বারাও তাহা জানা 
যায়। এবং “ন্ব্গপ্রাপ্তিনিমিত্ত অগ্নিহোত্র হোম করিবে, তত্বজ্ঞা নর্থ 
আত্মার উপাসন! করিবে” ইত্যাদি বিধিদ্বারাও তাহাই প্রতিপন্ন হয়। 
( যদি শয়ন করিলেই অগ্নিহোত্রাদিকর্ত্তার চিরকালের নিমিত্ত ব্র্গপ্রাপ্তি 
হয়, তবে এই সকল বিধি নিরর্থক হইয়| যায় )। 
ইতি স্থযুধিস্থাননিরূপণাধিকরণম্‌ । 

এয় অঃ ২য় পাদ ১০ সূত্র । মুঞ্ধে্ধসম্পত্তিঃ পরিশেষ!ৎ ॥ 

( পরিশেষাৎ = অতিরিক্তত্বাৎ ) 

ভাষ্য ।--মূৰ্চ্ছিত মরণাৰ্দ্ধসম্পত্তিঃ স্ুযুপ্তাদিযু মূচ্ছ। 
নৈকতমা, অতঃ পরিশেষাৎ সা তদতিরিক্তা। 

অস্তার্থ__মুচ্ছিতাবস্থায় অর্ধমরণাবস্থার প্ৰাপ্তি হয়,সুযৃপ্তি প্রভৃতিতে 
পকাস্তিকমৃচ্ছ হয় না; কারণ জাগ্রং, স্বপ্ন, স্থযুণ্ধি, মৃত্যু এই চারি 
অবস্থার কোন অবস্থার মধ্যে ইহাকে গণ্য করা যায় না, ইহা এই চারি, 


অবস্থার অতিরিক্ত ৷ 
ইতি মূৰ্চ্ছা বস্থানিরপণাধিকরণম্‌। 


৩য় অঃ ২য় পাদ ১১্থর। ন স্থানতোহপি পরস্তোতয়লিঙ্গং 
সর্বত্র হি। | 
€ পরস্ত পরমাত্মনঃ স্থানতোহপি ন দোষঃ, হি যতঃ সৰ্ব্বত্ৰ উভয়পিঙ্গম্‌ ), 
ভাষ্য ।--অকৰ্ম্মবশ্যত্ব ৎ সৰ্ব্বান্তৰ্ব্বপ্তিনোহপি পরমাত্মনস্তত্র 
তত্র দোষ| ন সন্তবস্তীত্যুপপাদিতমেব ; স্থানতোইপি দোষাঃ 
পরস্ত ন, যতঃ সৰ্ব্বত্ৰ ব্ৰহ্ম নিদেষত্বত্বাভাবিকগুণাত্মকত্বাভ্যাং 
যুক্তমায়াতম্‌। 


৩৭৬ বেদাস্ত-দর্শন [ওয় অঃ ২য় পা ১১ স্থ 


অস্তাৰ্থঃ--জীবের অন্তর্ববন্তিত্ব প্রভৃতি হেতু ব্ৰহ্মেতে কোন দোষ 
সংস্পৰ্শ হয় না, ইহ! পূর্বেই প্রতিপন্ন করা হইয়াছে; পরস্ধ জীবের 
স্বপ্ন নুযুণ্তি প্রভৃতি স্থানে স্থিতিহেতুও পরমাত্মার কোন দোষ হয় না; 
কারণ শ্রুতি, স্মৃতি প্রভৃতি সর্বশান্ত্রে তাহার উভয়লিঙ্গত্ব ( নিত্যশুদ্ধ 
গুণাতীত মুক্তস্বভাব এবং সর্বকর্তৃত্ব ও গুণাত্মকত্ব এই দ্বিবিধরূপত্ব) 
বণিত হইয়াছে। 

এই সূত্রের ব্যাখা শাস্করভাষ্যে অতি বিপরীতর্ূপে করা হইয়াছে। 
এই স্থত্রের শাঙ্করভাষ্য নিম্নে উদ্ধৃত করা হইল :-- 

“যেন ব্ৰহ্মণা নুযুপ্ত্যাদিযু জীব উপাধ্যুপশমাৎ সম্পন্যতে, তন্যেদানীং 
স্বরূপং শ্রুতিবশেন নির্ধারধ্যতে । সন্তাভয়লিঙ্গাঃ শ্ৰুতয়ে| ব্ৰহ্মবিষয়াঃ “সৰ্ব্ব 
কৰ্ম্ম৷ সরববকাম: সৰ্ব্বগন্ধঃ সর্বরসঃ* ইত্যেবমাগ্তাঃ সবিশেষলিঙ্গাঃ। “অস্থুল 
মনথহ্‌ম্বমদীর্ঘম্” ইত্যেবমাগ্াশ্চ নিৰ্ব্বিশেষলিঙ্গাঃ। কিমান শ্ৰুতিষ্‌ভয়- 
নিঙ্গং ব্ৰহ্ম প্রতিপত্তব্যমুতান্যতরলিঙ্গম্‌ ? যদাপ্যন্ততরলিঙ্গং তদাপি সবি- 
শেষমুত নির্বিশেষমিতি মীমাংস্যতে। তত্রোভয়লিল শ্রত্যনথগ্রহাদুভয়- 
লিঙ্গমেব ব্রদ্ষেত্যেবং প্রাপ্তে, ক্রমঃ। ন তাবৎ ম্বত এব পরস্য ব্ৰহ্মণ 
উভয়লিঙ্গত্বমুপপদ্ধতে। নহেকং বস্তু স্বত এব রূপাদিবিশেযোপেতং 
তদ্বিপরীতঞ্চেত্যভুপগন্তং শক্যং, বিরোধাৎ। অস্ত তহি স্থানতঃ 
পৃথিব্যাছ্যপাধিযোগাদিতি। তদপি নোপপদ্থতে। ন হ্যপাধিযোগাদ- 
প্ন্তাদৃশস্ত বস্তনোহস্তাদৃশত্বভাবঃ সম্ভবতি। নহি স্বচ্ছ: সন্‌ স্ফটিকো- 
ইলক্তকাছ্যপাধিযোগাদস্বচ্ছো ভবতি। ভ্ৰমমাত্ডত্বাদত্বচ্ছতা ভিনিবেশশ্ত ৷ 
উপাধীনাঞ্চাবিদ্যাপ্রত্যুপস্থাপিতত্বাৎ।  অতশ্চান্যতরলিঙ্গপরিগ্রহেহপি 
সমস্তবিশেষরহিতং নির্বিকল্পমেব ব্রহ্ম প্রতিপত্তব্যং ন তদ্বিপরীতম্‌ । 
সর্বত্র হি ব্ৰহ্মন্বরূপ প্রতিপাদনপ্র্ষু বাক্যেযু “অশব্স্পর্শমরূপমব্যয়ম্‌”, 
ইত্যেবমাদিখপাস্তসমন্তবিশেষমেব ব্রহ্মোপদিশ্যতে ॥ 

অশ্যার্থঃ- সুপ্ত্যাদিকালে সর্কবিধ উপাধির উপশম হওয়াতে জীব 


তয় অঃ ২য় পা ১১ সু ] বেদাস্ত-দর্শন। ৩৭৭ 


যে ব্রন্ন্বরূপসম্পন্ন হয়েন, সেই ব্রহ্মস্বরূপ এই সূত্রদ্বারা সুত্রকার শ্রুতি 
অবলম্বনে অবধারণ করিতেছেন। ব্ৰহ্ধের উভয়লিঙ্বত্ব প্রতিপাঞ্ক 
শ্ৰুতি সকল আছে, সত্য, যথ| :--“সর্বকম্ম। সৰ্ব্বকামঃ সৰ্ব্বগন্ধঃ 
সর্বরসঃ* ইত্যাদি এই সকল শ্ৰুতি ব্ৰহ্ধের সবিশেষত্ব-সগুণত্ব প্রতিপাদন 
করে। আবার “অস্ুলমনথুহ্‌ স্বমদীৰ্ঘম্‌”ইত্যাদি শ্ৰুতিবাক্যে ব্ৰহ্ধের নিগু- 
ণত্ব প্রতিপাদিত হইয়াছে। এক্ষণে জিজ্ঞান্ত এই ষে, এই সকল শ্রুতিতে 
কি বত্ৰহ্মের-উভয়লিন্দত্ব প্রতিপাদিত হইয়াছে বলিয়া বুঝিতে হইবে 
অথব| এই দুয়ের মধ্যে একটিই তাঁহার স্বরূপ বলিয়া অবধারণ করিতে 
হইবে? যদি একটি হয়, তবে সেইটিকে কি সগুণ অথব| নিগুন বলিয়া 
মীমাংসা করিতে হইবে? উভয়লিঙ্গবিষয়ক শ্রুতি থাকাতে তাহাকে 
উভয়লিঙ্গ বলিয়াই অবধারণ করা উচিত, এইরূপ প্রথমতঃ বোধ হ 
বস্তুতঃ তাহা নহে, ব্ৰহ্মের উভয়লিঙ্গত্ব স্বাভাবিক নহে, একই বস্তু রী 
বিশিষ্ট অথচ তদ্ধিপরীত, ইহা স্বীকার করা যাইতে পারে না; কারণ, এই 
দুইট পরস্পর বিরোধী। স্বরূপতঃ দ্বিরূপ ন! হইলেও পৃথিব্যাদিযোগে 
স্থিতিহানাদি উপাধিসংযোগ হেতু তাহার দ্বিরূপত্ব হউক; ইহাও উপপন্ন 
হয় ন । কারণ, উপাধিসংযোগে একপ্রকার বস্তু সম্পূর্ণ ভিন্নপ্রকার হইতে 
পারে ন; স্বচ্ছ ক্ষটিক কখন অলক্তকাদি উপাধিযোগে অস্বচ্ছস্বভাব 
হয় না, ভ্ৰমহেতুই তাহাকে আরক্তিম বলিয়া বোধ হয়। উপাধিনকলও 
অবিষ্াপ্রস্থত। স্থুতরাং কোন প্রকারে ব্ৰহ্মের উভয়রূপত্ব সম্ভব হয় না, 
তাহাকে একরূপই বলিতে হইবে । পরস্ত এই একরূপ সগুণরূপ হইতে 
পারে না, নিগুণরূপ বলিয়া অবধারণ করিতে হইবে; কারণ, সমস্ত ব্ৰহ্ম 
স্বরূপপ্রতিপাঁদক শ্ৰুতিবাক্যে--‘অশব্দমন্পৰ্শমব্্পমব্যয়ম্‌” ইত্যাদিবাকোযে 
ব্র্থকে অবিশেষ নিগুণ বলিয়াই বর্ণনা করা হইয়াছে”। 

এই স্থত্রের সম্পূর্ণ শাঙ্করভাষ্যের অনুবাদ উপরে সন্নিবেশিত করা 
হইল । এতৎসম্বদ্ধে প্রথমে বক্তব্য এই যে, ব্রহ্গস্বরূপ নিৰ্ণয়াৰ্থ এই সুত্র 


৩৭৮ বেদাস্ত-দর্শন [ ওয় অঃ ২য় পা ১১ স্ফু 


বেদব্যান অবতারণা করিয়াছেন, ইহা অন্নমিত হয় না; কারণ, এই 
অধ্যায় এবং বিশেষতঃ এই পাদ ব্রহ্মথ্রূপাবধারণবিষয়ক নহে । এই 
পাদ-ব্যাখ্যার প্রারম্ভে শ্রীচ্ছস্করাচার্যংই বলিয়াছেন,--“অতিক্রান্তে 
পাদে পঞ্চাগ্নিবিদ্যামুদাহৃত্য জীবন্ত সংসারগতিপ্রভেদঃ প্রপঞ্চিতঃ | 
ইদানীং তন্যৈবাবস্থাভেদঃ প্রপঞ্চ্যতে” ।  (পূর্বপ্রকরণে পঞ্চাগ্রিবিগ্যার 
উদ্বাহরণ উপলক্ষ্য করিয়! জীবের নানাবিধ সংদারগতি বৰ্ণিত হইয়াছে, 
এই প্রকরণে জীবের নানাবিধ অবস্থাভেদ বর্ণিত হইবে)। বস্তুতঃ 
"জন্মাগ্যস্ত যতঃ” প্রভৃতি সুত্রে প্রথমেই স্ত্রকার ব্রঙ্গকে সশক্তিক অথচ 
জগদতীত বলিয়া অবধারণ করিয়াছেন । গ্রন্থের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ই 
ব্ৰহ্মম্বরূপাবধারণবিষয়ক, তাহ। শ্রীমচ্ছস্করাচার্ধ্যও স্বীয় ভাষো বৰ্ণন! 
করিয়াছেন। উক্ত অধ্যায়ছয়ে শ্রীভগবান বেদব্যাস ব্ৰহ্মকে সৰ্ব্বশক্তিমান্‌ 
জগতের সৃষ্টি রক্ষা ও লয়ের হে ?, এবং কর্বজীবের নিয়ন্তা, সর্বজীবের 
কম্মফলদাতা, জগত্প্রবর্তিক, জগদ্ৰপ ও জগদতীত বলিয়া বৰ্ণন! করিয়]- 
ছেন। উক্ত অধ্যায়সকল বাখ্যানে শ্রীমচ্ছস্বরাচা্যও তাহা স্বীকার 
করিয়াঁছেন। যথা, দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যানের প্রারম্ভে তিনি বল্য়াছেন 
“প্রথমেহধ্যায়ে সর্ববজ্ঞঃ সর্ধেশ্বরো জগত উৎপত্তি কাঁরণং.* স্থিতিকারণং 
“পুনঃ স্বাত্মন্তেবোপসংহারকারণং স এব চ সর্ব্বেষাং ন আত্মেত্যে- 
তদ্দেদান্তবাকাসমন্য়গ্রতিপাদনেন প্রতিপাদিতং...ইদানীং স্বপক্ষে স্বৃতি- 
হ্যায়বিরোধপরিহার2৮ | অন্তার্থ £-প্রথমাধ্যায়ে বেদান্তবাক্য সকলের 
সমন্বয় দ্বার! প্রতিপন্ন কর! হইয়াছে যে, সৰ্ব্বজ্ঞ সৰ্ব্বেশ্বৰ ( সর্বশক্তিমান্‌ ) 
ব্ৰহ্মই জগতের উৎপত্তিকারণ ; তিনিই জগতের স্থিতিকারণ; এবং 
তিনিই পুনরায় জগতকে আপনাঁতে উপসংহার করেন, অতএব ইহার 
উপসংহার কারণ; এবং তিনি অস্মদাদি সকল জীবের আত্মার্লপে অন্তঃ- 
প্রবিষ্ট। এই দ্বিতীয় অধ্যায়ে স্মৃতি ও ন্যায়ের সহিত এই স্বীয় মীমাংসার 
বিরোধ পরিহার কর! যাইবে । ইত্যাদি । 


৩য় অঃ ২য় পা ১১ = ] বেদান্ত-দৰ্শন ৩৭৯ 


এইক্ষণে এই তৃতীয়াধ্যায়োক্ত সুত্রে শঙ্করাচার্য্য যে সকল হেতু দ্বারা 
বর্গের দ্বিরূপত্ব প্রতিষেধ করিতেছেন; ঠিক তৎসমস্ত হেতুমূলে ঈশ্বরের 
জগৎকারণত্ব সাংখ্যশান্ত্রে নিষিদ্ধ হইয়াছে এবং ঈশ্বরের নিত্য নিগুণত্ব 
ও সৃষ্টি কার্ষ্যের সহিত সম্বন্ধাভাব প্রতিপন্ন কর! হইয়াছে । এই সাংখ্যমত 
বেদবিরুদ্ধ বলিয়| বেদব্যাস প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে অসংখ্যশ্রুতি স্মৃতি 
ও যুক্তিবলে প্রমাণিত করিয়াছেন; এবং শঙ্করাচাৰ্য্যও ব্ৰহ্মের দ্বিরূপত্বই 
শ্রুতিপ্রণোদিত বলিয়া উক্ত অধ্যায়সকলোক্ত ব্যাসকৃত ত্যত্রব্যাখ্যানে 
স্বয়ং প্রকাশ করিয়াছেন ( দ্িতীয়াধ্যায়ের প্রথম পাদের ২৮।২৯।৩০।৩১ 
প্রভৃতি স্ুত্রের ভাষ্য, প্রথমাধ্যায়ে প্রথমপাদের ৪থ ও একাদশ স্থত্রের 
ভাষ্য ও অপরাপর স্থান দ্রষ্টব্য )। বাস্তবিক এই দ্বিকপত্ব স্বীকার না 
করিলে, ব্রহ্মের জগৎকর্তৃকত্ব, জগন্লিযন্ত ত্ব, জীব ও ব্ৰহ্ধের ভেদাভেদ- 
সম্বন্ধ, যাহা প্রথম ছুই অধ্যায়ে বেদব্যাসকর্তৃক প্রতিপাদিত হইয়াছে 
বলিয়া! সকল ভাষ্যকার স্ব'কার করিয়াছেন, তাহ! কোন প্রকারে উপপন্ন 
হয় না। সাংখ্য ও বেদাস্তের মধ্যে এই বিষয়েই উপদেশের বিভিন্নতা 
কেবল অন্ুমানবলে শ্রুতিগ্রমাণের প্রতিষেধ হইতে পারে না, ইহা 
প্রীভগবান্‌ বেদব্যাস পুনঃ পুনঃ কীর্তন করিয়াছেন । 

দ্বিতীয়তঃ বক্তব্য এই যে, দুই বিরুদ্ধ ধৰ্ম্ম এক আধারে থাকিতে 
পারে না বলিয়া, কেবল তর্ক দ্বারা যে শঙ্করাচার্য্য ত্র হ্মর সপ্তণত্ববিষয়ক 
অসংখ্যশ্ৰুতি উপেক্ষা করিতেছেন, কেবল সেই তর্ককে অবলম্বন করিয়া 
কি শঙ্করাচার্য্য কোন স্থানে ঈশ্বরের জগৎকারণতানিষেধক সাংখ্যকারের 
তর্ক খণ্ডন করিতে সমর্থ হইয়াছেন, অথবা চেষ্টা করিয়াছেন? এবং 
বন্ধ ও জগতের মধ্যে যে অবিগ্যানামক এক অদ্ভূত পদার্থ তিনি ব্যবস্থা- 
পিত করিয়াছেন, তদ্বিধয়ক সাংখ্যশাস্ত্রোক্ত আপত্তিসকল খণ্ডন করিতে 
কি তিনি কোন স্থানে প্রয়াস পাইয়াছেন ? তিনি স্বীয় ভাষ্যে স্থানে 
স্থানে বলিয়াছেন, যে অবিদ্যাকে সদ্ধস্তও বল! যাইতে পারে না, অসদস্ত 


৩৮০ বেদাস্ত-দৰ্শন |. [ ৩য় অঃ হয় পা ১১ সু 


বলিয়াও নির্দেশ করা যায় না) কারণ, সৎ হইলে সাংখ্যের প্রধানবাদই 
স্থাপিত হইল; পরস্ত প্রধানবাদ-বেদব্যাস- দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় 
পাদে তর্কবলেও নিঃশেষরূপে খণ্ডন করিয়াছেন। আবার অসৎ হইলে 
যাহ! স্বয়ং অনৎ, তাহা অপরের কারণ কিরূপে হইতে পারে? অতএব 
অবিদ্যার অস্তিত্ব নাস্তিত্ব উভয় নিষেধক অনির্দেশ্য অবিদ্যাবাদ অথব! 
মায়াবাদ স্থাপনের দ্বারা কিরূপে জগৎকার্ধা, জীবকাৰ্য্য এবং বিধিনিষেধ- 
ব্যবস্থাপক সংসার, স্বর্গ, নরক, মোক্ষোপদেশক ও ব্রক্ষের জগৎকর্তৃত্ব- 
ব্যবস্থাপক শ্ৰুতি, স্মৃতি, পুরাণ, ইতিহাগ প্রভৃতি শাস্ত্ৰসকল ব্যাখ্যাত 
হইতে পারে, তাহ! কোন প্রকারে বোধগম্য হয় না; আচার্য্য শঙ্কর- 
স্বামীও তাহার কোন সঙ্গত ব্যাখ্যা করিতে পারেন নাই। ব্রন্ষের 
সপ্ণত্বপ্রতিপাদক যে বহুদংখ্যক শ্রত আছে, তাহ! শঙ্করাচাধ্য এই 
স্তরের ভাষোও স্বীকার করিলেন) পরস্ত এই ভাষ্যের শেষভাগে 
*অশব্দমম্পর্শমরূপমব্যয়ম্” ইত্যাদি কঠোপনিষদুক্ত শ্রুতি উদ্ধৃত করিয়া 
আচার্য! শঙ্কর ব'লয়াছেন যে, পরব্রহ্গস্বরূপপ্রতিপাদকশ্রুতিবাক্যে ব্রহ্মকে 
নিগুণ বলিয়াই বর্ণন। করা হইয়াছে । বাশুবিক তাহার এই উক্তি 
প্রকৃত নহে; এই কঠোপনিষদে যে যমনচিকেতাসংবাদে উক্ত, “অশব্দম- 
স্পর্শম্* ইত্যাদি শ্রুতি আছে, সেই সংবাদেই “আসীনে! দুরং ব্রজতি, 
শয়ানো যাতি সৰ্ব্বতঃ। কন্তন্মদামদন্দেবং মদন্তো। জ্ঞাতুমর্হতি” ইত্যাদি 
শ্রুতিসকলও উক্ত হইয়াছে ; তৎসমন্ত ত্রদ্ধের ম্বরূপব্যঞ্জক হইয়াও তাহার 
সগুণত্ব প্রতিপার্দন করে। 

পরন্ত এই সকল এবং এইরূপ আরও অসংখ্য শ্রুতি যদি ভাক্ত বলিয়। 
প্রত্যাখ্যান করা যায়, তবে ব্ৰহ্মস্থত্ৰের প্রথম ও দ্বিতীয়াধ্যায়োক্ত সমস্ত 
সুত্রই নিরর্থক গ্রলাপবাক্য বলিয়| পরিহার করিতে হয়, এবং ব্রঙ্গের 
জগৎকর্তৃত্ব প্রভৃতি সমস্ত সিদ্ধান্তও অপসিদ্ধান্ত বলিয়াই অবধারণ 
করিতে হয়; কারণ যিনি নিত্য একমাত্ৰ নিগুগ নিঃশক্তিক্ম্থভাব, 


৩য় অঃ ২য় পা ১১ স্‌] বেদান্ত-দৰ্শন ৩৮১ 


তাহার কৰ্ম্ম কোন প্রকারে সম্ভব হইতে পাবে না, ইহা সর্ববাদিসম্ম ত। 
কিন্তু ব্ৰহ্ষের অকর্তৃত্বনিষেধক যে সকল যুক্তি বেদব্যাস দ্বিতীয় অধ্যায়ের 
প্রথম ও দ্বিতীয় পাদে প্রদর্শন ক রেয়াছেন, তাহা কি শশ্করাচার্ধা কোন 
স্থানে খণ্ডন করিয়াছেন? সেই সকল যুক্তবাঞ্ধক সুত্রের ব্যাখ্যাকালে 
ত শঙ্করাচাৰ্য্য তাহার বিরুদ্ধে কোন কথা বলেন নাই) এবং তিনি 
বলিলেও বেদব্যাসের বাক্যের বিরুদ্ধে তাহার বাক্য গ্রহণীয় হইত না। 
তবে এক্ষণে সেই বেদব্যাসেরই সুত্র ব্যাখ্যা করিতে গিয়া কেবল অন্ত- 
মানমুলে,সমন্ত গ্রন্থের উপদেশবিরুদ্ধ এই বিপরীত ব্যাখ্যা করিয়া আচাৰ্য্য 
শঙ্করস্থামী স্বীয় বিরুদ্ধমতের পুষ্টিসাধন করিতে প্রয়াস পাইতেছেন 
কেন? তিনি যে ছুই বিরুদ্ধ ধৰ্ম্ম বন্ধে থাকা অনুমানবিরুদ্ধ বলিয়া 
বলিতেছেন, ৫বদব্যাস ম্পষ্টরূপে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্দের ২৬ ২৭| 
২৮1২৯1৩০1৫৫ প্রভৃতি বহুসংখ্যক সুত্রে সেই আপত্তির সমাক্‌ খণ্ডন 
করিয়াছেন, এবং লোকতঃও যে এইরূপ বিরুদ্ধ শক্তি থাকা দৃষ্ট হয়, 
তাহা উক্ত পাদের ২৭ সংখ্যক প্রভৃতি সুত্রে বেদব্যাস দৃষ্টান্ত দ্বারা প্রদ- 
শন করিয়াছেন। প্রত্যেক জীবেরই বিকারিত্ব ও অবিকারিত্ব, এই 
শক্তিদ্বয় বিদ্যমান থাকা অন্নভবসিদ্ধ ; জীব একাংশে অবিকারী থাকিয়| 
অপরাংশে অহরহঃ নানাবিধ চিন্তা, নানাবিধ কাৰ্য্য, স্বপ্নরঙ্াগরণাদদি 
নানাবিধ অবস্থা প্রাপ্ত হইতেছে, এবং তত্তৎ কৰ্মফল ভোগ করিতেছে; 
স্বপনদর্শনস্থলে নিন্দিত অকর্ত৷ ভ্রষ্টামাত্র থাঁকিয়াও, বহুবিধ কাৰ্য্য করি 
তেছে, দেখিতেছে, ও তৎফলভোগ করিতেছে । এই বিষয় এই গ্ৰন্থে 
পূৰ্ব্বে বহুস্থলে ব্যাখ্যা করা হইয়াছে। অতএব ব্ৰহ্মের দ্বিরুপত্বের 
দৃষ্টান্তাভাৰ কিরূপে বলা যাইতে পারে? যাহ৷ হউক, ব্ৰহ্মেদ দ্বিরূপত্ব 
যখন শ্ৰুতিসিদ্ধ, তখন কেবল অপ্রতিষ্ঠ অন্থমানমূলে তাহার প্রত্যাখ্যান 
করা যায় না। এব এই পাঁদেই এই স্ত্রের পরে ১৫ ও ২৭ সংখ্যক 
তত্র প্রভৃতিতেও প্রসঙ্গত্ৰমে ব্ৰহ্মের দ্বিরপত্থ বেদব্যাস পুনরায় বৰ্ণন 


৩৮২ বেদাস্ত-দর্শন [৩য় অঃ হয় পা-১১ স্থ 


করিয়াছেন এবং এই সুত্রের পূর্বে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাদের ৪২ 
সংখ্যক সুত্র, যাহাতে জীবের ব্ৰহ্মের সহিত ভেদাডেদসম্বন্ধ স্পষ্টূপে 
বেদব্যাসকর্তৃক স্থাপিত হইয়াছে, সেই সুজ্রের ব্যাখ্যান্তর শঙ্করাচা্যও 
করিতে সমর্থ হয়েন নাই। যদি নিরবচ্ছিন্ন অদ্বৈতত্বই বেদব্যাসের 
অভিপ্রেত হইত, তবে এক অভেদনন্বন্ধই সিদ্ধ হইতে পারে ; ভেদ- 
সম্বন্ধে সংস্থা কিরপে হইতে পারে, তাহার কোন প্রকার ব্যাখ্যা 
শঙ্করাচাধ্য করেন নাই কেন? আর এই স্থলে জিজ্ঞাসা এই যে, ভেদ 
ও অভেদ এই দুটাতে যে বিরুদ্ধতা আছে, তদপেক্ষ| অধিক বিরুদ্ধতা কি 
সগুণ ও নিগুণ এই উভয়ের মধ্যে আছে? যদি ভেদাভেদস্থলে পরম্পর- 
বিরুদ্ধ ধৰ্ম্ম শ্রুতিবাক্য ও আপ্তখধিদের উপদেশ অনুসারে ব্যবস্থাপিত 
করা যাইতে পারে, তবে তদ্বারাই কি ব্ৰহ্ধের এই দৃষ্টতঃ বিরুদ্ধরূপদ্ধয 
দ্বৈতাদ্বৈতত্ব-_সগুণত নিগুণত্ব সংস্থাপিত হয় না? সগ্তণত্ব ও নিগুণত্ব 
এই উভয়ের বিরুদ্ধত। দেখিয়! যদি তাহ ব্রচ্ষের সম্বন্ধে প্রত্যাখ্যান করা 
বায়, তবে সেই নিয়মাবলম্বনেই কি জীবের সম্বন্ধে ভেদত্ব ও অভেদত্ব 
প্রত্যাখ্যান করিবার যোগ্য হয় না? যদি শেষোক্ত স্থলে একদশী 
অন্ুমানকে অগ্রাহা করিয়া শ্ৰুতি ও ঝষিবাক্যবলে জীবের ব্ৰহ্ধের সহিত 
ভেদাভেদসম্বন্ধ স্থাপন কর! যায়, তবে সেই অমোঘ প্রমাণবলে সর্ববাবিধ 
শ্ৰৌত উপাসনার সাথকতা৷ রক্ষ1 করিয়! ব্রন্মেরও ছিরূপত্ব অবধারণ কর! 
সঙ্গত হয়না কি? 

বেদাস্তদর্শনের ৪র্থ অধ্যায়ের ৪র্থ পাদের ১৯ সংখ্যক সুত্র ( “বিকার! 
ব্তি চ তথাহি স্থিতিমাহ” ) ব্যাখ্য। করিতে গিয়| শঙ্করাচীধ্য বলিয়াছেন 
যে, স্থত্ৰোক্ত “তথাহি স্থিতিমাহ” অংশের অর্থ “তথ! হন্ত দ্িরূপাং 
স্থিতিমাহায়ায়ঃ” অর্থাৎ শ্রুতি বর্গের উভয়বিধরূপে স্থিতি উপদেশ 
করিয়াছেন এবং সেই উভয়বিধ রূপ সপুণ ও |নগু বলয় স্পষ্টরূপে 
এ সুত্রের ভাষ্যেই শন্ধরাচার্ষ্য বর্ণন। করিয়াছেন। যদি উক্ত সূত্রের অর্থ 


৩য় অঃ ২য় পা ১১ = ] বেদাস্ত-দর্শন ৩৮৩ 


এইরূপ হয়, তবে কি এই তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাদের ১১শ সুত্রে 
বেদব্যাস ঠিক তদ্বিপরীতমত প্রকাশ করিয়াছেন বলিতে হইবে? ইহ! 
কথন সম্ভবপর নহে; অতএব এই স্যত্রের যে ব্যাখ্য। শঙ্কর'চাৰ্য্য করিয়|- 
ছেন, তাহ] কোন প্রকারে সঙ্গত বলিয়া গ্রহণ করা যাইতে পারে না। 
তরঙ্গের সর্বশক্তিমত্াপ্রতিপাদক শ্রীমদ্ভগবদগীতা, বৃহদারণ্যক, শ্বেং'স্বতর 
ছান্দোগ্য প্রভৃতি উপনিষৎ ও সাক্ষাৎ ব্রহ্মস্থত্রের ভাষ্যকারও যে এই 
অবৈদিক মায়াবাদ এবং ব্রন্মের এক নিগুণত্ববাদ প্রচার করিয়াছেন, 
ইহ! অতি আশ্চর্যের বিষয় বলিয়া স্বীকার করিতে হইবে। 
নবদ্বীপচন্দ্ৰ শ্রীমন্-মহা প্রভু চৈতন্তদেব এই শাঙ্করভাষ্য শ্রবণ করিয়া 
এই নিমিত্তই গ্ৰীসাৰ্ব্বভৌমাচাৰ্য্যকে বলিয়াছিলেন,__ 
আচার্ষের দেষ নাহি ঈশ্বর আজ্ঞা হৈল। 
অতএব বল্পন| করি নাস্তিক শাস্ত্ৰ কৈল ॥ 
শ্রীচৈতস্তচরিতামৃত, মধ) মখণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ । 
পূৰ্ব্বোদ্ধত বাক্যে শ্রীমন্মা প্রভু বলিলেন যে, আচার্ষা ( শঙ্কৱাচাধ্য ) 
*নাস্তিক” মত স্বীয় ভাষ্যে স্থাপন করিয়াছেন। এই বাক্য অনুপযুক্ত 
বলিয়! সাপাতঃঃ বোধ হইতে পারে; কিন্তু বিশেষ বিবেচনা করিয়া 
দেখিলে, ই একান্ত অসঙ্গত বলিয়| বোধ হুহবে না। কারণ, ব্ৰহ্মকে 
কেবল নিগুণ, এবং সম্যক্‌ জগৎ মিথ্যা মায়ামাত্ৰ বলিলে, শান্ত্রোক্ত সমস্ত 
উপাসনাপদ্ধতি অকৰ্মণ্য ও নিরর্থক হইয়] পড়ে । উপনিষৎ-সহিত সমগ্র 
বেদের শতাংশের মধ্যে নিরন্নব্বই অংশই সগুণ ব্রন্মোপাসনাপর যাগ 
যজ্ঞাদি যাহ! কিছু বেদের কর্মকাণ্ডে উপদিষ্ট হইয়াছে, তত্সমস্তই ব্রহ্মের 
সগ্ুণত্বমূলক। উপনিষদে অসংখ্য প্রণালীতে ব্রন্মোপাসনা বিবৃত হইয়াছে, 
তৎ্সমস্তই ব্ৰ:ক্মর সপুণত্বপ্ৰতিপাদক; এই উপাসনা দ্বারাই জীব ব্ৰহ্ধের 
সহিত একীভূতভাব লাভ করেন; স্মৃতি, পুরাণ ইতিহাসাদিও বেদের 
অনুগমন করিয়া ব্ৰহ্মর সগুণত্ব ব্যবস্থাপিত করিয়াছেন। শাঙ্করিকমত 


৩৮৪ বেদাস্ত-দর্শন [৩ অঃ ২য় পা১১ল্থ 


স্বীকার করিতে হইলে, এতত সমস্তই মিথ্য। বলিয়া পরিহার করিতে হয়, 
সাধকের পক্ষে অবলম্বন আর কিছুই থাকে না! এইরূপ মতকে কাধ্যতঃ 
নাণ্তিকবাদ বলিলে যে নিতাম্ভ অত্যুক্তি করা হয়, তাহ! বলা যাইতে 
পারে না ।* 

বৌদ্ধেরা অনেকে সৰ্ব্বশূন্যবাদী ;. তাহাদিগের মতে জগৎ মিথ্যা, 


বিনাশই ( অভাবই ) একমাত্র সত্য; ইহাদিগকে নাস্তিক বলিয়া 
আন্তিক্যবাদী সকলে পরিহার কররয়াছেন। পরন্ত শঙ্করাচার্যের 
মতের সহিত এই বৈনাশিকমতের কার্ধাতঃ কি প্রভেদ আছে? এক 
নিগুণ ব্ৰহ্ম, যিনি সকলের বুদ্ধির অগমা, কোন চিহ্ন দ্বারা ধাহাকে 
কেহ জানিতে পারে. না, এই একমাত্র বস্তুই শাঙ্করমতে সতা, যাহা! 
দ্ৰষ্টব্য শ্রোতব্য অথব! অনুমেয় বস্তু আছে, তাহাতে সমস্তেরই অভাব! 
এই মত, এবং বৈনাশিক বৌদ্ধের একমাত্র অভাব পদার্থবাদ, এই 
উভয়ের কার্ধাতঃ কি তারতমা আছে? নাস্তিক বৌদ্ধগণ যেমন 


* ব্যবহ।রাবস্থায় উপাসনাদ্িকর্মের আবশ্ঠকত। শঙ্করাচার্য্য স্বীকার করিয়াছেন, 
সত্য ; কিন্তু তাহার মতে যখন ব্যবহাৱাবস্থা প্রকৃতপ্রস্তাবে মিথ্যা, তখন তাহার ভাষ্য 
পাঠ করিয়! এবং তাহার মত গ্রহণ করিয়!, কোন ব্যক্তি এই মিথ্যা উপাসদাদিতে শ্রদ্ধা- 
সম্পন্ন হইতে পারে ন| । এবং উপাসনাদিব্যবহার যখন এই মতে মিথ্যা অজ্ঞান 
মাত্ৰ, তখন ইহাতে আস্থাস্থাপনই বা কি প্রকারে সঙ্গত হইতে পারে? কেহুকেহ 
বলেন ষে, জ্ঞানীর পক্ষেই-__-অবিদ্যাবিরহিত পুরুষের পক্ষেই- -শঙ্করাচাধ্যের উপদেশ 
গ্রহণীর়, অজ্ঞানীর*পক্ষে নহে | ভইুত্তরে বক্তব্য এই যে, যিনি অবিচ্যাবিরহিত হইয়াছেন, 
তাহার পক্ষে কোন উপদেশই গ্রহণীয় নহে, তিনি সিদ্ধমনোরথ হইয়াছেন, তাহার 
জ্ঞাতব্য বিষয় কিছুই নাই ; এবং বেদাত্তদর্শন জিজ্ঞামুর পক্ষে অধ্যেতব্য ; জ্ঞানপ্রাপ্ত 
পুরুষের পক্ষে নহে ; ইহ! গ্রস্থারস্তে প্রথম সুত্রে গ্রন্থকার বলিয়াছেন ; এবং জীতার যে 
নানাবিধ অবস্থ। এই তৃতীয় অধ্যায়েই বেদ্ব্যাস বর্ণন| করিয়াছেন, তাহ। যে ব্যক্তির 
প্রবোধের নিমিত্ত তিনি বৰ্ণন| করিয়াছেন, তিনি নিশ্চয়ই তত্তদ্বিষয়ে অনভিজ্ঞ ; সুতরাং 
অজ্ঞানী বলিয়| স্বীকার করিতে হইবে } বিশেষতঃ এই পাদের পরব্ত্তা পাদে বেদব্যাস 
স্বয়ং বৈদিক উপাসনার সার্থকতা! দেখাইতে যে শ্রম স্বীকার করিয়াছেন, তদ্দার! স্পষ্টই 
প্রতীয়মান হুয় যে, তিনি শাঙ্করিকমতের পক্ষপাতী ছিলেন ন|। অধিকন্তু ইহা পুর্বে 
দ্বিতীয়াধ্যায়ের ১ম পাদের ১৪ সুত্রের ব্যাখ্যানে প্ৰতিপন্ন কর! হইয়াছে বে, ব্রহ্মজ্ঞানো- 
দয়ে জগৎ ব্ৰহ্মাত্মক বলিয়াই প্রতিপন্ন হয়, মিথ্য। বলিয়া প্রতিপন্ন হয় না। 


৩য:অঃ ২য় পা ১১স্থ ] বেঢ়ান্ত-দৰ্শন ৩৮৫ 


সমস্ত সংসার ‘নাস্তি’ করিয়াছেন, শঙ্করাচার্য্যও তাহ। তজ্ৰপ ‘নাস্তি’ই 
করিয়াছেন ॥. এক নিগুণ ব্ৰহ্ম যাহা শাঙ্করমতে সত্য, তাহা যখন কোন 
প্রকার জ্ঞানগম্য নহে, তখন সাধারণ ভাষায় ও সাধারণ বোধে তাহা 
নান্তিরই সমান। জৈনদিগের অস্তি-নাস্তি নামক সঞ্চভঙ্গীন্তায়েও বস্তুর 
অস্তিত্ব এবং নাস্তিত্ব উভয় স্বীকৃত হওয়াতে, তাহাতে কথঞ্চিৎ সাধনের 
ব্যবস্থা রক্ষিত হয়; কিন্তু 'শঙ্করাচার্ধ্য জগৎসন্বন্ধে অস্তি নাস্তি উভয় 
নিষেধ করিয়া জীবকে : অধিকতর তমোমধ্যে নিমজ্জিত. ও আকুলিত 
করিয়াছেন ।  বেদীস্তদর্শনের নাম শুনিলেই সাধারণতঃ লোকে অতি 
শুধ্ধ কঠোর পদাৰ্থ, কেবল নীরন তাকিকদিগের উপযোগী বস্তু বলিয়! 
মনে করে, ইহা পাঠে যে মন্ুষ্যের বিশেষ কিছু উপকার. হয়, তদ্বিষয়ে 
ধারণা একপ্রকার লুপ্ত প্রায়। অতএব শঙ্করাচাৰ্য্য যথার্থতঃই “প্রচ্ছন্ন 
বৌদ্ধ” আখ্য। প্ৰাপ্ত হইয়। ভারতবর্ষের ভক্তিমার্গাবলম্বী উপাসকসম্প্রদায়: 
সকলের নিকট পরিচিত হইয়াছেন । তাহার অপরিসীম তর্কশক্তিগ্রভাকে 
ভিনি-নান্তিক বৌদ্ধমূত খণ্ডন করিয়া, প্রকাশ্য -বৌদ্ধমতাবলস্থিদিগকে 
ভারতবর্ষে হীনপ্রভ করিয়া শঙ্করনামের সার্থকতা করিয়াছিলেন, সত্য; 
পরস্ত তাহার মত ভজন ও ভক্তিমার্গের রিরোধী হওয়ায়, তিনি স৷ধারণ 
ভ্বনসমাজের স্্বস্কে কোন প্রকার, আদরণীয় ধর্ম্মপন্থ! স্থাপন করিতে সমর্থ 
হয়েন নাই; বিষয়বৈরাগ্য উৎপাদনই একমাত্র তাহার যুক্তিতর্কের 
ফল; ত্নিমিত্ত সহম্ৰের মধ্যে কখন একজন তাঁহার উপদেশে “উপকৃত 
হইয়া ছেন; ..কিন্তু সেই. উপদেশের শুক্কতা-নিবন্ধনঃ তাহা অল্পসংখাক 
সন্গ্যাসীকেও যথার্থরূপে প্ৰফুল্লিত করিতে পারিয়াছে ; কারণ :আঁভগবান্‌ 
ন্বয়ং'গী তাঁবাক্যে প্রকাশ করিয়াছেন য়ে, নিরবচ্ছিন্ন জ্ঞানযোগ. আচরণ 
করা জীবের পক্ষে প্রা়শঃ অসম্ভব ৷; 

“সংন্তাসন্তর,মহারাহো দুঃখ্মাপ্তমযোগতঃ। 

“যোগযুক্তো মুনিত্ৰ্ম.ন চিরেণাধিগচ্ছতি॥? ৫ অং ৬ক্সোকদ 


৬৮৬ বেদাস্ত-দর্শন [ভয় অঃ ২য় পা ১১ স্থ 


সুতরাং শাঙ্করিক বৈদাস্তিকগণকেও, ভক্তিমার্গের সাধনের আশ্র্ 
গ্রহণ করিতে দেখ! যায়। উ্ৰীম্চ্ছঙ্করাচাধ্যকৃত শিবস্তোত্র, আন্নপূৰ্ণাস্তোত্ৰ, 
গঙ্গাস্তোত্র, আনন্দলহরী প্রভৃতি দৃষ্টে তিনি স্বয়ংও কেবল জ্ঞানযোগ 
অবলম্বন করিয়া কাধ্যতঃ শাস্তিলাভ করিয়াছিলেন এরূপ বোধ 
হয় না। | 

পরস্ত শাঙ্করিক জ্ঞানযোগ কপিলাদি খধিগণের উপদিষ্ট জ্ঞানয়োগও 
নহে; কারণ জ্ঞানযোগী নাংখ্যাচার্যগণ জগৎকে মিথ্যা বলেন নাই, উত্তম 
মোক্ষলাভের নিমিত্ত ক্রমশঃ ইহার সুক্মম হইতে সুন্মতর স্তরে ধারণ! 
ধ্যান ও সমাধি দ্বার! বুদ্ধিকে মাৰ্জিত করিবার নিমিত্ত তাহারা উপদেশ 
করিয়াছেন; বুদ্ধি নির্মন হলে সমাধিল'ভে চিত্ত নিবুত্তিক হইলে, 
আত্মস্বরপ স্বতঃই প্রকাশ পায়। এইরূপ প্রণালীর উপদেশ করিয়! 
তাহারা সাধককে উৎসাহিত করিয়াছেন । পরস্ত শঙ্করাচার্য্য স্থল সুক্ষ 
সমস্ত জগৎকে “নাস্তি” বলিয়া একদিকে ক্রমশঃ মনঃপ্রাণ প্রভৃতি সুক্ষ 
প্রাকৃতিক শুয়ে ধ্যান ও সমাধি অবলম্বনের দ্বারা ক্রমিক উন্নতির পথ 
রুদ্ধ করিয়াছেন, অপরদিকে ভক্তিমার্গের উপাসনার ব্যবস্থারও অসারতা 
স্থাপন করিয়। তাহাতেও অনাস্থা বঞ্ধিত ফরিয়াছেন। সুতরাং তহার 
ভাষ্যপাঠের ফল এক্ষণে প্রায়শঃ কেবল শুফ তাফিকতা শিক্ষা করা 
মান্তি হুয়। 

বর্তমান কালে ভারতবর্ষে যে কৰ্ম্মের প্রতি উত্যাহবিষম়ে শিথিলতা 
রক্ষিত হয়, তাহার একটি কারণ এই শাঙ্করিক মায়ারাদ; এই মত বহুল- 
রূপে ভারতবর্ষে প্রচারিত হইয়া লোকসকলকে শিক্ষা দিয়াছে যে সংসায় 
যর্কেব মিখ্যা স্জুতৱাং তামসভাবপ্রধান কলিতে ভারতীয় মহয্যগগ 
সহজেই কৰ্ম্মচেষ্টার প্রতি বিশেষ উৎসাহাধিহীন হইয়াছেন। কোথায় 
শুতি, গীতা ও মহাভাক্গত প্রভৃতির উৎগাহবন্ধিক বাক্য, কোথায় বা 
ক্মাক্ষত্রিক সারা কাদ! অভৱাৰ স্বেদখ্যানীনি ক্খাতার্সেরর লিক্ষান্তের অবহেল! 


খয় অঃ ইয় ৭] ১২-১৩ লু] বেদাস্ত-দর্শন । ৩৪৭ 


করিয়া কেবল শঙ্করাচাধ্যের পাণ্ডিত্যবুদ্ধির সম্মানের জন্য তাহার মায়৷- 
বাদ আদৰণীয় হইতে পারে না। 


৩য় অঃ ২য় পাদ ১২ স্থত্র। ভেদাদিতিচেন্ন প্রত্যেকমতদ্বচন।ৎ ॥ 


ভাষ্য ।--বস্ততোইপহতপাপ্যত্বাদিযুক্তত্ত।পি জীবস্য দেহ- 
যোগেনাবস্থাভেদদোষাঃ সন্ত্যেব, তথা পরস্তাপি ভবজ্তিতি চেন্ন, 
প্রত্যেকমন্তর্যযামিণোদোষাপাঁদকবচনাভাবাৎ “এষ তে আত্মস্ত- 
ৰ্য্যাম্যমৃতঃ” ইত্যমৃতত্ববচনাৎ। 


অন্তার্থঃ--জীবও বস্তুতঃ নির্দোষস্বভাব হইলেও, দেহযোগহেতু 
বিবিধ অবস্থাপ্রাপ্িরূপ দোষযুক্ত হয় ; তদ্রুপ পরমাত্মাও সর্ববিধ দেহে 
স্বপ্ল'দি অবস্থায় অবস্থিত হওয়ায়, তিনিও দোষষুক্ত হওয়া উচিত; এই* 
রূপ আপত্তি সঙ্গত নহে; কারণ এইরূপ অন্তর্য্যামিত্বহেতু তাহার যে 
জীবের প্তায় দোষ ঘটে না, তাহা শ্রুতি সর্বত্রই প্রমাণিত করিয়াছেন। 
“তোমার অন্তৰ্য্যামী এই আত্ম। অমৃত” ( অবিকারী ) ইত্যাদি বু দারণ্য- 
কীয় এবং অপরাপর শ্ৰুতিতে অন্তৰ্ষ্যামী পরমাত্মার অমৃতত্ব ব্যাখা! হারা 
তাহার নির্দ্দোষত্ব স্থাপিত কর! হইয়াছে । 


ওয় অঃ ২য় পাদ ১৩ সুত্র । অপি চৈবমেকে ৷ 


ভাষ্য ।--অপি চ “্তয়োরন্তঃ পিগলং স্বাদ্ধয়যনক্নয়ঞ্কোং- 
ভিচাকশী”তি একে শাখিন অধীয়তে। 


মন্তান্থত-বষ্ধের কোন কোন শাখা য় স্পষ্টক্পেই শ্ৰুতি জীব ৬ 
প্রয়াক্মার একস্থানে স্থিতি প্রদর্শন করিয়া পরম়াস্সার নিলিগ্ুত। রর্দনা 
ৰুরিয়াছেন। যথা :-সমাুক্য তৃতীয় থ্ণ্ডে এইরূপ উক্তি কাছে প্র 
বৃক্ষস্থিত কনুইটি ‘ক্ষীর মধ্যে একটি (জীর) স্বাদ ফল ভন্নগ কুরে, 


৩৮৮ বেদস্তি-দর্শন।: [৩য় অঃ ২য় পা ১৪-১৫ সু 

অপরটি ( পরমাত্মাঁ) কিছু ভোগ. করেন না, উদাসীনভাবে থাকিয়া 

কেবল দর্শনমাত্র করেন।” ( শ্বেতাশ্বতর প্রভৃতি শ্ৰুতিও এই মর্শ্মের )। 
ওয় অঃ ২য় পাদ ১৪ সুত্র । অরূপবদেব হি তৎপ্রধানত্বাৎ। 


ভাষ্য ।--“নামরূপে ব্যাকরবাণী”-ত্যন্মিন্‌ কার্ষোইপি পরন্ত 
নামরূপনিব্বাহকত্বেন প্রধানত্বাদ্ধেতোঃ স্বোৎপাছ্যনামরূপ- 
ভোঁভৃত্বাভাবাদ্ত্রক্ম অরূপবদ্ভবতি। অতো দৌঁবগন্ধাই- 
নাভ্রাতং ব্ৰহ্ম । 


অস্ঠার্থ--“তিনি নাম ও রূপ প্রকাশ করিলেন” ইত্যাদি শ্ৰুতিবাক্যে 
নামও রূপ প্রকাশ করা ব্ৰহ্মেন্ন কাৰ্য্য বলির! উক্ত হওয়াতে, সেই নাম 
ও রূপের প্রবর্তক যে ব্ৰহ্ম তিনি ইহাদিগহইতে অতীত; স্থতরাৎ, 
নিজের প্রকাশিত নাম-ও রূপবিশিষ্ট বস্তুর ভোক্তা ব্রহ্ম নহেন; অতএব 
তিনি বূপবিশিষ্ট নহেন; স্থত বাং তাহাতে দৌষগন্ধের লেশমাত্র হইতে 
পারে না। 

হয় অঃ ২য় পাদ ১৫ সূত্ৰ । প্রকাঁশবচ্চানৈয়র্থ্যাৎ ॥ 

ভাষ্য ।--তম অস্পুষ্টং প্রকাশবদেবংভূতমুভয়লিলং ব্ৰহ্ম 
“আদিত্যবর্ণং তমসঃ পরস্তাদি”-ত্যনেনৈকেন বাক্যেনাভিধীয়তে 
বকিযস্যাবৈয়ৰ্থ্যাৎ । 

অন্তাৰ্থঃ--তমোমন্ব স্ুষ্টির (প্রকাশ্য জগতের ) দোষে স্পৃষ্ট না হইয়া, 
ব্ৰহ্ম সেই তমোময় সৃষ্টির প্রকাশক; অতএব তিনি দ্বিরূপ। "আঁদিতাবর্ণং 
তমসঃ পরস্তাৎ” ইত্যাদি কোন কোন শ্ৰুতিবাক্যে ব্রনের এই থিযঁপতা 
্ষ্টন্নপে উক্ত হইয়াছে, “সেই/লকল- শ্রুতিবাকাঁ বার্থ "হইতে 
থারে না” ক্ছত্রের অবিকল অনুবাদ” এইঃ= ব্ৰহ্ম" প্রকাশধৰ্ম্মবিশিষ্টজ' 


"তয়'অঃ-২য় পা ১৬০১৭] বেদান্তস্দৰ্শন৷ ৩৮৯ 
বটেন) কারণ তদ্বিযষয্নক . শ্রুতিবাঁক্যের অর্থ ব্যর্থ হইতে 
পারে না )। 

৩য় অঠ২যপাদ ১৬ স্থত্র। আহচ তন্মাত্রম্‌। 

ভাষ্য ।__বাক্যং ষাবান্‌ বস্যার্স্তাবন্মাত্রমাহ যদা,তদা তদেব| 
বৈয়ৰ্থ্যং বোধ্যম্‌ ৷, 

অস্তার্থ:-_যে শ্রুতি যে বিষয়ক, যে বিশেষ অর্থব্যঞ্ডক, সেই শ্রুতি 
কেবল তাহাই মাত্র যখন বলিয়াছেন, তখন কোন শ্রুতিবাক)ই নিরর্থক 


নহে বলিয়া বুঝিতে হইবে ৷ ৃ 
ওয় অঃ ২য় পাদ ১৭ সুত । দর্শয়তি চাথে| অপি স্মধ্যতে। 


ভাষ্য --“য আত্মা অপহতপাপ্]া৮ “নিষ্চলং নিষ্ক্ৰিয়ং শাস্তং 
নিরবন্তং নিরঞ্জন, “সত/কামঃ সত্যসন্কল্প” ইত্যাদিবাক্যগণঃ- 
উভয়লিঙ্গং ব্ৰহ্ম দর্শয়তি। অথ স্মর্যযতেহপি “যস্মাৎ ক্ষরমতী- 
তোইহমক্ষরাদপি চোত্তমঃ। অতোহস্মি লোকে বেদে চ প্রথিতঃ 
পুরুষোত্তমঃ” । “অহং সৰ্ব্বস্ত প্রভবো মত্তঃ সৰ্ব্বং প্রবর্তৃতে”। 
“অথবা বহুনৈতেন, কিং জ্ঞাতেন তবাৰ্জ্জুন | বিষ্টভ্যাহ'মদম-কৃৎ- 
স্নুমেকাংশেন স্থিতো জগ্নিশ্ত্যাদিন! ৷ | 


-অন্ত্যাৰ্থঃ--শ্ৰুতি এবং স্মৃতি উভয়ই ব্ৰহ্ধের দ্বিরূপতা৷ প্রদর্শন করিতে- 
ছেন; শ্রুতি যথাঃ--“এই আত্ম। নিৰ্দ্দোষ,নিষফলঙ্ক,নিচ্ক্ৰিয়, শান্ত, নিরবদ্য 
নিরগুন,সত্যকাম ও সত্যসঙ্কল্ল”। (“আসীনে| দুরং ব্ৰজতি শয়ানো যাতি 
সৰ্ব্বতঃ* “তিনি অচল হইয়াও দূরগামী নিষ্ক্ৰিয় হইয়াও সর্ববকর্তাঃ 
ইত্যাদি.) ৷ স্মৃতিও বলিতেছেনঃ--“আমি ক্ষর-স্বজাৰ অচেতন.জগৎ 
হইতে অতীত,অক্ষর জীব হইতেও শ্রেষ্ঠ; অতএব লোকেও বেদে.আমি 


৩৯০ বেঁদীস্ত-দর্শম [ ওয় অঃ হয় পা ৯৮১৯ জু 
আমিই নকলের প্রেরক*) “হে অজ্জু'ন ! আর অধিক তোমার জানিবার 
প্রয়োজন কি? আমিই স্থাবরজজমাত্মক সমস্ত জগৎকে দৃঢ়রূপে ধারণ 
করিতেছি; এই সমগ্র বিশ্ব আমার একাংশমাত্ৰ |” ইত্যাদি শ্রীমদ্‌- 
ভগবদগাতাবাক্যেও ব্র:ক্ধর দ্বিরূপত্ব সুস্পষ্টর্ূপে অবধারিত হইয়াছে। 

ওয় অঃ ২য় পাদ ১৮ স্ুত্র। অতএব চোপমা সূর্য্য কাঁদিবৎ ॥ 


ভাষ্য ।--যত্ঃ সর্বিগমপি ব্ৰহ্ষোভয়লিঙ্গত্বাব্নিৰ্দ্দোষমেব। 
অত এব “্যযাত্মৈকে| হৃনেকৰ্বে| জলাধারেধি বাংশুমানি”-ত্যাদৌ 
শাস্ত্ৰং ব্ৰহ্মণে৷ নিৰ্দ্দোষত্বং খাপয়িতুং সূর্য্যকাদিবছুপমোচ্যতে। 


অস্যাৰ্থঃ--ব্ৰহ্ম সৰ্ব্বগত হইলেও দ্বিরূপত্ব হেতু দোষলিপ্ত হয়েন না। 
অতএব সূৰ্ধ্যাদির সহিত শ্রুতি তাহার উপমা দিয়াছেন। শ্রুতি যথ।ঃ_- 
প্জীত্ম| এক হইয়াও সর্ধগত, যেমন পুষ্ক'রণী প্রভৃতিতে একই সূর্য্য 
বহরূপে প্রতিবিষ্বিত ইয়েন।” এই সকল শাস্ত্ৰবাক্য ব্ৰহ্ধের নির্দোষত্ব 
জ্ঞাপন করিবার অভিপ্ৰায়ে হথধ্যাদি বস্তর সহিত তাহার উপমা দিয়াছেন| 

ওয় অঃ ২য় পাদ ১৯ তুত্র। অশ্ব বদ্গ্রহণাত্ত, ন তথাত্বম্‌ ॥ 

ভাষ্য ।__শঙ্কতে, কুর্ধ্যাদন্ব, দূরস্থং গৃহতে, তদ্বদংশিনঃ 
সকাশাৎ স্থানস্ত গ্রহণাদ্ৃষ্টান্তবৈষম্যমিতি। 

অস্তাৰ্থঃ--এই সুত্রে পূর্বপক্ষ বর্ণিত হইয়াছে যথ| £--জল দুরস্থ 
থাকিয়! নূর্ধ্যের প্রতিবিষ্ব গ্রহণ করে; কিন্তু পরমা ত্মা বৈকারিক পদার্থ 
হইতে দুরস্থ নহেন; স্বতরাং জলঙ্ প্রতিবিশ্ব যেমন জলের কম্পনে 
কম্পিত হয়, তদ্ৰূপ পরমাত্মা বিকারস্থ হওয়াতে, তাহারও বিকারের 
গুণ প্রাপ্ত হওয়া উচিত। অতএব স্বর্য্য দৃষ্টান্তে ব্রহ্ম নির্দোধিতা 
স্থাপিত হয় না, এ দৃষ্টান্ত বিষম। 


৩য় অঃ ২য় পা ১০-২২ স্থ ] বেদাস্ত-দর্শন ৩৯১ 

ওয় অং২য় পাদ ২০হ্ত্র। বৃদ্ধিহ্বাস ভাক্ত্বমন্তর্ভাবাদুভয়সামপ্তস্তা 
দেবম্‌। 

ভাষ্য ।--তত্ৰাহ, শ্থানিনঃ স্থানান্তর বাত্তৎ প্রযুক্তবৃদ্ধিহীস- 
ভাক্তত্বং দৃষ্টান্তেন নিরাক্রিমতে, উভয়সামঞ্রস্তাদেবং বিবিক্ষি- 
তাংশ মাত্রং গৃহৃতে। ৷ 

অস্তাৰ্থঃ---এই আপত্তির উত্তর বলিতেছেন £--জলের হাস বৃদ্ধি 
(কম্পন প্রভৃতি)দ্বারা জলস্থ সর্য্যের হস বৃদ্ধি দৃঃ হইলেও, প্ররুত প্রস্তাবে 
কুর্য্ের হাল বৃদ্ধি নাই। তদ্ধপ আত্ম। বিকারজাতের অন্তভূতি হইয়া 
যে দৃষ্ট হয়েন না, এই অংশে সাম্য প্রদর্শন করাই উক্ত দৃষ্টান্তের অভিপ্রায় 
যে অংশে দৃষ্টান্ত দেওয়া হয়, সেই অংশকেই গ্রহণ করিতে হয়, সৰ্ব্বাংশে 
কখনও দৃষ্টান্তের সামগ্রস্ত হয় না। বিবক্ষিত অংশমাত্র গ্রহণ করিলে 
উহ্তয়ের সামঞ্জস্য দৃষ্ট হইবে। 

ওয় অঃ ২য় পাদ ২১ স্ত্র। দৰ্শনাচ্চ ॥ 

ভাষ্য ।--সিংহ ইব মানবক ইতি লোকে দৰ্শনাচ্চৈবম্‌ ॥ 

অন্তার্থ-_এই বালক সিংহ্সদৃশ, এইরূপ বাক্যের ব্যবহারও লোকে 
সচরাচর দৃষ্ট হয়; তাহাতেও যে অংশে দৃষ্টান্ত, সেই অংশকেই গ্রহণ 


করিতে হয়। 
৩য় অঃ ২য় পাদ ২২ স্থত্ৰ প্রকৃতৈতাবত্বং হি প্রতিষেধতি ততো] 


ত্রবীতি চ ভূয়ঃ ॥ 

(প্রকৃত কখিতং, এতাবত্বং মূর্কামূর্তত্বং প্রতিষেধতি ; ততঃ ভূয়ঃ 
পুনরপি ত্রবীতি চ শ্রুতিঃ ইত্যর্থ:)। 

ভাষ্য ।--কিং “নেতি নেতী”-তি বাক্যং “দ্বে বাব ব্ৰহ্মণে। 
রূপে মুর্তং চাযুত্তং চে”-ত্যাদিনা প্রকৃতং মূর্তামূর্তাবিরপং 


৩৯২ বেদান্ত-দর্শন [ওয় অঃ বয়:পা ২৯ স্থ 


গ্রতিষেধত্যথব! প্রকৃতরূপযোগাৎ প্রাপ্তং ব্রহ্মণ এতারত্বমিতি 
সন্দেহে রূপং প্রতিষেধতীতি প্রাপ্ডে, উচ্যতে প্রকৃতৈতা ব্ৰুমের 
প্রতিবেধতি, ততো ভূয়ো “ন হোতন্মাদিতি নেত্যন্তৎপরমস্তী”- 
ত্যাদিবাক্যশেষে ব্ৰবীতি। 


অস্যার্থঃ--(বু হদা রণ্যকোপনিধদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ব্রাহ্মণেঞ্জতি 
প্রথমে বলিয়াছেন“দে বাব ব্রহ্মণো রূপে মূর্তঞ্চৈবামূর্তঞ্চ” ইত্যাদি, অথাৎ 
ব্ৰহ্ধের দুই প্রকার রূপ,__দর্তত (স্থুপ ) ও অমূর্তভ (স্থক্ম) ইত্যাদি; এইরূপ 
বলিয়! ক্ষিত্যাদি ভূতলকলকে মূর্ধরূপ, এবং আকাশ ও বাঘুকে অমুও 
বলিয়। ব্যাধ্য। করিয়াছেন। এইরূপ বর্ণনা করিয়া পরে বলিয়াছেন“যোহয়ং 
দক্ষিণেংক্ষন্‌ পুরুষস্তত্য হেষ রসঃ” ( দক্ষিণ চক্ষুতে অবস্থিত যে পুরুষ, 
তিনি এই অমৃত্ত আকাশাদিরও সার। ) এই পুরুষসহন্ধে শ্রুতি পুনরায় 
তৎ্পরেই এইরূপ বলিয়াছেন, যথা :-_“তন্তা হৈতস্ত পুরুষন্ত রূপং যথা 
মহারজ্জনং, বাসে! যথা পাণ্ডাবিকং যথেন্দ্রগোপে! যথাগ্যচ্চিবথ| পুগুরীফং 
যথা সক্বদ্বিদ্যুত্তং, সকন্দ্বিদ্যুত্তেব হ বা অস্ত শ্রীর্ভবতি য এবং বেদথাত 
আদেশে| নেতিনেতি, নগ্েতস্মাদিতি নে ত্যন্তৎ পরমস্ত্যথ নামধেয়ং 
সৃত্যস্ত মত্যমিতি প্রাণ! বৈ সত্যং তেষামেষ সত্যম্‌’। ( এই পুরুষের 
রূপ হব্লিদ্ৰাবৰ্ণ বস্তৰের ন্যায় পীত, শ্বেতবর্ণ আবিকের ( পশমের ) ন্যায় 
শ্বেতবৰ্ণ, ইন্দ্ৰগোপের ন্যায় রক্তবর্ণ, অগ্নিশিখার স্তায় উজ্জল, রক্তপদ্দের 
ন্তায় আরক্তিম, ক্ষণপ্রভার স্তাক প্রভাসম্পন্ন। যিনি এই পুরুষের এবং- 
বিধরূপ অবগত হয়েন, তিনিও বিছুতপ্রভার ন্যায় উজ্জল শ্রীদম্পন্ন হয়েন। 
তৎপরে এই পুর্লষসদ্বন্ধে আরও বিশেষ উপদেশ এই, তিনি এই নহেন, 
তিনি এই নহেন, ইহা হইতেও শ্রেষ্ঠ যে তাহার রূপ নাই, তাহা নহে; 
অতএব তিনি সত্যের সত্য বলিয়া আখ্যাত হয়েন। প্রাণ সত্য," কিন্ত 
তিনি প্রাণ. সকল হইতেও সত্য )। এইখ্‌লে জিজ্ঞীস্ত এই £--- 


তয়'অঃ ২য় পা ২৩ সু] বেদান্ত দর্শন। ৩৯৩ 

“নেতি, নেতি” (তিনি এই নহেন, তিনি এই নহেন) এই যে ফ্রুতি- 
বাক্য আছে, তদ্বার! ব্ৰদ্ধের যে “মূর্ত ও অমূৰ্ত্ত দ্বিবিধরূপ” প্রথমে উক্ত 
হইয়াছে, তাহা সম্যকৃ নিষিদ্ধ হইয়াছে, অথব। তদ্বার| ব্ৰহ্ষের এ স্থূলসথুন্ষ্ 
রূপমাত্রত্ব নিষিদ্ধ হইয়াছে (অর্থাৎ এই স্থলস্ুন্ম-রূপ তাহার একদ! নাই, 
এই.কথা বল হইয়াছে, অথবা তিনি তন্মাত্ৰই নহেন; ইহার অতীততও 
আছেন,এইরূপ বল৷ হইয়াছে ?) এই সন্দেহ নিরাশার্থ সুত্রকার বলিতেছেন 
যে পূর্বোক্ত স্থূলহুন্মরপমাত্রত্বই নিষিদ্ধ হইয়াছে, এই সকল রূপ তাহার 
নাই, শ্রুতির এইরূপ অভিপ্রায় নহে, তিনি যে অন্মাত্রই নহেন, তাহার 
অতীতও আছেন, তাহা প্রকাশ করাই পূর্বোক্ত 'নেতি নেতি” বাক্যের 
অভিপ্রায়। কারণ এ “নেতি নেতিশ বলিয়া শ্রুতি পুনরায় "ন হোতল্ম- 
দিতি নেত্যন্তৎ পরমস্তি” (ইহা হইতেও শ্রেষ্ঠ যে তাহার অপর রূপ নাই, 
তাহা নহে, অপর শ্রেষ্ঠ রূপও আছে ) এই বাক্যের ছার! পূর্বের "নেতি 
নেতি” বাক্যের অর্থ শ্রুতি প্রকাশ করিয়া বলিয়াছেন। অতএব উক্ত 
বাক্যেরদার! শ্রুতি ব্রঙ্গের দ্বিরূপতাই সিদ্ধান্ত করিয়াছেন। (“ন হোতস্মা- 
দিতি নেত্যন্তৎ পরমন্তি” এই বাক্যের অন্বয় যথা £--হি (যতঃ) ব্রহ্মণা 
এতম্মাৎ (--পূৰ্ব্বোক্তাৎ) অন্তত পরং €শরেষ্ঠরূপং) ন অস্তি ইতি, ইতি ন 
(বোধ্যং ); অন্তৎ পরং (ত্রেষ্টরূপং) অস্ত্যেব ; কারণ ইহা অপেক্ষ। অধিক 
শ্ৰেষ্ঠক্তপ ব্ৰহ্মের যে নাই, এই বাক্য বাচ্য নহে, তাহার তদপেক্ষ।  শ্রেষ্ট- 
রূপও আছে । ী 

৩য় অঃ ২য় পাদ ২৩ সুত্র । ভারা হি 1. 

_ ভাষ্য--ন চক্ষুষা গৃহৃতে নাপি বাচে” ত্যাদি শাস্ত্ৰং ব্রহ্মা 

ব্যক্তমাহ ॥. 

অস্থার্থ ঃ--চক্ষু অথবা বাক্‌ তাঁহাকে ধারণ করিতে পারে না,ইত্য।দি 
বাক্যে ব্ৰহ্মকে অব্যক্ত ( ইন্দ্রিয়াতীত ) বলিয়া প্রকাশ করিয়াছেন 1... 


৩৯% বেদাস্ত-দর্শন [ ৩য় অঃ ২য় পা ২৪-২৫ সু 


ওয় অঃ ২য় পাদ ২৪ স্থত্র । অপি সংরাধনে প্রত্যক্ষানুমানাভ্যাম্‌ ॥ 

{ সংরাধনম্‌ আরাধনম্‌ ইত্যৰ্থঃ ) 
ভাষ্য ।---তক্তিযোগে ধ্যানে তু ব্যজ্যতে “ব্ৰহ্মজ্ঞান প্রসা দে 

বিপ্দ্ধসত্বস্ততস্ত তং পশ্যতি নিষ্কলং ধ্যায়মানঃ”, “ভক্ত্যা ত্বনন্যয়া 
শক্য অহমেবংবিধোহরৰ্জ্জন জ্ঞাতুং দ্রষ্টং চ তথ্বেন প্রবেষ্টঞচ 
পরান্তপ” ইত্যাদি শ্ৰুতিস্মৃতিভ্যাম্‌। 

অস্তার্থ -তক্তিযোগে আরাধিত হইলে ব্ৰহ্ম প্রকাশিত হয়েন, শ্রুতি 
ও স্মৃতি ইহা নির্দেশ করিয়াছেন, শ্রুতি যথ|--জ্ঞানপ্ৰমাদ্বে যাহার চিত্ত 
বিশুদ্ধ হইয়াছে, তিনি ধ্যানপরায়ণ হইয়া সেই নিষ্কলঙ্ক ব্ৰহ্মকে দর্শন 
করেন” (মুঃ৩,১খ) স্মৃতি যথা-_হে পরস্তপ অৰ্জ্জুন ! অনন্য] ভক্তিদ্বারাই 
এইরূপ আমাকে তত্বের সহিত জ্ঞাত হওয়া যায়, এবং আমার দর্শন লাভ 
করা যায়, এবং আমাতে প্রবিষ্ট হওয়া যায়” (গীতা,১১অঃ ৫৪) ইত্যাদি। 

শাঙ্করভাষ্যেও এই স্থত্ৰের অর্থ এইরূপেই ব্যাখ্যাত হইয়াছে। শঙ্কর 
স্বামী বলিয়াছেন “পংরাধনং ভক্কিধ্যানপ্রণিধানাগ্যনুষ্টানম্” ইত্যাদি । 

তয় অঃ ২ পাঁদ ২৫ সুত্র । প্রকাশ্যাদিবচ্চাবৈশেষ্যং, প্রকাশশ্চ 
কৰ্ম্মণ্যভাসাৎ ॥ 


ভাষা ।__প্ৃর্ধ্যাগ্নাদীনাং যথ। তদথিকৃতসাধনাভ্যাসাদাবি- 
ভাস্তদ্বদ্ব দ্মণোইপ্যবৈশেষ্যং, ব্ৰহ্মপ্রকাশে৷ ভবতি, সংরাধন- 
লক্ষণাদুপায়াদ্ব দর্শনং ভবতীত্যর্থ; ॥ 

অস্তার্থ -যেমন সূর্য্য ও অগ্নি প্রভৃতি তত্তহপযোগী সাধনদা 31 (দর্পণ 
কাষ্ঠ ঘর্ষণ ইত্যাদি দ্বার) আবিভূ্তি হয়, তদ্ৰূপ ব্ৰহ্মও উপযুক্ত 
সাধন দ্বার! প্রকাশিত হয়েন, ভক্তিপুর্ববক উপাঁসনারূপ সাধনদ্বায়াই ব্ৰহ্ম 
প্রত্যক্ষীভূত হয়েন। 


ওযু আঃ হয় পা ২৬-২৭ সম] বেদাস্ত-দর্শন। ৩৯৫ 
এম অঃ ২য় পাদ ২৬ স্থত্ৰ। অতোহনস্তেন তথাহি লিজম্‌ ॥ 


ভাষ্য ।-_ব্রহ্মসাক্ষাৎকারাদ্ধেতোস্তেন সহ সামং যাতি ‘যদা 
পশ্বঃ পশ্যতে রুক্সবর্ণং কর্তারমীশং পুরুষং ব্ৰহ্মযোনিং, তদ! 
বিদ্বান্‌ পুণ্যপাপে বিধূয় নিরঞ্জনঃ পরমং সাম্যমুপৈতি” ইতি 
জ্ঞাপৰূৎ। 


'মস্তার্থ £--ৰহ্মসাক্ষাত্কার হইলে উপাসক তৎসহ সমতা প্র'গ্ত হয়, 
শ্ৰুতি তাহাই জ্ঞাপন করিয়াছেন, যথা ঃ--"যখন উপাসক সেই উজ্জল 
সর্বযর্্া ঈশ্বর, যিনি ব্ৰহ্মাদ্দিৰও উত্পত্তিস্থান, তাহাকে দর্শন করেন, 
তখন পাপ পুণ্য উভয় হইতে বিনিম্ঘুক্ত হইয়া তিনি অপাপবিদ্ধ হয়েন, 
এবং ব্রহ্মেই্ সহিত সাম্যলীভ করেন”। মেঃ অমুঃ ১খ) 


য় অঃ অয় পাদ ২৭ সুত্র। উভয়ব্যপদে শাতৃহিকু গুলবৎ ॥ 
{ উভদ্ধধ্যপদেশাং--তুঁ- অহিকুগ্ডলবৎ ) । 
ভাষ্য । মূর্ত্বামূৰ্তস্তাপ্রতিযেধ্যত্বং দৃঢ়য়তি, মূৰ্ত্তামূৰ্ত্তাদিকং 
বিশ্ব! ব্ৰহ্মণি স্বকারণে ভিন্নাভিন্নসম্বন্ধেন স্থাতুমৰ্হতি ভেদাভেদ- 
ব্যগাদশাদহিকুণ্ডলবৎ ॥ 


থস্তাৰ্থ -ব্ৰহ্ধের দিঙ্পত্ব আরও দৃঢ় করিবার নিমিত্ত স্থত্ৰকার 
বলিশ্তেছেন :- স্থল ওস্ক্ বিশ্ব স্বকারণ ব্ৰহ্ধের সহিত ভিন্নাভিন্ন সম্বন্ধে 
অবস্থিত; কারণ, ব্ৰহ্মের সহিত ভেদসম্বদ্ধ ও অভেদসম্বন্ধ উভয়ই শ্রুতি 
প্রকাশ করিয়াছেন। সর্প যেমন কুগুলাকারে থাকিলে তাহার অঙ্গদকল 
অগ্রবাঁশিত থাকে, প্রসারিত হইলে ফণা-লাঙ্গুলাদি অবয়ব প্রকাশিত হয়, 
উন্ধপ ব্রঞ্ধ হইতে জগৎ প্রকাশিত হয়, এবং প্রলয়কালে তাহাতে গুপ্ত 
হঁইয়। খাকে। পূর্বোল্লিখিত শ্রুতি ষথা £--*্যতে বা ইমানি তৃনানি 


৩৯৬ বেদাস্ত-দর্শন 1 ৩য় অঃ ইয় পা ২৮ কথ 


জায়াত্ত, যঃ: পৃথিব্যাং: তিষ্ঠন্” ইত্যাদি ভেদব্যপদেশঃ, ‘সৰ্ব্বং খুন্বিদং 
ব্ৰহ্ম” ইত্যাদি অভেদব্যপদেশঃ । 

শঙ্করাচাৰ্য্য এই স্বত্রের ভাষ্য স্থত্রের শৰ্মাৰ্থ এইরূপই ব্যাখ্যা করিয়া" 
ছেন; এবং জীবের সহিত যে ব্ৰহ্মের ভেদাভেদদন্বন্ধ তাহাই এই : তরে 
বেদগ্যাস প্রকাশ করিয়াছেন, বলিয়া শঙ্কৱভাষোর অভিক্সরেত। পরন্ত 
তাহার মতে এই সুত্রে বেদব্যাস অপরের মত প্রকাশ করিয়! তদ্বারানিজের 
মীমা।সাঁর পুষ্টিসাধন করিয়াছেন মাত্র; কিন্ত অপরের মত মাত্র প্রকাশ কর! 
ুত্রে। অভিপ্রেত হইলে, বেদব্যাস তাহ! উল্লেখ করিতেন। বেদব্যাস স্থন্ৰে 
যখন অপর কোন আচাধ্যের মত প্রকাশিত করিয়াছেন, তখনই তিনি. 
তাহ। স্পষ্টরূপে উল্লেখ করিয়! কোন স্থলে তাহ! খণ্ডন করিয়াছেন, কোন 
স্থলে বা একমত্য প্রকাশ করিয়াছেন! বিশেষতঃ জীবের যে ব্ৰহ্ধের সহিত 
ভেদাভেদ সম্বন্ধ তাহাত বেদব্যাস পূর্বেই স্পষ্টক্তপে স্বীয় মত বণিয়া প্রকাশ 
করিদাছেন ; এক্ষণে তদ্বিষয়ে পুনরুক্তি করিয়া তাহা অপরের মত 
বলিয়| প্রকাশ করিবেন, ইহা কোন প্রকারেই সম্ভবপর নহে! অতএব 
শ্রীমচঙ্করাচার্যের এতৎসন্বন্ধীয় অনুমান সমীচীন নহে। 


ওয় অঃ ২য় পাদ ২” সুত্র। প্রকাশাশ্রয়বদা তেজস্বাৎ ॥ 
( প্রকাশ--আশ্রয়; প্রকাশ-তদাশ্রয়োঃ সম্বন্ধবৎ বা, তেজস্তাৎ )। 
ভাষ্য |--জীবপুক্লষোত্তময়োরপি তথা সম্বন্ধো জ্ঞেয়ঃ। 
উভয়ব্যপদেশাৎ প্রভাতদ্বতোরিব। অতোহনস্তেনেত্যনেন 
কেখলভেদেো ন ণঙ্ক্য ইতি ভাবঃ ॥ 
খ্স্তার্থ--জীব এবং পরমেশ্বরেরও এইরূপ সম্বন্ধই জানিতে হইবে? 


ভেদাভেদ উভয় তাহার সম্বন্ধেও উক্ত হওয়ায়, যেমন প্রভা "এবং 
প্রচ্চাখনের মধ্যে সম্বন্ধ, তদ্রপ জীব ও পরমেশ্বরের মধ্যে সম্বন্ধ 7: অতুএক 


তয় অঃ ২য় পা ২৯-৩১ সু ] বেদীস্ত-দর্শন । ৩৯৭ 
পূর্বোক্ত -“অতোইনস্তেন” ইত্যাদি স্ুত্রদ্বারা কেবল ভেদসম্বন্ধ থাকা মনে 
করিবে না৷ 
৩য় অঃ ২য় পাদ ২৯ সুত্ৰ । পুর্বববদধা ॥ 
ভাষ্য ।__কৃৎক্সপ্রসক্ত্যাদিদোষাভাবশ্চ পূৰ্ব্ববৎ বোধ্যঃ ॥ 
অষ্তাৰ্থঃ--কৃৎস্সপ্ৰসক্্যাদিদোষের আপত্তি হইলে,তাহ। পূৰ্ব্বে দ্বিতীয়া 
ধ্যায়ের প্রথম পাদোক্ত ২৫ সংখ্যক সুত্রে বিবৃত হইয়া তাহার যেরূপ 
খণ্ডন হইয়াছে, এইস্থলেও তদ্রপ বুঝিতে হইবে। 
ওয় অঃ ২য় পাদ ৩০ সূত্র । প্রতিযেধাচ্চ ॥ 
ভাষ্য ।--ন লিপ্যতে লোকছুঃখেন ইত্যাদি প্রতিষেধাচ্চ ন 
প্রকৃতস্য ব্রহ্মণোঁ:দোষযোগঃ ॥ 
অস্তার্থঃ--“তিনি:লোকের দুঃখে লিপ্ত হয়েন না” ব্রহ্মদন্বন্কে এইক্ল্প 
প্রতিষেধ দ্বারাও শ্রুতি ব্রহ্মের দোষযোগ নিবারণ করিয়াছেন ৷ 
ইত পরস্তোভয়লিঙ্গতাপ্রতিপাদনেন, জীবন্ত চ ব্ৰহ্মোণোভিন্নাভিন্নত্ব- 
নিরূপণেন, স্বপ্নাদিস্থানস্থিতিনিমিত্তক = পরস্তদ্বোষন্পঁৰ্শ।ভাবনিকরপণাধি- 
করণম্‌।, 
ওয় অঃ ২য় পাদ ৩১ সুত্ৰ । পরমতঃ সেতুন্মানসম্ব ্ধভেদব্যপ: 
দেশেভ্যঃ ॥ 
অতঃ ( অস্মাৎ পরমাত্মনঃ ) পরং ( অস্তি ইতি শেষঃ ) সেতু ব্যপদে- 
শা উন্মানব্যপদেশাৎ, সম্বঙ্ধবাপদেশাৎ, ভেদ ব্যপবেশাৎ ইত্যর্থঃ)।. 
ভাষ্য |” পূৰ্ব্বপক্ষয়তি। অতঃ প্রকৃতাদ্বন্ধণঃ পরমপি 
কিঞ্চিতত্বমস্তি “অথ য আত্মা সেতুরিতি” স্ম্ব্ধবাপদেশাৎ। 
তেনেদং পুর্ণং পুরুষেণ সৰ্ব্বং ততো যছুত্তরতরং তদরূপমনা ময় 
ইতি ভেদব্যপদেশীচ্চ ॥ 


৩৯৮ বেদাস্ত-র্শন ।  [ তয় অঃ ২য় পা ৩২ স্থুঃ 


অন্ঠার্থ:-_এই সুত্রে পূর্ববপস্ষ বলিতেছেন £--উপপিষ্ট ব্রহ্ম হইতে 
শ্রেষ্ঠ অপর কোন তত্ব আছে, কারণ “যে আত্ম৷ সেতুম্বরূপ” (ছাঃ ৮ অঃ 
৪ খ ) বাক্যে পরমাত্মাকে সেতু বলা হইয়াছে; ব্রহ্মঞ্ণে সেতু বলাতে, 
সেতু অবলম্বন করিয়া যেমন লোকে অন্য গন্তবাস্থানে গমন করে, তদ্ৰপ 
পরমাত্মাকে অবলম্বন করিয়াও অন্য শ্রেষ্ঠস্থানে জীব গমন করে বুঝিতে 
হয়। “অমৃত ন্তৈষ সেতুঃ* এই সেতুবাক্যে ব্ৰহ্ম অপর অমৃতের সহিত 
সম্বন্ধ করিয়া দেন, এইরূপও বুঝিতে হয়) ব্ৰহ্ধের উন্ম'ন ( পরিমাণ) ও 
“্চতুষ্পাদ্ব্র্ম ষোড়শকলম্‌” ( ব্ৰহ্ম চতুষ্পাদ্‌ যোড়ণকলাবিশিষ্ট ) ইত্যাদি 
বাক্যে বল! হইয়াছে। এবং “সেই পুরুষের দ্বার এতৎ সমস্ত পূৰ্ণ 
হইয়াছে; যাহা ইহ! অপেক্ষা ও শ্ৰেষ্ঠ, তাহা অন্কপ ও অনাময়” ইভান 
বাক্যে ব্ৰহ্ম অপর কোন শ্রেষ্ঠ পদার্থ হইতে ভিন্ন, এইরূপও বলা 
হইয়াছে । অতএব ব্ৰহ্ম হইতে শ্রেষ্ঠ অপর কেহ আছে । 


ওল অঃ ২য় পাদ ৩২ স্থত্ৰ । সামাস্যাত, । 


( সেতুসামান্তাৎ সেতুব্যপদেশঃ )। 
ভাষ্য ।--সিদ্ধান্তমাহ । তুশব্দঃ পক্ষনিষেধার্থঃ। জগৎ- 


কারণাৎ সর্বেশ্বরাৎ পরং ন কিঞ্চিদ স্তি, সেতুব্যপদেশস্তদ্বিধারণ- 
সারপ্যাৎ ॥ 

অস্তাৰ্থঃ--পূৰ্ব্বোক্ত পূৰ্ব্বপক্ষের সিদ্ধান্ত বলিতেছেনঃ--সুৃত্রোক্ত “তু” 
শব্দ পক্ষনিষেধার্থ। অগত্ৰারণ সৰ্ব্বেশ্বৱ হইতে শ্রেষ্ঠ আর কোন তত্ব 
নাই; শ্রুতি যে তাহাকে সেতু বলিয়া উপদেশ করিয়াছেন, তাহা 
তাহার অগনিৰিয়ামফ্ল'তব প্রাদৰ্শন ররিরার অভিপ্ৰায্ে। যেমন ফু জলের 
নিয়ামক, জলের উপরিস্থিত 'পারগামী পুক্রষরে জল হইতে ব্ৰহ্মা কুরে, 
তদ্ৰূপ ব্রদ্মও জগতের নিয়ামক, জগৎ হইতে আৱকে উদ্ধার করেন; 
এইমাত্ৰই উপমার সাদৃশ্য । 


ওয় অঃ ২য় পা ৩৩-৩৬% ] বেদাস্ত-দর্শন ৩:৯৪ 


ওয় অঃ ২য় পাদ ৩৩ সুত্র । বুদ্ধ্যর্থঃ পাদবত ॥ 
ভাষ্য। উন্মানব্যপদেশ উপাসনাৰ্থঃ “মনে। ব্ৰহ্ধেত্যুপাসীতে- 
তাযধ্যাত্মং তদেতচ্চতুষপ্পাদ্ব হ্ম বাক্‌ পাদ” ইত্যাদিপাদব্যপদেশাৎ। 


অস্যাৰ্থ ১--"ব্ৰহ্ধের পাদাদিদ্বারা পরিমাণ উপদেশ তাহার উপাসনার 
নিমিত্ত । শ্ৰুতি (ছাঃ ৩অঃ ১৮ খ) বলিয়াছেন ঃ--“মনকে ব্ৰহ্মজ্ঞানে 
উপাসনা করিবে, ইহাই অধ্যাত্ম । ব্ৰহ্ম চতুষ্পাদ, বাক্য একপাদ, প্রাণ 
একপাদ, চক্ষু একপাদ এবং শ্রোত্র একপাদ” ইত্যাদি শ্রুতিবাক্য উক্ত 
চতুষ্পাদবিশিষ্ট মনঃ ত্রদ্মের প্রতীক স্বরূপে উপাস্ত বলিয়া উপদিষ্ট 
হইয়াছে। 
৩৪ অং ২য় পাদ ৩৪ সুত্র । স্থানবিশেষাৎ প্রকাশাদিবৎ ॥ 
ভাষ্য । অপরিমিতস্ত পরিমিতত্বেন চিন্তনং স্থানবিশেষাৎ 
প্রকাশাদিবছুপপদ্ভতে। 
অন্তার্থ +- আলোক আকাশ ইত্যাদি যেমন স্থানবিশেষ প্রাণ্ডিহেতু 
তৎস্থানপরিমিত হয়, তদ্রপ ব্রদ্ধও উপাসনার নিঙ্গিত প্রতীকাদিন্বরূপে 
চিন্তিত হয়েন ; তন্নিমমত্ব তাহার অপৱ্লিমিতত্বের অপলাপ হয় না। 
ওয় অঃ ২য় পাদ ৩৫ সুত্র । উপপত্তেশ্চ ॥ 
ভাষ্য ।--স্বস্য স্বপ্রাপকতয়া সন্বন্ধব্পদেশোপপতেশ্চ 
তত্বাস্তরাভাবঃ। 
অস্তাৰ্থঃ -ত্রদ্ম আপনি ক্জাপনাকেই প্রাপ্তি করান, অতএবই "নম্র 
উপদেশ হওয়া উপপন হয়? স্থতগ়াং ব্ৰহ্ম হইতে তত্বাস্তর কিছু নাই! 
ওয় অঃ হর পাঁদ ৩৬ কুছ । তঞ্জান্তগ্র ভিযেধাত্ ৰ 
ভাষ্য ।--তথা“তঞ্চো 'হৃজ্ভররস্স্ছাতি ভেদব্যপদ্ষেশাভ ক্ষ 


Bre বেদান্ত-দর্শন [ -৩য় অঃ ২য় পা ৩৭-৩৯ সু 
রং তত্মমস্তীভাপি ন বাচ্যং, “ন্মাৎপরং নাপরমস্তি কিঞ্চিদি” 


ৰি প্রতিষেধাতৎ ।. 

অষ্তাৰ্থঃ--এইক্লপ "ইহ1 হইতে যাহা শ্ৰেষ্ঠ” ইত্যাদি বাক্যে যে ভেদ 
উপদেশ করা হইয়াছে ত'হাতে ব্রদ্মহইতে তত্বান্তর আছে বল! মীমাংপিত 
হয় না, কারণ “যাহা হইতে পর কিংবা অপর কিছু নাই” ইত্যাদি (শ্বেঃ 
৩ অঃ) শ্ৰুতি বাক্যদ্বার| তত্বান্তর প্রতিষিদ্ধ হইয়াছে। 

৩য অঃ ২য় পাদ ৩৭ সুত্র । অনেন সৰ্ব্বগতত্বমায়।মশব্দাদিভ্যঃ ॥ 

[ অনেন ('মানাতিশয়শুন্তত্ব প্রতিপাদ কবিচারেণ,) সৰ্ব্বগতত্বং ( ব্ৰহ্মণঃ 
দৃঢ়ীকৃতং ) আমমশন্ডা দ্বভাঃ ( ব্যাপ্তিবাচকশব্বাদিভ্যঃ ) তৎ দিদ্ধং ]। 

ভাষ্য |--অনেন পরত্ৰহ্মণঃ সৰ্ব্বগতত্বং দৃঢ়ীকৃতম্‌। “তে 
নেদং র্ণপুরুষেণ সৰ্ব্বং’গ্ৰহ্বৈবেদং সব্বমি” ত্যাদি শব্ধেভ্যঃ 

অন্তার্থ _- এতন্বার। পরব্রহ্মের সর্বগতত্ব, যাহা পূর্বেই উক্ত হইয়াছে, 
তাহা দৃঢ়ীকৃত হইণ। “সেই পুরুষের দ্বারা এতং সমস্ত পরিপূর্ণ হইয়াছে, 
ব্ৰহ্মই এতৎ সমস্ত” ইত্যা্দি ব্রন্মের ব্যাঞ্চি প্রতিপাদক' শ্রতিবাক্যদ্বারা 
তাহ। সর্বতোভাবে স্থাপিত হইয়াছে 

ওয় অঃ ২য় পাদ ৩৮ সুত্ৰ" ফলমত উপপত্তেঃ ॥ 

ভাষ্য ।--মতো ব্ৰহ্মৰ এব তদধিকারিণাং তদনুরূপং ফলং 
ভবত্যপ্তৈব শুদ্দাতৃত্বোপপত্তেঃ ৷ 

অস্তার্থ--অতএব ইহাই সিদ্ধান্ত হয় যে, ঈশ্বর হইতেই অধিক্কা'র- 
ভেদে তত্তদঈটয়প' ফলপ্ৰাপ্ডি"হয়; তিনিই কম্মফলদাত।। 

৩য় অঃ ২য় পাদ ৩৯ সুত্র। শ্রুতত্বাচ্চ ॥ 

ভাষ্য।--পি’ব।:্থয়, মহানজ আত্মাইন্াাফোবনুদান”,৫এষ 
বহাবামন্দয়তী”-তি;তৎফল্দত্বস্ত অঁ্তত্বাচ্চ ৷” 


৩য় অঃ ২য় পা ৪০-৪১ সঃ] বেদাস্তদর্শন। ৪০১ 


অস্তাৰ্থ:-- শ্ৰুতিও স্পষ্টরূপে ব্রদ্ধকেই কর্শফলদাতা বলিয়! কীর্তন 
করিয়াছেন, যথ। £--“এই সেই জন্মরহিত মহান্‌ আত্মা জীবরূপে ভোক্ত। 
আবার ধন পশু ইত্যার্দি ভোগ্যবস্তর দাতা,” “(বৃ ৪অঃ ৪ক্রা ২৪); 
ইনিই জীবকে আনন্দিত করেন” । (তৈঃ ২ব)। 


ওয় অঃ ২য় পাদ ৪৭ সুত্র । ধৰ্ম্মং জৈমিনিরত এব ॥ 

ভাষ্য।--ধৰ্ম্মং ফলহেতুং জৈমিনিম যাতে, কৃষ্যাদিবত্তস্তৈব 
তদ্ধেতুত্বোপপত্তেঃ। “যজেত স্বৰ্গকামঃ” ইতি তদ্বেতুত্বঅবণাচ্চ । 

অস্তার্থ:-_আপতিঃ-_জৈমিনিমুনি বলেন যে, ধৰ্ম্মই জীবের ফলহেতু । 
কৃষিকম্ঘা্নি যেমন ধান্তাদিকল-প্রাপ্তির হেতু, তদ্বৎ ধৰ্ম্মেমই ফলদাতৃত্ব 


বল| উচিত । প“স্বৰ্গকামন৷ করিয়। যজ্ঞ করিবে” ইত্যাদি শ্রুতিবাক্যেও 
যজ্ঞাদ্ি-ধর্ম্মেরই র্গাদিফলদানের হেতুত্ব উক্ত হইয়াছে । 


ওয় অঃ ২য় পাদ ৪১ স্থত্র। পুৰ্ব্বংতু বাদরায়ণো। হেতুবাপ- 
দেশাৎ ॥ 

ভাষ|৷--তুশব্বঃ = পক্ষনিরাসাৰ্থঃ। ফলং পূর্বোক্তং 
পরমাত্মানং বেদাচাধ্যো মন্যতে। দ্পুণ্যন পুণ্যং লোকং 
নয়তী”-তি“যমেবৈষ বৃণুতে তেন লভ্য”-ইতি চ পরস্ত তদ্ধেতুত্ব- 
বাপদেশাৎ। 

অস্যার্থ-সুতব্রোক্ত “তু” শব পৃর্বপক্ষনিরাসার্থক । পূর্বোক্ত 
পরমাত্মাই মূল ফলদাত| বলিয়া বেদাচাধ্য বাদরায়ণ সিদ্ধান্ত করেন। 
“পুণাকম্ম করাইয়া পুণ/লোক প্ৰাপ্তি করান,”প্তিনি যাহাকে বরণ করেন 


সেই লাভ করে” ( কঠ, ১অ: ২ব) ইত্যাদি শ্রুতিবাক্যে পরমাত্মারই 
পুণ্য দিবিষয়েও হেতুত্ব শ্রুতি উপদেশ করিয়াছেন। 


ইতি পরমাত্মন সেতুত্ব, নিয়মাকত্ব ফলদাতৃত্ব নিরূপণাধিকরণমূ। 
ইতি বেদাস্তদর্শনে তৃতীয়াধ্যায়ে দ্বিতীয়পাদঃ সমাপ্তঃ। 
ও তৎসৎ॥ 


ও শ্রীপগ্তরবে নমঃ ৷ 


ওঁ তৎসৎ॥ 
বেদান্তদৰ্শন 
তৃতীয় অধ্যায়ে--তৃতীয় পাদ। 


এই তৃতীয় পাদে শ্রীভগবান্‌ বেদব্যাস ব্ৰহ্মোপাসনাবিষয়ক শ্ৰুতি- 
বাক্যসকলের সারমৰ্ম্ম অবধারণ করিতে প্রবৃত্ত হইতেছেন-__- 
৩য় অঃ ওয় পাদ ১ম সত্ৰ | সর্বববেদাস্তপ্রত্যয়ং চোদনাদ্যবিশেষাৎ ॥ 
[ সৰ্ম্মবেদান্তৈঃ প্ৰতীয়তে ইতি সর্ববেদাস্ত প্রত্যয়ং, তানি অভিন্নানি 
এব, ইত্যর্থঃ ; বিধায়কশব্বশ্চোদনা, তত্ত অবিশেষাৎ এক্যাৎ। চোদন! 
'*বিষ্ভাদুপাসীতে”-ত্যে বংরূপো বিধিঃ। ] 


ভাষ্য ।--অনেকত্র প্রোক্তমুপাসনমেকম্, চোদনাগ্যবিশেষাৎ ॥ 


অন্তার্থ:--ভিন্ন ভিন্ন বেদান্তে উপদিষ্ট উপাসনার বেগ্যবস্ত একই, এক 
ব্ৰহ্মোপাসনাই ভিন্ন ভিন্ন বেদাস্তে উপদিষ্ট হইয়াছে ; কারণ, বিধায়কলক্ষণ 
সকলেরই এক প্রকার। _ | 

শঙ্করাচার্যের মতেও এই স্থত্ৰের অর্থ এইরূপই | কিন্তু তিনি বলেন 
যে, সগুণ ব্ৰহ্মোপাসন| সম্বন্ধেই এই সুত্র গ্রথিত হইয়াছে। পরস্ত বেদ- 
ব্যাস যে স্থত্রে “সর্ব” শব্দের ব্যবহার করিয়াছেন, তাহার অর্থ খর্ব করা 
যাইতে পারে না। বেদব্যাস তত্সম্বন্ধে কোন ইঙ্গিতও কোন স্থানে 
করেন নাই। 


ওয় অঃ ওয় পা ২-৩ স্থ ] বদান্তনদৰ্শন। ৪8০৮৬ 
ওয় অঃ ওয় পাদ ২ সুত্র। ভেদানেতি চেদেকস্যাষপি ॥৷ 

ভাষ্য ।--বিস্লায়াং পুনঃ শ্রুত্যা বেছাভেদান্ন বিন্যৈক্যমিতি 
চেৎ, ন; কচিৎ-প্রতিপতৃভেদাৎ কচিৎ প্রকরণশুদ্ধ্যর্থমেকস্তামপি 
বিদ্যায়াং পুনরুক্ত্যাত্যুপপত্তেঃ। | 

অস্তার্থঃ--যদি এইরূপ আপত্তি কর যে শ্রুতিতে বিদ্যার পুনরুক্তিহেতু 
বিদ্যার বেগ্যবস্তও বিভিন্ন বলিতে হইবে, (কারণ বেদ্যবস্তু এক হইলে, 
পুনরুক্তি নিশ্রয়োজন ) অতএব ভিন্ন ভিন্ন বেদান্তোক্ত বিদ।1 (উপাসনা ) 
এক নহে; তৎসঙ্থদ্ধে বন্ত?া এই যে, ইহা সঙ্গত সিদ্ধান্ত নহে; কোন 
স্থলে প্রতিপতাঁভেদে (উপাদকভেদে ) এবং কোন স্থলে প্রকরণপূরণ 
নিমিত্ত একই বিদ্যার পুনকুক্তি অনঙ্গত নহে, পরস্ত সঙ্গত। 

ওয় অঃ ওম পাদ ওয় সুত্র । স্বাধ্যায়স্য তথাত্বে হি সমাচারেহধি- 
কারাচ্চ সববচ্চ তন্নিয়মঃ ॥ 

[ আধথর্বণে কর্তব্যত্বেনৈবোপদিষ্টং শিরোব্রতং শিরসি অঙ্গারপাব্র- 
ধারণরূপং ব্রতং ন বিদ্যাভেদকং কুতঃ ? তস্য ) স্বাধ্যায়স্য ( বেদাধ্যয়নস্য 
অঙ্গীভূতত্বাৎ); তথাত্বে (শিরোব্রতস্য স্বাধ্যায়াঙ্গত্বে) তনিয়মঃ 
(ব্রতোপদেশ-নিয়মঃ, আর্বণিকেন অনুষ্ঠেয়ঃ নেতরেণ ইতি নিয়মঃ )। 
সমাচারে ( বেদব্রতোঁপদেশপরে গ্রন্থে তদুপদেশাত); অধিকারাচ্চ 
অধিরুত-মুণ্ডক-গ্ন্থজাতপরাঁৎ “অধীতে" ইতি শব্দাচ্চ। সববচ্চ স্থধ্যবচ্চ 
হর্যযাদিহোমবচ্চ ] ॥ 

ভাষ্য ।--যচ্চাথৰ্ব্বণে *তেষামেবৈতাং ত্রক্ষবিদ্ভাং বদেত 
শিরোব্রতং বিধিবদ্ষৈস্ত চীণমি”তি শিরোব্রতং, তদপি বিদ্যা 
ভেদকং ন, যতঃ স্বাধ্যায়াধ্যয়ানাজতয়া শিরোব্রতং বিধীয়তে। 
তন্তাধ্যায়নাঙ্গত্বে সতি আথ বিণিকেতরাগ্রাহাতয়া তনিয়মোইস্তি । 
যতঃ সমাচারাখ্যে গ্রন্থেপি বেদত্রতত্বেন শিরোব্রতমামনস্তি ; 


৪০৪ বেদাস্ত-দর্শন। [ ৩য় অঃ ৩য় পা ৪ স্ব 


“নৈতদচীর্ণব্রতো। অধীতে” ইতি বচনাচ্চ) সৌৰ্য্যাদিহোমবচ্চ 
তন্নিয়মঃ সঙ্গত এব ॥ 

অষ্তাৰ্থঃ--আখৰ্ব্বণ অতিতে (মুণ্ডকোপনিষদের তৃতীয় মুণ্ডকে দ্বিতীয় 
খণ্ডে) উক্ত আছে “ধাহারা বিধিপূৰ্বক শিরোব্রতের অনুষ্ঠান করিয়াছেন, 
তাহাদেরই এই ব্রহ্মবিদ্যা উপদেশ ;” এই বাক্যে যে শিরোব্রত 
উপদিষ্ট হইয়াছে, তাহা দ্বারা ব্ৰহ্মবিদ্যার -ভেদ প্রতীতি হয় ( কারণ 
কেবল আখথর্কণদিগের সম্বন্ধেই এই শিরোব্রতের উপদেশ আছে, 
অপরের নাই); এইরূপ বলিতে পার না; কারণ এ 
শিরোত্রত কেবল আধর্বণ শ্রতির অধ্যয়নের অঙ্গীভূত, বিদ্যার 
( তদুপদিষ্ট উপাসনার ) অঙ্গীভূত নহে। কেবল এ বেদের অধ্যয়নের 
অঙ্গীভূত হওয়াতে, আখৰ্ব্বণিক ( অথর্ববেদাধ্যায়ী ) ভিন্ন অপরের পক্ষে 
তাহা গ্রহণীয় নহে; অতএবই তদ্বিষয়ক উক্ত প্রকার নিয়ম করা 
হইয়াছে। কারণ, সমাচারনামক বেদত্রতোপদেশক গ্রন্থে, কেবল ওঁ 
বেদাধ্যয়নের অঙ্গীভূতম্বরূপে শিরোব্রত উপদিষ্ট হইয়াছে । “শিরোব্রত 
আচরণ ন! করিয়া অথৰ্ব্ববেদীয় মুগুকশ্রেণীর শ্রুতি পাঠ করিবে না” 
ইত্যাদি বাক্যে এ শ্রুতির অধ্যয়নের অধিকার নির্ণয়ার্থ এ ব্রতের উক্তি 
হওয়াতেও তাহাই সিদ্ধান্ত হয়। তাহার দৃষ্টাত্তও আছে, যেমন শসৌর্ধ্যাদি 
সপ্তহোম কেবল আধর্বণদিগের একাগ্নির সহিত সম্বন্ধবিশিষ্ট হওয়ায়, 
অন্য শাখায় উক্ত ত্রেতাগ্রির সহিত তাহার কোন সম্বন্ধ না থাকায়, এ 
সৌধ্যাদি হোম কেবল একাগ্নিক আধর্বণদিগেরই অনুষ্ঠেয়, তদ্রপ এ 
শিরোব্রতও মুণ্ডকশ্রুতি অধ্যয়নকারীদিগের অনুষ্ঠেয়,--অপরের নহে, 
এই নিয়ম বিধিবদ্ধ হইয়াছে। 

ওয় অঃ ওয় পাদ ৪ৰ্থ স্থত্র। । দশ য়তি চ॥ 

ভাষ্য।--“সৰ্ব্বে বেদ! যতপদমামনস্তি” ইতি ক্রুতিদর্শয়ুতি 

চ বিস্তৈক্ষ্যম্‌ ॥ 


৩য় অঃ ওয় পা ৫-৬ সঃ] বেদান্ত-দৰ্শন। 55৫ 


অস্যার্থ:__“সমস্ত বেদ যে নিত্যবস্তকে কীর্তন করে” ইত্যাদি শ্ৰুতি 
সাক্ষাৎ সম্বন্ধে বিদ্যাসকলের বেছ্যবস্ত ব্রদ্মের এক্য প্রদর্শন করিয়াছেন। 

ওয় অঃ ওয় পাদ ৫ম স্থত্ৰ উপসংহারে হর্থাভেদাদ্বিধিশেষব 
সমানে চ ॥ 

ভাষ্য ।--বিণ্যৈক্যে সতি, ( সমানে উপাসনে সতি ) গুণোপ- 
সংহারঃ কর্তব্যঃ প্রয়োজনাভেদাৎ ৷ অগ্নিহোত্রাদিবিধিশেষবৎ ॥ 

অম্যাৰ্থঃ--একই ব্রন্মোপাসনা কথিত হওয়াতে, এক বেদাস্তোক্ত 
ব্ৰহ্বের স্বরূপগ্ত গুণসকল অপর বেদান্তোক্ত ব্ৰহ্মোপাসনায় যোজন! 
করা কর্তব্য। কারণ উপাসনার অর্থ (প্রয়োজন) সৰ্ব্বত্ৰই এক। 
যেমন, অগ্নিহোত্রাদি কর্মবিষয়ে এক বেদোক্ত কম্মাঙ্গলকল অন্য বেদোক্ত 
কর্মেও যোজন! করিতে হয়, তদ্ৰূপ বিধায়ক বাক্যসকল উপনিষদুক্ত 
বিদ্যোপাসন। স্থলেও একরূপ হওয়াতে, এক উপনিষদুক্ত উপাস্যগুণসকল 


সর্বত্রই গ্রহণ কর! উচিত বলিয়া সিদ্ধ আছে। 
ইতি পর্ধববেদান্তোক্ত-বিদ্যায়া একত্বাবধারণাধিকরণম.। 


পরস্ত ব্রদ্দোপাসনা এক হইলেও বিদ্যা ( উপাসনাপ্রণালী ) উপনি- 
ষদে সর্বত্র এক নহে; এমন কি বিদ্যার নাম এক হইলেও, কোন কোন 
স্থলে বিভিন্ন উপনিষদে উক্ত বিদ্যা ঠিক এক নহে; এক্ষণে স্থত্রকার 
তাহাই প্রদর্শন করিতেছেন ঃ-- 

৩য় অঃ ওয় পাদ ৬ষ্ঠ সুত্র । অন্যথাত্বং শব্দাদিতি চেন্নাবিশেষাৎ ॥ 

ভাষ্য ।--“অথ হেমমাসন্তংপ্রাণমৃচ্ত্বং ন উর্দগায়োতি তথেতি 
তেভ্য এষ প্রাণ উদগায়তী” তি বাজসনেয়কে আয়তে “অথ হ ষ 
এবায়ং মুখ্যপ্রাণস্তমুপাসাংচক্রিরে* ইতি ছান্দোগ্যে চ আয়তে। 
কিমন্র বিন্ভৈক্যমুত তন্তেদঃ ? ইতি সংশয়ে বিদ্যৈক্যমিতি। নন্ু 


৪৪৬ বেদান্তন্দর্শন ৷ | ওয় অঃ ৩য় পা ৬ স্থঃ 


প্রাণস্ত বাজসনেয়কে *ত্বং ন উদগায়েশতি কর্তৃকত্বং, ছান্দোগ্যে 
চ “তমুদগীথম্‌”. ইতি কর্মত্বমধীয়তে, অতো বিদ্যানানাত্বমিতি 
চেন্ন, উপক্রমেইবিশেষাৎ। “উদ্‌গীৎ্নোত্যয়াম,” উদ্‌গীথ- 
মাজভুণরনেনৈনানভিহনিষ্যাম” উদৃগীথশ্তৈবোপাস্থত্বপ্রতীতেঃ । 
তস্মাদুভয়ত্ৰ বিচ্ৈক্যমিতি প্রাপ্তম্‌ ॥৮ 

অস্তাৰ্থঃ--বাজসন্য়ে শ্ৰুতিতে ( বৃহদারণ্যকের ১ম অধ্যায়ের ওয় 
ব্ৰাহ্মণে ) উক্ত আছে যে, দেবতাগণ বাক্‌ প্রভৃতি অপর সকল ইন্ৰৰিয়কে 
পরিত্যাগ করিয়া, মুখপ্রভব প্রাণকে বলিলেন, তুমি আমাদিগের উদগাত্র- 
কৰ্ম্ম কর; তিনি তথাস্ত বলিয়া উদগাত্ৰকৰ্ম্ম করিতে লাগিলেন । ছান্দোগ্য 
(১ম প্রপাঠকের ২য় খণ্ডে) এই উদগীথ উপাসনা উপলক্ষে এইরূপ উক্তি 
আছে যে, দেবতারা অপর সকল ইন্দ্ৰিয়কে পরিত্যাগ করিয়া মুখ্য- 
প্রাণকেই উপাসনা করিতে লাগিলেন। এইস্থলে জিজ্ঞান্ত এই যে, 
এতদ্বারা উপাসনার এঁক্য বুঝিতে হইবে ? অথবা ভেদ বুঝিতে হইবে ? 
এই সংশয় নিবারণার্থ স্ুত্রকার বলিতেছেন যে, প্রথমে এইরূপই অনুমান 
হয় যে, এইস্থলে উপাসনার এঁক্যই বুঝিতে হইবে। কারণ, যদি বল, 
বাঁজসনেয় শ্রুতিতেণ্ত্বং ন উদগায়” (তুমি আমাদের উদগাতা হও ) এই 
বাক্যে প্রাণের কর্তৃকত্ব উপদেশ আছে; কিন্ত ছান্দোগ্যে “তমুদগীথম্‌* 
এই বাক্যে প্রাণবোধক “ত্বং” পদ কৰ্ম্মকারকে উপদিষ্ট হইয়াছে; 
অতএব উভয়ের উপান্য এক নহে; সুতরাং বিদ্যার ভেদ স্বীকার 
করিতে হয়; তবে তাহা সঙ্গত নহে; কারণ উভয় শ্রুতিতে সংবাদের 
আরম্ভ একই প্রকার; যথা ঃ__বাজসনেয় শ্রুতিতে আরম্ভে বলা 
হইয়াছে,_দেবতাগণ পরামর্শ করিলেন “উদশীথঘ্বারা আমর! জয়লাভ 
করিব” এবং ছান্দোগ্যে প্রারস্তবাক্যে উক্ত আছে যে দ্রেবতাগণ 
- “উদশীথ অনুষ্ঠান করিলেন তাঁহার৷ বলিলেন যে, উদগীথ দ্বারাই আমর! 


তক্কঅঃতয় পা ৭ হুঃ]  বেদান্ত-দৰ্শন। ৪৭৭ 
( অন্থরদিগকে ) পরাভূত করিব-- জয়লাভ করিব”। এতদ্বারা প্রতীয়মান 
হয় যে, উভয়স্থলেই এক উদগীথ উপাসন| উপদিষ্ট হইয়াছে। অতএব 
উভয়স্থলে উপদিষ্ট বিদ্যা এক । ইহা পূৰ্ব্বপক্ষ। 

ওয় অঃ ওয় পাদ ৭মস্থত্ৰ। ন বা প্রকরণভেদাৎ পরোবরীয়- 
স্বাদিবৎ ॥ 

[ প্রকরণভেদাৎ = উপক্রমভেদাৎ ইত্যর্থঃ; পরোবরীয়স্বাদিবৎ যথা 
পরোবরীয়স্বাদিগুণ-বিশিষ্ট-বিধানম্‌ অর্থান্তরং জ্ঞাপয়তি তদ্বৎ] । 

( পর = জ্যেষ্ঠ  বর = শ্রেষ্ঠ ) 

ভাষ্য ।--তত্রোচ্যতে,ন বিদ্যৈক্যম, “ও' মিত্যেতদক্ষরমুদ্গীথ- 
মুপাসীতে” ত্যুদগীথে প্রণবমুপাস্যং প্রক্ৰম্যো” দগীথমাঁজছু”রিতি 
বচনাৎ তদবয়বভূতঃ প্রণবঃ প্রাণদৃষ্টেবিষয়ঃ ছান্দোগ্যে বিহিতঃ। 
বাজসনেয়কে তু অবিশেষেণ “উদগীথেনাত্যয়াম” ইত্যুপক্রমাৎ 
কৃৎস্নোদগীথঃ প্রাণদৃষ্টেবিষয়ঃ। ইথং প্রব্রমভেদাদ্বিদ্ভাভেদ 
এব স্ধ্যিতি । যখোদগীথাবয়বে প্রণবে পরমাত্মদৃষ্টিবিধানা- 
বিশেষেইপি : হিরণ্যময়পুরুযদৃষ্টিবিধানাৎ পরোবরীয়স্তাদি গুগ- 
বিশিষ্টবিধানমন্যৎ ॥ 


অস্যার্থ £--উক্ত পূর্বপক্ষের উত্তরে স্ত্রকার বলিতেছেন,--উক্ত 
উভয় উপনিষদুক্ত বিদ্যার একত্ব বল৷ যাইতে পারে না; কারণ ছান্দ্যেগ্যে 
শ্ৰুতি উদগীথোপাসন! বর্ণনে “ওঁ” এই একমাত্র বর্ণকে ( যাহা সম্পূর্ণ 
উদগীথের একাংশমাত্র, তাহাকে) উদশীথজ্ঞানে উপাসনা করিবে” এইরূপ 
ক্রম বলিয়া “দেবতারা উদশীথ অনুষ্ঠান করিলেন” এইরূপ উক্তি আছে। 
এতদ্বারা সিদ্ধান্ত হয় যে, ছান্দোগ্যে উদশীথের অঙ্গমাত্র ও কারকেই 
গ্রাণদৃ্টিত্থে উপাসনার বিস্বয্ন বলিয়া বিবৃত হুইয়াছে।.. পরস্ বাজসনেয় 


৪০৮ বেদাস্ত-দশন। [ওয় অঃ ৩য় পা ৮-৯ সঃ 


শ্রুতিতে কোন বিশেষ অবয়বের উল্লেখ না করিয়া সাধারণভাবে “উদগীথ 
উপাসনাদ্বারা আমরা জয় লাভ করিব”এঈ প্রারস্ত-বাক্যে সমস্ত উদগীথই 
প্রাণদৃষ্টিতে উপাসনার বিষয় বলিয়া অবধারিত হয়। আৱম্ভবাক্যে 
এই প্রকার ভেদহেতু বিস্বার ভেদই সিদ্ধ হয়। যেমন উদগীথাংশ প্রণবে 
পরমাত্মার ধ্যানব্ষিয়ক উপদেশ এক হইলেও, এক ছান্দ্যোগ্যেই পর- 
মাত্মার হিরণ্যময়পুরুষরূপে ধ্যান হইতে পরোবরীয়স্বাদিগুণবিশিষ্ট পুরুষ- 
রূপে ধ্যান বিভিন্ন,তদ্ৰপ বাজসনেয় শ্ৰুত্যুক্ত উদগীখোপাসনা প্রণালী এবং 
ছান্দ্যোগ্যোক্ত উদ্দীথোপাসনা প্রণালীও বিভিন্ন। ( এইস্থলে ছান্দ্যো- 
গ্যের প্রথম প্রপাঠকের নবম খণ্ড ও ষষ্ঠথণ্ড পাঠ করিলে, এই বিচার 
বিশেষরূপে বোধগম) হইবে )। 
ওয় অঃ ৩য় পাদ ৮ম স্থত্ৰ । সংজ্ঞাতশ্চেৎ, তছুক্তমস্তি তু তদপি ॥ 
ভাষ্য ।--সংজ্ঞাতে| বিদ্যৈক্যমিতি চেত্তস্তাঃ দুৰ্ববলত্বং “ন বা 
প্রকরণভেদাদি”-ত্যনেনোক্তং, সংজ্ঞৈকত্বং তু বিধেয়ভেদে- 
ইপ্যস্তি। যথাগ্নিহোত্ৰসংজ্ঞ৷ নিত্য। হগ্সিহোত্রে কুণ্ডপায়িনাময়- 
নাগ্রিহোত্রে চ। 
অস্য্যাৰ্থঃ--য'দি উদগীথ, এই নাম উভয় স্থলেই এক বলিয়া, বিদ্যারও 
একত্ব বল, তবে ইহা অতি দুর্বল যুক্তি, তাহা পূর্বস্থত্রে উল্লিখিত 
বিচারেই প্রদশিত হইয়াছে । এক সংজ্ঞ। হইলেও যে বিধেয়ের ভেদ হয়, 
তাহার দৃষ্টান্তেরও অভাব নাই। যথা-_“অগ্নিহোত্র” সংজ্ঞা নিত্য 
অগ্নিহোত্রেরও আছে, এবং কুগুপায়িনামক অগ্নিহোত্রেরও আছে। 
ওয় অঃ ওয় পাদ ৯ম হুত্র। ব্যাপ্তেশ্চ সমঞ্জসম.॥ 
(ব্যাপ্তেশ্চল প্রণবস্ত সৰ্ব্বত্ৰ ব্যাপকত্বাৎ, সৰ্ব্বং সমঞ্জসম্‌ )। 
ভাষ্য ।--ছান্দোগ্যে সর্ববাসূদ্ীথবিদ্যান্থ প্রথমং প্রস্তুতস্ত 
প্রণবস্তোপাস্তত্বেন ব্যাপ্তেঃ “উদগীথমাজহু রি”-তি মধ্যগতস্যো- 


তয় অঃ ওয় পা ১০ সুঃ ] বেদান্ত-দশন ৷ ৪০৯ 


দ্গীথশব্দস্যাপি প্রণববিষয়ত্বং সমঞ্জসম্‌। ছান্বোগ্যে উদগীথা- 
বয়বঃ প্রণবঃ বাজসনেয়কে কৃৎস্নোদগীথঃ প্রাণদৃষ্টযোপাস্য ইতি 
বিদ্যাভেদঃ। 

অন্তাৰ্থঃ--ছান্দ্যোগ্যে বহুবিধ উদগীথ-উপাসন। উক্ত হইয়াছে; তৎ- 
সমস্তের মধ্যেই প্রথমোক্ত প্রণবোপাসনার ব্যাপ্তি আছে; অতএব 
“উদগীথ অনুষ্ঠান করিয়াছিলেন" এই বাক্যের মধ্যগত "উদগীথ“ শব্দে 
প্রণবই বুঝায় বলিলে, পূর্বাপর বাক্যের সামগ্রস্ত হয়। ছান্দ্যোগ্যে 
উদনীথের অংশ প্রণব ; এবং বাজদনেয়ে সমগ্র উদগীথই প্রাণকল্পনায় 
উপাস্য । অতএব উভয়োক্ত উপাসনাপ্রণালী ভিন্ন--এক নহে। 

ইতি উদগীথোপাসনায়া বিভিন্নত্বনিবূপথাধিকরণম্। ) 


৩য় অঃ ওয় পাদ ১*ম সুত্র । সর্ববাভেদাদন্যত্রেমে ॥ 
( সর্ব-অভেদাৎ-অন্থাত্র, ইমে ) 


ভাষ্য 1 ছান্বোগ্যে বাজসনেয়কে চ প্রাণসংবাদে জ্যৈষ্ঠ্য- 
শ্রৈষ্ঠযগুণোপেতঃ প্রাণ উপাস্যতয়৷ বাগাদয়ো বশিষ্ঠ্যত্বাদিগুণক] 
উক্তঃ৷ তে চ গুণাঃ প্রাণে সমৰ্পিতাঃ। কৌধীতকীপ্রাণ- 
সংবাদে তু বাগাদীনাং গুণ] উক্তাঃ ন তু প্রাণে সমর্পিতাঃ। 
তত্রোচ্যতে। অন্যত্ৰ কৌষীতকীপ্রাণসংবাদেহপি প্রাণসম্বন্ধিত্বেন 
তে উপাদেয়াঃ জ্যৈষ্ঠ শৈষ্ঠ্যনিমিতুস্য বাগাদীনাং প্রাণায়ত্তঘাদেঃ 
সৰ্ব্বত্ৰৈক্যাৎ। 

অন্তার্থঃ--ছান্দোগ্য এবং বাজসনেয় উভয়শ্রুতিতে প্রাণোপাসনাবিষ- 
য়ক সংবাদে প্রাণকেই জ্যেষ্টত্ব শ্রেশত্ব গুণবিশিষ্টরূপে উপাস্য বলিয়া 
নির্দেশ কর! হইয়াছে; এবং বাগার্দি ইন্দরিয়ের বশিষ্ঠত্বাদি গুণ উক্ত 
হইয়াছে । তৎসমস্ত গুণই প্রাণেও সমপিত হইয়াছে । পরস্ক কৌষীতকী 
উপনিষদুক্ত প্রাণসংবাদে কথিত গুণসকল বাগান্দির সম্বন্ধেই উক্ত 


৪১৬ বেদান্ত-দর্শস। [ ৩য় অঃ:ওয় পা! ১১-১২ 


হইয়াছে; কিন্তু প্রাণে তৎসমন্ত সমৰ্পিত হয় নাই । তৎত্সম্বন্ধে সুত্রকার 
বলিতেছেনঃ--“অগ্থান্ধ* অৰ্থাৎ কৌষীতকী উপনিষহুক্ত প্রাণসংবাদেও 
‘ইমে’ এই সকল বশিষ্ঠত্বাদি গুণ প্রাণসম্বন্ধেও গ্রহণীয়; কারণ, উক্ত 
সকলশ্রুতিতেই প্রাণের জোঠত্ব ও শ্রেষ্ঠত্ব উক্ত আছে, এবং বাগাদির 
প্রাণাধীনত্ব সর্বত্রই শ্ৰুতিতে কীত্তিত হইয়াছে। 

ইতি প্রাণোপাসনায়াং  বশিষ্ঠত্বাদিগুণানাৎ সৰ্ব্বত্ৰোপাদেয়ত্ব- 
নিরূপণাধিকরণম,। 

[ এক্ষণে সুত্রকার উপাস্য ব্রদ্ষের শ্বরূপনিষ্টগুণসকল যাহ! সৰ্ব্ববিধ 
ব্রন্মোপাসনায় গ্রহণীয় বলিয়া ৫ম সুত্রে বর্ণনা করিয়াছেন, তাহা স্পষ্ট" 
রূপে উপদেশ করিতেছেন ] : = 

ওয় অঃ ওয় পাদ ১১শ সুত্র । আনন্দাদয়ঃ প্রধানস্ত । 

ভাষ্য।-__সর্ধত্র গুণিনৌইভেদানন্দাদয়ে! গুণাঃ পরবিদ্যান্ু- 


পসংহর্তব্যাঃ। 
অস্যার্থঃ_-বিশেষ্য (গুণী) ব্ৰহ্মের সর্ধাত্মকত্ব ও আনন্দময়ত্বাদি 


বিশেষণ (গুণ) সর্বত্রই পরক্রন্মোপাসনায় সংযোজিত করিতে হইবে। 
( আনন্দাদি গুণ যথা :--আনন্দক্লপত্ব, বিজ্ঞানঘনত্ব, সৰ্ব্বগতত্ব, সর্ব্বা- 
অকত্ব ইত্যাদি )। 

৩য় অঃ ওয় পাদ ১২শ স্থত্ৰ ৷ প্ৰিয়শিরস্তাদ্যপ্রাপ্তিরুপচয়াপচয়ে| 
হি ভেদে ॥ | 

ভাষ্য ।-_পরশ্বরপগুণপ্রাপ্তো প্ৰিয়শিরস্বাদীনাং প্রাপ্তিস্ত 
নেষ্যতে, শির আছ্যবয়বভেদে সতি ব্রন্মণ্যুপচয়াপচয়প্রসঙ্গাত। 

অপ্যার্থঃ-_কিন্তু তৈত্তিরীয় উপনিষদে “তস্য প্রিয়মেব শিরঃ” ইত্যাদি 
বাক্যে যে প্রিয়শিরস্তাদি-গুণ ব্ৰহ্ষের সম্বন্ধে উক্ত হইয়াছে, তাহা ব্ৰহ্মোপা- 
সনায় সর্বত্র যোজয়িতব্য নহে; কারণ, শিরঃপ্রভৃতি অবয়বভেদে সেই 
স্নকল গুণের অপচয় উপচয় (হ্ৰাস, বৃদ্ধি) দ্বার! ত্রন্ের হ্াসবৃদ্ধির প্রসঙ্গ হয়. 


৩য় অঃ ওয় পা ১৩-১৬ ভুত] বেদ্ধাস্ত-দর্শন। ৪১১ 


ওয় জঃ ওয় পাদ ১৩শ হত্র। ইতরেতর্থঘামান্যাৎ ॥ 
ভাষা ।_-আনন্দদায়ন্ত গুণা গুপিনঃ সৰ্ব্বত্ৰৈক্যাদুপসংহিয়ন্তে । 
অস্যার্থ:- প্রিয়শিরস্থাদিগুণ ব্রহ্মোপাসনায় সৰ্ব্বত্ৰ সংযোজিত না 
হইলেও, আনন্দাদিগুণ ব্ৰহ্মে নিত্যই আছে; উক্ত গুণসকল সৰ্ব্বত্ই 
শ্রুতিতে তৎসম্বন্ধে উক্ত হইয়াছে ; সুতরাং ব্রদ্ষোপাসনায় এই সকল গুণ 
সর্বত্রই গ্রহণীয় । 
৩য় অঃ ওয় পাদ ১৪শস্ত্র। আধ্যানায় প্রয়োজনাভাবাৎ ॥ 
ভাষ্য ।--“তস্ভ প্রিয়মেব শিরঃ” ইত্যাগ্যধভানত্ত অনুচিন্ত- 
নার্থমিতরপ্রয়োজনাভাবাৎ। 
অস্যার্থঃ-_“প্রিয়ই ইহার শিরঃ” ইত্যাদি বাক্যে ব্ৰহ্বের যে প্রিয়শির- 
_ স্বাদি উক্ত হইয়াছে, তাহা কেবল তাহার "ধ্যানের স্থিরতা সম্পাদনের 
নিমিত্ত; তত্সকলের অন্ত কোন প্রয়োজন নাই €শিরঃপ্রভৃতি তাহার 
স্বরূপগত গুণ নহে )। | 
৩য় অঃ ৩য় পাদ ১৫শ সুত্র । আত্মশব্দাচ্চ । 
ভাষ্য ।--“অন্তোহন্তর আত্মা” ইত্যাত্মনঃ শিরঃ পক্ষান্য- 
সম্ভবাৎ তদনুধ্যানায় তদভিধানম্‌। 
অস্যার্থ:_-তৈতিরীয় শ্রুতিতে আনন্দময় সম্বন্ধে যে বাক্য আছে 
“অন্ঠোহস্তর আত্মা?” (তৈত্তিরীয়োপনিষৎ দ্বিতীয়বল্লী দ্রষ্টব্য) তাহাতে 
আত্মাশবের ব্যবহার দ্বারাও প্রতিপন্ন হয় যে, এই শেষ আত্মার শিরঃ- 
পক্ষার্দি অবয়ব কেবল কাল্পনিক, ইহা প্রকৃত হওয়া কখন সম্ভবপর নহে। 


সুতরাং এই সকল বিশেষণ কেবল ধ্যানের আনুকূল্যের নিমিত্ত বুঝিতে 
হইবে। ৷ 
ওয় অঃ ওয় পাদ ১৬শ স্থত্ৰ । আত্মগৃহীতিরিতরবদুত্তরাৎ। 


ভাষ্য ।_"অন্তো৷ইস্তুর আত্ম!” ইত্যেবাত্মশব্দেন পরমাত্মন 
এব গ্রহণং যথা “আত্মা বা ইদমেক এবাগ্র আসীৎ” 


৪১২ বেদান্ত-দৰ্শন। [ ৩য় অঃ ৩য় পা ১৬-১৭ সুঃ 


ইত্যত্রাত্মশব্দেন পরমাত্মন এব গ্রহণম্‌, তদ্বং। “সোহকাময়ত 
বহু স্যামি*-ত্যানন্দময়বিষয়াছুত্তরবাক্যাদপি তদগ,হণম্‌। 

অস্থার্থ:--তৈত্তিরীয় শ্রুতির “অন্যোইস্তর আত্মা” এই বাক্যোক্ত 
“আত্মা” শব্দ পরমাত্ম-বোধক; যেমন এতরেয় শ্রত্যুক্ত ‘আত্মা বা ইদ- 
মেক এবাগ্র আসীৎ” বাক্যে আত্ম। শব্দ পরমাত্ম-বোধক, তদ্ৰূপ পূর্বোক্ত 
তৈত্তিরীয় শ্রুতিবাক্যেও “আত্মা শব্দ পরমাত্ম-বোধক; কারণ, 
ঠতত্বিরীয় শ্রুতি বাক্যশেষে বলিয়াছেন “সোহকাময়ত বহু স্যাম্‌”; 
আনন্দময় বিষয়ক এই শেষোক্ত বাক্যদ্বার! পূর্বোক্ত “আত্মা” শব্দ যে 
পরমাত্ম-বাচক, তাহ! স্পষ্টই প্রতীয়মান হয়। 

৩য় অঃ ৩য়পাদ ১৭ স্থত্র । অন্বয়াদিতি চেৎ স্যাদবধারণাৎ। 

ভাষ্য ।- পূর্ববত্রানাত্মনি প্রাণাদাবাত্মবশব্দাস্বয়দর্শনাদ, “আত্ম 
হনন্দময়*-ইত্যাত্বশব্দেন পরমাত্মনোইপরি গ্রহ ইতি চে, স্তাদেব 
তেন শব্দেন তৎপরি গ্রহ: পূৰ্ব্বত্ৰাপি পরমাত্মবুদ্ধ্যৈবানাত্মনি 
প্রাণাদা বাত্মশব্দান্বয়নিশ্চয়াৎ । 

অস্তার্থং--তৈত্তিরীয় শ্ৰুতিতে উপদিষ্ট প্রাণময়াদি আত্মা ব্ৰহ্ম নহেন, 
ইহা অবশ্য স্বীকার করিতে হইবে; তৎপরে ক্রমে একই সঙ্গে যখন 
আনন্দময় আত্মারও উক্তি আছে, তখন আনন্দময় আত্মাশব্বও পরমাত্ম- 
বাচক বলিয়| উপপন্ন হয় না; এইরূপ আপত্তি হইলে, তাহা সঙ্গত নহে; 
আনন্দময়াত্মশব্দে পরমাত্মাই গ্রহণীয়; প্রাণময়াদি স্থলেও প্রাণাদি 
'অনাত্মপদার্থে পরমা তববুদ্ধিতেই “আত্ম” শব্ধ অন্থিত হইয়াছে । (শ্রুতি 
প্রথমেই “সত্যং জ্ঞানমনস্তং ব্ৰহ্ম", প্ব্রহ্মবিদাপ্পোতি পরম্” ইত্যাদি 


বাক্যে পরমাত্ম| বর্ণনা করিয়াছেন, তৎপরে প্রাণময়াদি আত্মাস্থলে সেই 
পরমাত্মাশব্বই অদ্বিত হইয়াছে বুঝিতে হইবে ) 

ইতি আনন্দরূপত্বাদিবিশেষণানাং নতুপ্রিয়শিরস্বাদীনাং সর্ববত্র- 
ব্ৰহ্মো পাসনায়াং সংযোজ্যত্বনিক্ূপণাধিকরণম্‌। 


৩য় অঃ ৩য় পা ১৮-১৯ সঃ] বেদান্ত-দৰ্শন। ৪১৩ 


(এক্ষণে স্যত্রকার বিস্তাবিষয়ঃ অপরাপর জিজ্ঞাস্য বিষয়সকল 
মীমাংসা করিতে প্রবৃত্ত হইতেছেন ) :-- 

ওয় অঃ ওয় পাদ ১৮শ স্থত্ৰ । কার্য্যাখ্যানাদপূর্ব্বম্‌ ॥ 

[ কার্ধ্যাখ্যানাৎ, আচমনস্য সাধারণকার্যাত্বেন স্বত্যাদৌ কথনাৎ, 
*অশিষ্যন্নাচামেৎ” ইত্যাদি বাজসনেয়বাক্যে আচমনীয়ান্থ অগ্ম, বাসো 
দৰ্শনম্‌ এব বিধীয়তে ; যতঃ তদেব অপূৰ্ব্বং পূৰ্ব্বাপ্রাপ্তম্‌ ইত্যর্থঃ ] ৷ 

ভাষ্য ।--“অশিষ্যন্নাচামেদশিত্া চাচামেদেতমেব তদনমনগ্নং 
কুরুতে”-ত্যাদিনাহপাং  প্রাণবাসস্বধ্যানমপ্ৰাপ্তং = বিধীয়তে, 
স্মৃত্যাচারপ্রাপ্তন্তাচমনস্ত তু তত্ৰানুবাদমাত্ৰত্বাৎ ॥ 

অস্তযাৰ্থঃ--বাজসনেয় শ্রুতিতে প্রাণবিদ্যাবর্ণনে এইরূপ বাক্য প্রাপ্ত 
হওয়া যায়, যথা ঃ--“আহার করিবার পূৰ্ব্বে আচমন করিবে’ আহার 
করিয়া আচমন করিবে ;এই আচমন প্রাণকে অনগ্ন ( অর্থাৎ আচ্ছাদিত ) 
করে, এইরূপ জ্ঞান করিবে ।” এই স্থলে জিজ্ঞান্ত এই, উক্ত বাক্যে 
কোন্টি বিশেষবিধি ? আঁচমনটিই বিশেষবিধি ? অথবা জলকে প্রাণের 
আবরকস্বর্ূপ ধ্যানই বিশেষবিধি ? অথবা উভয়ই বিশেষবিধি? তদ্বিষয়ে 
ত্বত্রকার বলিতেছেন,-জলকে প্রাণের আবরকন্বরূপ ধ্যানই প্রাণবিদ্যার 
বিশেষবিধি; ইহা অপর বিদ্যার অঙ্গীভূত নহে; কারণ, এই ধ্যানই এই 
‘স্থলে “অপূৰ্ব্ব”_ (অন্তান্ত উপাসনায় উক্ত না হইয়া, এই উপাসনায় 
বিশেষরূপে উক্ত হইয়াছে )। স্মৃতি গ্রভৃতিতেও আচমন কাৰ্য্য সৰ্ব্বত্ৰ 
সাধারণরূপে উক্ত হইয়াছে; তাহারই অনুবাদ করিয়া প্রাণবিদ্যায়ও 
আচমনের উল্লেখ করা হইয়াছে । পরস্ত জলকে প্রাণের আবরকরূপে 
ধ্যানই প্রাণবিদ্যার বিশেষবিধি নহে । 

ইতি আচমনন্ত গ্রাণানামনগ্নকরণত্বাবধারণাধিকরণম্‌। 
ওয় অঃ ওয় পাদ ১৯শ সুত্র । সমান এবং চাভেদাৎ ॥ 
ভাষ্য ।--বাজসনেয়িশাখায়াং “সত্যং ব্রন্মেত্যুপানীতে*-ত্যারভ্য 


৪১৪ বেদান্ত-দর্শন [ ওয় অঃ হয় পা ১৬-১৭ স্থুঃ 


“আত্মানমুপাসীত মনোময়মি” ত্যাদি। অগ্নিরহস্তে “মনোময়ো- 
ইয়ংপুরুষ”-ইত্যাদি বৃহদারণ্যকে চ শাগ্ডিল্যবিদ্তাইয়়াতা, সাচ 
যথাইনেকশাখাস্থ বেছ্ভৈক্যাদ্বিছ্ৈক্যং,  তখৈকম্যামপ্যেকৈ 
বিষ্ঘৈক্যাদ্‌ গুণোপসংহারঃ। 

অস্যার্থ--বাঁজসনেয় শাখায় ( বৃহদারণ্যকে ) ব্র্গকে সত্যস্বরূপে 
উপাসনা করিবে” বাক্য।রস্তে এইরূপ বলিয়া, পরে বলিয়াছেন “আত্মাকে 
মনোময়ক্ূপে উপাসনা করিবে” । অগ্নিরহস্যেও শাগ্ডিল্যবিদ্যা বর্ণনায় 
বৃহদারণ্যকে এইরূপ উক্তি আছে যে, “এই আত্ম! মনোময় । যেমন 
বিভিন্ন শাখায় ব্দ্যবস্ত একই, তৎসন্বদ্ধে সর্বপ্রকার উপাসনারই এক্য 
আছে, তন্্রপ একই শাখাতে বিদ্যাও একই বলিয়া বুঝিতে হইবে; অত- 
এব বিদ্যার এক অঙ্গ একস্থানে উক্ত না হইয়া! অন্যস্থানে উক্ত হইলে, 
সেই অনুক্তস্থানেও ওঁ অঙ্গ যোজনা করিতে হইবে। (বৃহদারণ্যক ৫ম 
অধ্যায় দ্ৰষ্টব্য ) 

ইতি বিভিন্নস্থানোক্ত-শাণ্ডিল্যবিদ্যায়া একত্বনিরূপণাধিকরণম। 

তয় অঃ ৩য় পাদ ২*শ নুত্র। সন্বন্ধাদেবমন্তত্রাপি ॥ 

ভাষ্য ।--যথ| শাগ্চিল্যবিগ্যৈকং তৎসন্বন্ধাদ্‌ গুণোপসংহার 
এবং ‘সত্যং ব্ৰহ্ম” ইত্যুপক্ৰমাদেকমিদ্তাতসম্বন্ধাং “তস্তোপনিষ- 
দ্বহমি”-ত্যধিদৈবতং “তস্তোপনিষদহিত্যধ্যাত্মমি”তি শ্ৰুত্যুক্তে 
দ্বে নামনী উপনংহ্থিয়েতে ইতি পূর্ববঃ পক্ষঃ ॥ 

অস্যাৰ্থঃ--শাপ্ডির্যবিদ্তা একই । সুতরাং এ বিদ্যার প্রসঙ্গে বৃহদা- 
ব্ণাকে স্থানে স্থানে যে সকল ধৰ্ম্ম উক্ত হইয়াছে, তাহা সর্বত্রই শাণ্ডিল্য- 
বিদ্যায় গ্রহণ করিতে হয়; তদ্ৰূপ “সত্যং ব্রহ্ম’ ইত্যাদিক্ূপে বৃহদারণাক 
উপদেশ আরম্ভ করিয়া “তাহার উপনিষদ্‌ ( রহসা ) অহং’ এইরূপ অধি- 
দৈব এবং “তাঁহার উপনিষদ অহং” এইরূপে অধ্যাত্ম বর্ণনা করিয়াছেন । 


তয় অঃ ওয় পা ২১-২৩ স্থঃ] বেদাস্ত-দর্শন | ৪১৫ 
অতএব এই অধ্যাত্ম ও অধিটদৰ নামক দুইটি উপনিষদই ( রহসাই ) 
অবিভাগে গ্রহণীয়, অর্থাৎ উভয় আদিত্যমগ্ডলে এবং চক্ষুর্মধ্যে রঙ্গে - 
পাসনা স্থলে উক্ত উভঃ রহুম্য গ্রহ্ণীয়, এইরূপ পূর্ববপক্ষ হইতে পারে। 
( তদুত্তরে সুত্রকার বলিয়াছেন );-_ 

ওয় অঃ ৩য় পাদঃ ২১শ স্থত্ৰ । ন বাবিশেষাৎ ॥ 

ভাষ্য ।-- সিন্ধান্তস্ত স্থানভেদোাদ্‌পসংহারে| নোপপগ্ভতে ইতি ৷৷ 

অস্যার্থঃ - পরস্ত তত্সম্বন্ধে সিদ্ধান্ত এই যে, নুর্যামগ্ডল এবং অক্ষি, 
যাহাতে ব্ৰহ্মেয় ধ্যান উপদিষ্ট আছে, তাহার! পরস্পর ভিন্ন হওয়াতে, 
উক্ত প্রকার উভয় রহস্য প্রত্যেক-স্থলে যোজনা করিতে হইবে না। 

ওয় অঃ ৩য় পাদ ২২শ সুত্র । দর্শয়তি চ ॥ 

ভাষ্য 1--“ত্যৈতস্য তৰেব রূপং যদমুষ্য রূপমি”-তি শ্ৰুতি- 
শ্চাক্ষিস্থাদিত্যস্থয়োগু ণোপসংহারাভাবং দর্শয়তি ॥ 

অন্তার্থ £--"সেই এই পুরুষের তৎদমস্ত রূপ, যাহা পূর্বোক্ত পুরুষের” 
ইত্যাদি বাক্যে শ্রুতিও আদিত্যপুরুষের রূপাদি ধৰ্ম্ম চাক্ষুষপুরুষের কেবল 
অবাস্তর ধৰ্ম্ম বলিয়া ব্যাখ্য। করিয়া চাক্ষ্ষপুৰুয ও আদিত্যপুরুযের সম্বন্ধে 
উক্ত গুণসকলের যে উভয় স্থলে গ্রহণ করিতে হইবে না, তাহ! প্রদর্শন 
করিয়াছেন। অতএশ উভয়বিধ ধৰ্ম্ম প্রত্যেকস্থলে ধ্যাতব্য নহে। 

ইতি রহস্যানামুপসংহারাভাব নিরূপণাধিকরণম্‌। 

ওয় অঃ ওয় পাদ ২৩শ স্থত্ৰ । সভুতিদ্যুবাপ্ত্যাপি চাতঃ। 

ভাষা ।--“ব্ৰহ্মজোষ্ঠা বীর্ধ্যাঃ সম্ভৃতানি ব্ৰহ্মাগ্ৰে জ্যেষ্ঠং 

দিবমাততানে”-ত্যাদিন। তৈত্তিরীয় কবিহিতানাং সম্ভ তিজ্যেষ্ঠা 
বীৰ্য্য! সন্ত তানি চছ্যব্যাপ্তিপ্রভৃতীনাং গুণানামপি স্থানভেদাদেব 
বিদ্যান্তরে নোপসংহারঃ। 

অস্তার্ণঃ--তৈত্তিরীয় রাণায়ণীয় শাখার খিলবাঁক্যে (অর্থাৎ যাহা 


৪১৬ বেদাস্ত-দর্শন। [ওয় অঃ ওয় পা ২৬মুঃ 


বিধিও নহে, নিষেধও নহে, তাহাতে ) উক্ত আছে যে প্ত্রন্মের সম্ভ্তি 
€আকাশাদির ধারণ ও পোষণ) প্রভৃতি শ্রেষ্ঠ শক্তিসকল আছে, দেবতা" 
দিগের স্ৃষ্টির পূর্বে ব্রহ্ম এই পূর্ববস্থষ্ট আকাশ ব্যাপিয়া ছিলেন” । এই 
স্থলে যে সম্ভূতি ও ছাব্াঞ্চি প্রভৃতি গুণের উল্লেখ আছে, তাহাও 
উপাসনার উপাধিতেদহেতু পৃথক্বিষ্া বলিয়া গণ্য, তাহ! প্রযোজ্য 
নহে । যেমন পূৰ্ব্ব সক্রোক্ত রহস্তদবয় সর্বত্র প্রযোজ্য নহে, ইহাও তদ্ৰূপ । 
ইতি সম্ভ তদ্যুব্যাপ্তি প্রভৃতি গুণানামমুপসংহারনিরূপণাধিকরণম্‌। 
ওয় অঃ ওয় পাদ ২৪ স্থত্ৰ পুরুষবিদ্যায়া্পি চেতরেষামনা- 
মনানাৎ । 
ভাষ্য “পুরুষে! বাব যজ্ঞ” ইত্যাদিন| ছান্দোগ্যে “তন্তৈবং 
বিদুযে! যজ্ঞস্তা” ইত্যাদিন| তৈত্তিরীয়কে চ অঁয়মাণায়াং পুরুষ- 
বিদ্যায়ামপি একত্রোক্তানাং “তস্ত যানি চতুৰ্ব্বিংশতিবৰ্ষাণি তৎ- 
প্রাতঃ সবনমি”-ত্যাদীনাং গ্রকারাণামন্থাত্রানায়ানাৎ বিদ্যাভেদঃ | 
অন্তার্থ £--পপুরুষই যজ্ঞ” ইত্যাদিবাক্যে ছান্দোগ্যে, এবং “সেই 
জ্ঞান্বান্‌ পুরুষের আত্মাই যজ্ঞের যজমান, এবং শ্রদ্ধাই পত্নী” ইত্যাদি 
বাকো তৈত্তিরীয়শ্রুতিতে পুরুষবিদ্থা বর্ণিত হইয়াছে; তন্মধ্যে এক 
শ্রুতিতে (ছান্দোগ্যে) “ইহার যে চতুবিংশবর্ষ আয়ুঃ, তাহা যজ্ঞের 
প্রাত সবন” ইত্যাদি বাক্যে যে যজ্ঞা্দসকল উল্লিখিত হইয়াছে তাহা, 
এবং & যজ্ঞের ফল প্রভৃতি বিষয় অন্য ( তৈত্তিরীয় ) শ্রুতিতে অন্ত 
প্রকারে উপদিষ্ট হওয়াতে, বিদ্যার (উপাসনারই ) ভেদ বুঝিতে হইবে। 
অতএব তৈত্ভিরীয় উপনিষদুক্ত পুরুষোপাসনায় ছান্দোগ্যকথিত বিদ্যা- 


সকল যোজনীয় নহে। 
ইতি পুরুষবিদ্যায়া বিভিন্নত্বনিরূপণাধিকরণমূ। 
ওয় অঃ ওয় পাদ ২৫ স্থত্র। বেধাদ্তৰ্থভেদাৎ । 
ভাষ্য “সৰ্ব্বং প্রবিধ্য হৃদয়ং প্রবিধ্যে্ত্যাদি মন্ত্রাণাং 


ওয় অঃ ৩য় পা ২৬স্থ ] বেদাস্ত-দর্শন । ৪১৭ 


«দেব! হ বৈ সত্রং নিষেছুরি”-ত্যাদিনোক্তানাং বাগাদিকৰ্ম্মণাং চ 
ন বিভ্তায়াতুপসংহারঃ। কুতঃ ? বেধাদীনামর্থানাং বিষ্ভাভিননত্বাৎ। 

অস্যার্থঃ_-“আমাদের শক্রসকলের সৰ্ব্বাঙ্গ বিদীর্ণ কর, তাহাদের 
হৃদয় বিদীর্ণ কর” এই সকল মন্ত্র, যাহা অধথৰ্ব্ববেদীয় উপনিষদের প্রারম্ভে 
উক্ত হইয়াছে, সেই সকল মন্ত্র এবং “দেবতার! যজ্ঞ আরম্ভ করিলেন” 
ইত্যাদিবাঁঁ যে বাগাদি যজ্ঞকৰ্ম্মের উল্লেখ আছে, তত্সমস্ত উক্ত 
উপনিষদে থিত উপাসনার অঙ্গ নহে। কারণ, শরীর বিদীর্ণ কর! 


প্রভৃতি প্রয়োজন উপাসন! হইতে ভিন্ন, উপাসনার সহিত ইহার কোন 
সম্বন্ধ নাই। 
ইতি বেধাদীনাং বিগ্াভিন্নত্বনিরূপণাধিকরণমূ। 


ওয় অঃ ওয় পাদ ২৬ সুত্র । হানৌ তুপায়নশব্দশেষত্বাৎ কুশ।- 
চন্দ স্তত্যুপগানবৎ তদুক্তম্‌ । | 
ভাষ্য ।--“তদা বিদ্বান পুণ্যপাপে বিধুয়ে” ত্যাদিশ্রুতি- 


প্রোক্তায়াং পুণ্যপাপবিমোচনাত্িকায়াং হানে “তস্য পুত্রা দায় 
মুপয়ন্তি, হুহ্ৃদঃ সাধুকৃত্যাং দ্বিষন্তঃ পাপকৃত্যামি”-তি বিদ্বন্ত্যক্ত- 
পুণ্যপাপগ্রহণভূতযুপায়নমুপসংহ্িয়তে । কুতঃ? শাধাস্তরীয়ো- 
পায়নশবস্ত হানিশব্দমশেষত্বাৎ। যথা “কুশ৷ বানস্পত্য1” ইতি 
কুণানাং  বাদস্পত্যত্বপ্রকাশকবাক্যশেষতা-“মৌহুম্বরা” ইতি 
বাক্যং ভগতে! যথা চ “ছন্দোভিঃ স্তবীতে”তি বাক্যশেষতাং 
“দেবচ্ছন্দাংপি পূৰ্ব্বাণী”-তি বাক্যং ভজতে। যথা চ *হিরণ্যেন 
যোড়শিনঃ স্তোত্রমু পাকরোতী”-তি বাক্যশেষতাং সময়াধ্যুযিতে 
সূৰ্য্যে” ইতি বাক্যং গচ্ছতি। যথা চ “খাত্বিজ উপগায়তী”-তি, 
অন্য “নাধ্বয্যু রুপগায়তী”-তি শেষতামাপদ্যতে । “অপি বাক্য- 
শেষত্বাদন্তাষ্ণুত্বাৎ বিকল্পগ্যেপ-ত্যাদ্যুক্তং জৈমিমিনাহপি। 


২৭ 


8১৮ বেদান্ত-দর্শন । [অয় অঃ ৩য় পা ২৬শ 


অন্তার্থঃ__অধর্ববেদীয় উপনিষদে ( ওমুঃ ১৭) উক্ত আছে যে, 
“ব্রহ্মোপাসনাপর পুরুষ দেহত্যাগ করিয়া পুণ্যপাপ উভয়কে বিধূনন 
করিয়া (ঝাঁড়িয়া ফেলিয়|) সৰ্ব্ববিধ দোষমুক্ত হইয়া পরমাত্মার 
সহিত সমতাপ্রাপ্ত হয়েন” এই শ্ুতিতে পুণ্যপাপের পরিত্যাগ 
বর্ণনা আছে। “তাহার পুত্রগণ তাহার বিত্ত গ্রহণ করে, সুহৃদ্গণ 
পুণ্য গ্রহণ করে, শত্ৰুগণ! পাপ গ্রহণ করে” ইত্যাদি শাট্যায়ন- 
শাখাপ্রোক্ত বাক্যে যে বিদ্বান পুরুষের পুণাপাপ গ্রহণ করারূপ 
উপায়নের (পরকর্তৃক গ্রহণের) উল্লেখ আছে, সেই সকল 
উপায়নবাক্যকে পূর্বোক্ত পুণ্যপাপের “হানি” ( পরিত্যাগ ) বিষয়ক 
বাক্যের সহিত যোজিত করিতে হইবে, (অর্থাৎ বিদ্বান্‌ পুরুষ দেহ 
পরিত্যাগ করিলে, তাঁহার পাপপুণ্য পরিত্যক্ত হয়, এইমাত্র অথৰ্ব্ববেদীয় 
শ্রুতিতে উল্লেখ থাকিলেও, অপর শ্রুতিতে যে মিত্র ও শত্ৰুগণের পুণ্য- 
পাপ গ্রহণ করার উল্লেখ আছে ;--সেই ফলও অথর্ব্ববেদীয় উপাসকের 
সম্বন্ধে ঘটে বুঝিতে হইবে )। কারণ, শাট্যায়ন শ্রুতিতে উক্ত “উপায়ন” 
শব্দ “হানি” শব্দের অঙ্গীভূত; এ “উপায়ন” শব্দ “হানি” বিষয়ক 
বাক্যের শেষাংশপ্বরূপ। (বিদ্যা ভিন্ন হইলেও ফলের একরপত্ব 
হইতে কোন বাধা নাই )। ইহার দৃষ্টান্ত৪ আছে; ঘথা,_-“কুশী, ছন্দঃ, 
স্তুতি ও উপগান” স্থলে এক শ্রুতির উপদেশ অন্য শ্রাততে প্রযোজ্য 
ইহা নিয়ে প্রদর্শিত হইতেছে । কৌষীতকী শ্রুতিতে উক্ত আছে যে, 
“হে কুশসকল, তোমরা বনস্পতি,” কিন্তু কিরূপ বনস্পতি, তাহার 
উল্লেখ নাই; কিন্তু শাট্যায়নশাখায় উক্ত আছে “ওছুত্বর'ঃ কুশাঃ” 
€কুশাসকল উদুম্বরকাষ্টনির্টিত )) ইহা ভিন্নশ্ৰুত্তিতে উল্লিখিত হইলেও, 
তাহা অপর স্থানেও গ্রহণীয়। (উদগাতা স্তোত্ৰ গান করে, অপরে 
“কুশ! অর্থাৎ কাষ্ঠশলাকাঘারা তাহার. সংখ্য! গণন। করে; এই “কুশ!” 
সাধারণতঃ কাষ্ঠনির্শিত বলিয়া অনেক শ্রুতিতেই উল্লেখ আছে; কিন্ত 


৩য় অঃ ওয় পা ২৭ স্থঃ ] বেদাস্ত-দর্শন । HSS 


শাট্যায়নীতে ইহা উদুম্বৱকাষ্ঠের শলাক! বলিয়া উল্লেখ থাকায় তাহাই 
সৰ্ব্বত্ৰ গৃহীত হয় )। এইরূপ “ছন্দ দ্বার! স্তব করিবে” বাক্যে কোন্‌ 
ছন্দ তাহার উল্লেখ হয় নাই; কিন্তু অন্তত্র “দেবচ্ছন্দ” এই বাক্যের দ্বার! 
দেবচ্ছন্দই পূর্বোক্ত বাক্যের অঙ্গীভূত বলিয়া গ্রহণ করিতে হয়। অপরন্ত 
“হিরণাদ্বারা যোড়শিনামক যজ্ঞপাত্রের স্তুতি করিবার” বিধান আছে, 
কিন্ত কোন্‌ সময় করিবে, তাহার উল্লেখ নাই; অপর শ্রুতিতে “্স্মুধ্য 
উদিত হইলে যোড়শি স্তব করিবে” বলা আছে; এই শেষোক্ত শ্ৰুতিও 
প্রথমোস্ত শ্রুতির অঙ্গীভূত বলিয়া গৃহীত হয়। এইরূপ “ঝত্বিক উপগান 
করিবে” কিন্তু কোন খত্বিক্‌, তাহার উল্লেখ নাই; অন্তত্র উল্লেখ আছে 
“অধ্বযুয গান করিবে না”? এই শেষ বাক্য পূৰ্ব্ববাক্যের অঙ্গীভূত বলিয়া 
গৃহীত হয়, অর্থাৎ অধ্বু ভিন্ন অপর খাত্বিক উপগান করিবে । জৈমিনিও 
এইরূপই বলিয়াছেন ; যথা ঃ--“অপি তু বাক্যশেষত্বাৎ” ইত্যাদি। 


৩য় অঃ ওয় পাদ ২৭ সুত্ৰ সাম্পরায়ে, তর্তব্যাভাবাত্তথা হ্ৃন্যে । 


ভাঁষ।-_শরীরাছ্ৎক্রমণবেলায়াং নিঃশেষতয়। পাপপুণাহানিঃ | 
কুতঃ ? শরীরবিয়োগাৎ পশ্চান্তাভ্যাং তর্তব্যভোগাভাবাৎ। এব- 
মেবান্যেহধীয়ন্তে “অপরীরং বাব সন্তং ন প্রিয়াপ্রিয়ে স্পুশত, 
এষ সম্প্ৰসাদোহস্মাচ্ছরীরাৎ সমুখায় পরং জ্যোতিরূপসম্পদ্ 
স্বেন রূপেণাভিনিষ্পদ্ভতে” ইত্যাদি । এবং সতি দেহবিয়োগ- 
সময়ে জাতে এব কৰ্ম্মক্ষয়ে। “বিরজাং নদীং তাং মনসাইত্যেতি 
তৎ সুকৃতহুষ্কৃতে বিধুনুতে” ইতি ন্দীতারণাস্তরং পঠ্যতে। 

অস্যার্থ:--কেহ কেহ বলেন যে, দেহপরিত্যাগকালেই নিঃশেষরূপে 
পাপপুণ্য পরিত্যক্ত হয়, এবং তাহ! শত্ৰু ও মিত্রকর্তৃক গৃহীত হয়; কারণ, 
শরীরবিয়োগের পর উক্ত পাপপুণ্যের দ্বার! প্রাপ্তব্য কোনপ্রকার ভোগ 


৪২০ বেদাস্ত-দর্শন । [গয় অঃ ওয় পা ২৮ত্ৰঃ 


নাই; এবং তাহারা এই মতের পোষকে কোন কোন ক্রুতিও উল্লেখ 
করেন; যথা--“শরীর পরিত্যাগ হইলে প্রিয়াপ্রিয় কিছু তাহাকে 
স্পর্শ করে না,” সেই প্রসন্নচিত্ত পুরুষ এই শরীর হইতে উৎক্রান্ত হইয়া 
পরমজ্যোতিরূপ লাভ করিয়৷ স্বীয় নির্দল ব্রন্মরূপে প্রতিভাত হয়েন” 
( ছাঃ ৮অঃ) ইত্যাদি। অতএব ইহা দ্বারা দেখা যায় যে, দ্রেহবিয়োগ 
সময় উপস্থিত হইলেই কর্মক্ষয় হয়। (*পরস্ত তিনি মনের দ্বারা বিরজা 
নদী পার হয়েন, তাহার স্থষ্ধৃত দুস্কৃত তৎকর্তৃক বিধুনিত হয়” ইত্যাদি 
কৌফীতকী শ্রুতিবাক্যে (১ম অঃ) তাহা বিরজানদীতরণীনম্তরই হয় 
বলিয়া উক্ত হইয়াছে )। 


ওয় অঃ ওয় পাদ ২৮শ সুত্র । ছন্দত উভয়াৰিরোধাৎ ৷ 
ভাষ্য ।--বিদ্যুঃ পুণং পাপং ক্ৰমাৎ সুহৃদ্দ,হৃচ্চ ছন্দতঃ 
প্রাগ্পোত্যেবমুভয়াবিরোধে| ভবতি। 


অস্ঠার্থ:_-“যে ব্যক্তি ব্ৰহ্মোপাসকের শুভ সম্কল্প করে, সে তাহার 
পুণ্য প্রাপ্ত হয়; ' যে অশুভসম্কল্প করে, সে তাহার পাপ প্রাপ্ত হয়” 
ইত্যাদি শ্রুতি অনুসারে জানা যায় যে, আপন আপন ছন্দ ( অর্থাৎ 
শুভাশুভ সঙ্কল্প) অনুসারে মিত্র ও শত্ৰুগণ তাহার পুণ্য ও পাপের 
ভাগী হয়। স্থতরাং পাঁপপুণ্য কে পাইবে, তৎসম্বন্ধে কোন বিরোধ হয় 
না। পূর্বোক্ত বিষয়ে প্রমাণ যথা :ঃ--“যদা হি যঃ কশ্চিৎ স্থক্বৃতিবিদুষঃ 
শুভং সঙ্কল্পয়তি সহি তেনৈব নিমিত্তেন বিদুষঃ পুণ্যমাদত্তে 1 যস্ত কশ্চি- 
দ্বক্কৃতিবিছুষোহহিতং সঙ্কপ্পয়তি, স হি তেনৈব নিমিত্েন বিদুষঃপাপ 
মাদত্তে 1? “তস্য প্রিয়োজ্ঞাতয়ঃ স্বৰৃতমুপয়ন্ত্যপ্ৰিয়া দুষ্কতং (কৌঃ! 
১অঃ৪)। নত 

পরস্ত এই সুত্রের ব্যাখ্যা এইরূপও হইতে পারে ; যথা £__"অশরীরং 
" বাব* ইত্যাদি শ্রুতিবাক্যের কেবল শব্দের প্রতি লক্ষ্য না করিয়া, 


৩য় অঃ ৩য় পা ২৯ সুঃ ] বেদান্ত-দৰ্শন। ৪২১ 


তাহার অভিপ্ৰায় যথার্থরূপে গ্রহণ করিলে, পূৰ্ব্বোক্ত উভয় শ্ৰুতির মধ্যে 
কোন বিরোধ দৃষ্ট হয় না। দেহান্তে পুণ্যপাপ ধৌত হয় সত্য; কিন্ত 
তাহা দেহত্যাগের অব্যবহিত পরে বিরজানদী উত্তীর্ণ হইবার 
সময় হয়। 

ওয় অঃ ওয় পাদ ২৯শ সুত্র। গতেরর্থবত্বমুভয়থাহন্তথ। হি 
বিরোধঃ। 

ভাষ্য ।--"সুকৃতদুষ্কৃতয়োরবিশেষতয়। নিবৃত্ত্যা গতেরর্থবত্বং, 
যদি স্মুকুতমনুবৰ্ত্তেত তদা তৎফলভোগানন্তরম্‌ আবৃত্তিঃ স্তাৎ। 
এবং সত্যনাৰুত্তিশ্ৰুতিবিরোধে৷ ভবেৎ। 

অস্তার্থঃ--স্থক্ৃতি এবং দুষ্কৃতি উভয়ের অবিশেষভাবে নিবৃত্তি হইলেই 
ব্ৰহ্মোপাসকের সম্বন্ধে যে “দেবযানগতির” উল্লেখ হইয়াছে, তাহ! সাৰ্থক 
হয়; উভয় পাপপুণ্য ক্ষয় না হইয়| একটি মাত্র (পাপ) ক্ষয় হয় এবং 
পুণ্য অনুগমন করে বলিলে, সেই পুণ্যভোগের পর পুনরায় মংসারাৰুত্ত 
হয় বলিতে হয়। তাহা হইলে অনাবৃত্তিবিষয়ক শ্রুতির বাধ ঘটে। 

( শাঙ্করভাষ্যে এই স্যত্রের অর্থ অন্তরূপ করা হইয়াছে; যথা ব্ৰহ্মজ্ঞ 
পুরুষের সম্বন্ধে যে দেবযানপথে গতির উল্লেখ আছে, তাহা সকলের পক্ষে 
নহে; কাহার হয়, কাহার হয় না; এইরূপ সিদ্ধান্তেই শ্রৃতিবাক্য- 
সকলের বিরোধ ভঞ্জন হয়; এই সিদ্ধান্তপন্বন্ধে বিচার পরবর্তী অধ্যায়ে 
করা যাইবে )। 

এই স্থত্রের এইরূপও অর্থ হইতে পারে; যথ| £-_শরীরপরিত্যাগ ও 
' “গতি” যাহা সর্ধশ্রুতিতে প্রয়াণ বলিয়| প্রসিদ্ধ আছে, তাহা পুণ্যপাপ- 
পরিত্যাগ ও বিরজাগমন এই উভয়পক্ষ স্থির রাখিলেই সার্থক হয়? 
নতুবা দেহত্যাগমাত্রই তৎক্ষণাৎ পুণ্যপাপ পরিত্যক্ত হয় বলিলে, শ্রুতি- 
দয় পরস্পর বিরুদ্ধ হইয়| পড়ে; পরস্ত শ্রতিবিরোধ একদ! অসম্ভব । 


৪২২ বেদাস্ত-দর্শন। [ ওয় অঃ হয় পা ৩০-৩১ স্থূঃ 
তয় অঃ ওয় পাদ ৩০শ সুত্র । উপপন্নস্তল্লক্ষণ।ৰ্থোপলবন্ধেলেকবত । 


ভাষ্য ।--ব্ৰহ্মৌপামক্স্য শরীরবিয়োগকালে সৰ্ব্বকৰ্ম্মক্ষয়ে- 
হপি পন্থা উপপন্নঃ। কুতঃ ? “পরং জ্যোতিরুপদম্পদ্য স্বেন 
রূপেণাভিনিষ্পদ্যভে স তত্র পৰ্য্যেতি জক্ষন্‌ ক্ৰীড়ন্‌ রমমাঁণঃ” 
ইত্যাদিযু দেহাদিসম্বন্ধলক্ষণার্থোপলন্ধেঃ। যথা ভূপদেবকস্য 
ভোৌমার্থসিদ্ধিস্তদ্বৎ ৷ স স্ুলশরী রসর্ববকর্ম্ক্ষফ়েইগি বিদ্য।প্র ভাবা” 
দ্বিশিষ্টস্থানগমনাৰ্থং স্ুক্ষনশরীরমনুবর্ভতে তদ্বিয়োগানস্তরংযুক্তং, 
শ্রুতিপ্রোক্তং রূপং বিদ্বান্‌ প্রাপ্য ব্রহ্মভাবাপন্নো ভবতীতি 
ভাব । 

অস্ঠার্থঃ- ব্রন্দোপাসকের শরীরবিয়োগকালে সর্ধবিধ কর্মের ক্ষয় 
হইলেও তাহার দেবযাঁনপন্থা-প্রাপ্তি সিদ্ধ আছে। কারণ, শ্রুতি 
বলিয়াছেন “পরম জ্যোতিরপ প্রাপ্ত হইয়| তিনি স্বীয় নির্মলরূপে প্রতি- 
ভাত হয়েন; তিনি যথেচ্ছাক্রমে গমন, ভোজন, ক্রীড়ন এবং আমোদ 
করিতে পারেন” (ছাঃ ৮মঃ ১২ খঃ ) ; এই সকল বাক্যে দেহসম্বন্ধলক্ষণ- 
ভোগের উপলব্ধি হয় । যেমন লোকে দৃষ্ট হয় যে, রাজসেবক রাজার 
ভোগ্য পদার্থপকল লাভ করে, তদ্বং। স্ুলশরীরের অন্ুরূপ সর্ববিধ 
কর্মের ক্ষয় হইলেও উপাপক বিদ্যাপ্রভাবে উত্তম স্থানে ব্ৰহ্মলোকাদিতে 
গমনের স্ুক্মশরীরবিশিষ্ট হয়েন; তদনস্তর শ্রুতিপ্রোক্ত জ্যোতি- 
্য়রূপসম্পন্ন হইয়| বিদ্বান্‌ পুরুষ ব্রহ্মভাবাপন্ন স্বীয় স্বরূপ প্রাপ্ত হয়েন। 

৩য় অঃ ওয় পাদ ৩১শ স্ুত্র। অনিয়মঃ সর্বেবষামবিরোধঃ শব্দানু- 
মানাভ্যাম্‌। 

€(শব্ব-শ্রুতি; অন্থমান=স্থতি)। 
ভাষ্য ।--উপকোশলবিদ্যাপঞ্চাগ্রিবিদ্যাদিষু শ্ায়মাণা গতি- 


তয় অঃ ওয় পা ৩২ স্x ] বেদান্ত-দর্শন। ১২৩ 


দ্বিদ্যাবভাগেবেতি নিয়মো ন কিন্তু স_ব্ৰহ্মাপাসীনানাং 
সর্বেবষং যা, হি গতেঃ সর্ববসাধারণত্বে সৃতি । “য এবমেতদ্বিঢু- 
ৰ্যে চেমেইরণ্যে শ্রদ্ধাং সত্যমুপাঁসতে তেহাচ্চষমভিসম্তবন্তিঃ। 
“অগ্রিজের্যাতিরহঃ শুরু বণ্মাসা উত্তরায়ণম্‌। তত্র প্রয়াতা 
গচ্ছন্তি ব্ৰহ্ম বন্ধবিদে। জনাঃ” ইত্যাদি শ্রুতিস্মৃতিভ্যামবিরোধঃ । 


অস্থার্থ--উপকোশলবিদ্যা, পঞ্চাগ্ৰিবিদ্যা, ইত্যাদিতে যে গতির বিষয় 
শ্ৰুতি উল্লেখ করিয়াছেন, তাহ! তত্তদুপাসকের পক্ষেই ব্যবস্থাপিত নহে। 
সকল ব্ৰহ্মৌপ!পকের যে গতি, তাহাদের সম্বন্ধে সেই নিয়মই জানিতে 
হইবে। কারগ, উক্ত দেবযানগতি সর্বসাধারণ ব্ৰহ্ধাপাসকের পক্ষেই 
উক্ত হইয়াছে। যব, শ্ৰুতেঃ--‘যীহার| ইহাকে এইরূপ জানেন, এবং 
যাহার! অরণ্যে বাস করিয়া শদ্ধাসমন্বিত হইয়| সত্যের উপাসন| করেন, 
তাঁহারা এই অচ্চির'দিগতি প্রাপ্ত হয়েন 1” (বৃঃ ৬ অঃ ২ ব্রা)। স্থতিও 
বলিগাছেন--অগ্নি, জ্যোতি, অহঃ, শুক্ল, উত্তরাঁয়ণ, যণ্নাস এই সকলের 
দ্বারা ব্রহ্মবিদ্‌ পুরুষ ব্রহ্গকে প্রাপ্ত হয়েন 1” গীতা ৮ম অঃ (এইরূপে শ্ৰুতি 
ও স্মৃতি অবিরোধে (একবাক্যে ) সৰ্ব্ববিধ ব্ৰহ্মবিদ্‌ পুরুষের গতি বৰ্ণন} 
করিয়াছেন । 
ইতি বিদুযে! দেহান্তে.দেবযানগতি প্ৰাপ্তি, অপিচ 
বিরজ| নদীতরণান্তরং পুণাপাপক্ষয়, 
তেষাঞ্চ স্থহৃদাদিন| ভোক্তব্যত্ব নিরপণাঁধিকরণম্‌ ॥ 


ওয় অঃ ৩য় পাদ ৩২ সৃত্র। যাবদধিকারমবস্থিতিরাধিকারিকাণাম্‌। 

ভাষ্য ।-_বশিষ্ঠাদীনাং ত্বধিকারফলকৰ্ম্মবশাদ্তাবদধিকারমব- 
স্থিতিঃ। 

অস্তযাৰ্থঃ--( পরস্ত ব্রহ্মোপাসকের বিদ্যাপ্রভাবে দেহবিয়োগকালে 


৪২৪ বেদাস্ত-দর্শন। [৩য় অঃ ৩য় পা ৩৩ স্তুঃ 


সর্ববিধ কৰ্ম্মক্ষয় ও অচ্চিরাদি মাৰ্গ অবলম্বনে গমন ও পরে ব্রহ্মবূপতা 
প্রাপ্তি হয় বলিয়া যে উক্তি কর! হইয়াছে, তাহা উপপন্ন হয় না; 
কারণ বিদ্যাসম্পন্ন মহামুনি বশিষ্ঠাদিরও পুনজন্ম প্রসিদ্ধ আছে। 
যথা, বশিষ্ঠ খযির পুনরায় জন্ম হওয়া শাস্ত্রে উক্ত হইয়াছে। 
তদুত্বরে ত্যত্রকার বলিতেছেন ):--বশিষ্ঠাদি খষি বেদপ্রবর্তনা্দি কশ্ম 
করিতে অধিকার প্রাপ্ত হইয়া আবিভূ'ত হইয়াছিলেন; স্থতরাং 
তত্বদধিকারের ফলভূত কৰ্ম্ম শেষ না হওয়া পর্য্যন্ত তাহার! 
অবস্থিতি করিয়াছিলেন। তাহাদিগের অধিকারপ্ৰদ প্রারন্ধকর্শ্মক্ষয়ে 
তাহারা সর্ধবিধ দেহ পরিত্যাগ করিয়া অচ্চিরাদিমার্গ প্রাপ্ত 
হইয়াছিলেন। যে কর্ম্ম ফলপ্রদান করিতে আরম্ভ করিয়াছে, তাহা 
মুক্তপুরুষদিগের ভোগের দ্বারাই শেষ হয়;--এক দেহে সেই ভোগ 
কোন বিশেষ কারণবশতঃ (যেমন অভিসম্পাত বশতঃ বশিষ্ট খষির ) 
শেষ না হইলে অন্ত দেহ অবলম্বনে তাহা ভোগের দ্বারা শেষ করিতে 
হয়। 
ইতি যাবদধিকাঁরমবস্থিতি নিরূপণাধিকরণম্‌। 


শে -৮+ 


ওয় অঃ অয় পাদ ৩৩ স্থত্ৰ অক্ষরধিয়াং ত্ববরোধঃ সামান্যতভ্তাব!- 
ভ্যামৌপসদবত্তহুক্তম্‌। 


[ অবরোধঃ-পরিগ্রহঃ ১ সামান্ততন্তাবাভ্যাম্‌=উপাস্য-স্বরূপস্য- 
সর্ববান্ত ব্ৰদ্মবিদ্যাস্স সমানত্বাৎ, অস্থলত্বাদীনাং গুণানাং গুণিনঃ বন্ধণঃ 
স্বরূপান্তরভাবাচ্চ। ] 


_ ভাষ্য ।-এতছৈ তদক্ষরং গাগি | ব্রাহ্মণ! অভিবদস্তি, 
অস্থুলমনথহৃন্ব মি”-ত্যক্ষরসন্বন্ধিনীনামস্থুলত্বাদিধিয়াং ব্রহ্ষাবিদ্ধাস্থ 


তয় অঃ ৩ পা! ৩৪ তু ] বেদান্ত-দৰ্শন । ৪২৫ 


স্বাস্থ পরিগ্রহঃ। কুতঃ ? সর্বব্রাক্ষরস্য ব্রন্মণঃ প্রধানস্য সমান- 
ত্বাদৃগুণানাং চাস্থুলত্বাদীনাং তৎস্বরূপানুসন্ধানান্তর্ভাবাচ্চ । যথা 
জামদগ্ন্েইহীনে পুরোডাশিনীযূপসৎস্ণু সামবেদপঠিতস্য মন্ত্ৰস্যা 
“গ্নেবেহোত্রমি*ত্যাদের্যাজুর্বেবদিকেন স্বরেণ প্রয়োগঃ ক্ৰিয়তে 
তছুক্তং *গুণমুখ্যব্যতিক্রমে তদর্থত্বাৎ মুখ্যেন বেদসংযোগ”্ইতি । 

[ অস্তাৰ্থঃ--বৃহদারণ্যকে (৩অঃ ৮ ব্রা) উক্ত আছে, “হে গার্গি! 
ইনিই সেই অক্ষর পুরুষ, ধাহাকে ব্রাহ্মণের! কীর্তন করিয়া থাকেন, 
ইনি স্থল নহেন, অণু নহেন, হ'ব নহেন”; এই বাক্যে যে অক্ষরবিদ্যা 
কথিত হইয়াছে, তদুক্ত অস্থুল, অনণু ও অহুম্ব গুণ অক্ষরত্ৰহ্মবিদ্যায় 
সর্বত্রই গ্রহণীয়; কারণ, সৰ্ব্বত্ৰ গুণী পুরুষ অক্ষর ব্রহ্মের একত্ব থাকাতে 
তাহার অস্থূলত্বাদি গুণচিন্তনও তাহার স্বরূপচিন্তনের অন্তভূত(ওঁপসদবৎ = 
যেমন আমদগ্নাধাগে পুরোডাশিনী উপসদের অনুষ্ঠানকালে“অগ্নেবে হোত্রং* 
ইত্যাদি পুরোভাশ প্রদান মন্ত্রনকল সামবেদীয় মন্ত্র হইলেও, যজুৰ্ব্বেদীয় 
স্বরে তাহা অধ্বযুযকর্তৃক গীত হয়, তদ্রুপ অস্থুলত্বাদি গুণ বৃহদারণ্যকে 
কীন্ভিত হইলেও, সর্বত্রই অক্ষর-বিদ্যায় গ্রহণীয়)। টজমিনি “গুণমুখ্য- 
ব্যতিক্রম” ইত্যাদি সুত্রে জামদগ্নাযাগসম্বন্ধে পূৰ্ব্বোক্ত বিধানের মীমাংসা 
করিয়াছেন। 

৩য় অঃ ওয় পাদ ৩৪শ সুত্র । ইয়দামন নাঁৎ | 

ভাষ্য ।*_-অস্থুলত্বাদিবিশেধষিতৈরানন্দাদিভিঃ সবের্বাৎকৃষ্ট্রন্ম- 
চিন্তনাদ্ধেতোরিয়দানন্দাদিকং সর্ধবত্রানুবর্তুনীয়ত প্রধানানু- 
বন্তিনোহপি সর্ববকর্মত্বাদয়ঃ যত্রোক্তান্তত্রানুসন্ধেয়াঃ ৷ 

অস্তার্থঃ--অস্থুলত্বাদি গুণের সহিত আনন্দাদি গুণও উৎকৃষ্ট ব্ৰহ্ম- 
চিন্তনের নিমিত্ত সর্বত্র গ্রহণীয়। “সর্বকর্শ্মা, সর্ববগন্ধ:, সর্ববরসঃ,* ইত্যাদি 
শ্রত্যুক্ত গুণসকল যে বিশেষ বিদ্যায় উক্ত হইয়াছে, তাহাতেই গ্রহ্ণীয়, 


৪২৬ বেদান্ত-দৰ্শন। [তয় অঃ ৩য় পা ৩৫ স্ব 


অন্যত্ৰ নহে। যে সকল গুণবিন1] অক্ষর ব্রহ্মচিন্তা হয় না, কেবল সেই 
সকল গুণই (অর্থাৎ অস্বুলত্ব, আনন্দময়ত্বাদি গুণই ) সৰ্ব্বত্ৰ অক্ষরোপা- 
সনায় গাহ। 


ইতি অস্থুপত্বানন্দাদিম্বরূপগতগুণানামেব সর্ব্বত্রাক্ষঃবিদ্যায়াং 
পরিগ্রহ-নিরূপণাধিকরণম্‌ । 


সা 0 সপ 


৩য় অঃ ৩য় পাদ ৩৫শ স্থত্ৰ ৷ অন্ত ভূত্তগ্রামবৎ স্বাত্মমোহন্তথ!- 
ভেদাহুপপন্ভিরিতি চেন্নোপদেশান্তরবতৎ । 

(ভূতগ্নামবৎ স্বাত্মনঃ ভূতগ্রামব্তঃ প্রত্যাগাত্মনঃ এব উষস্ত- 
প্রশ্নোত্তরে অন্তর! সর্ব্বান্তরত্বম, অন্তথা ভেদান্ুপপত্তিঃ প্রতিবচনস্ত 
বিভিন্নত্বং নোপপদ্যতে; ইতি চেন্ন, তত্র পরমাত্মনঃ এব সৰ্ন্বান্তরত্বম্‌ 
উপদিষ্টম্‌; উপদেশান্তরহৎ সত্যবিদ্যাকথিত-উপদেশবৎ।) 

ভাষ্য ।--ননু বৃহদারণ্যকে “যং. সাক্ষাদপরোক্ষীন্বন্ম য 
আত্ম৷ সর্ববাস্তরস্তন্মে ব্যাচক্ষস ইত্যুষস্তপ্ৰাশ্ন “যঃ প্রাণেন 
প্রাণিতি ন তে আত্মা সৰ্ব্বান্তৱ” ( ইত্যাদিপ্রতিবচনং তত্র অন্তর! 
স তে আনত্ম। সৰ্ব্বান্তর ) ইতি দেহান্তম্তরত্বেন প্রত্যগাত্মসন্বন্ধয- 
পদেশঃ। তন্তৈর প্রাণাপানাদিহেতুত্বাৎ। তথৈব তত্র “যদেব 
সাক্ষাদপরোক্ষান্ব্দ য আত্মা সর্ধবান্তরস্তন্মে ব্যাচক্ষে ”-তি কহোল 
প্রশ্নে “ষোইশনায়াপিপাসে শোকং মোঁহং জরাং মৃত্যুমত্যেতী- 
ত্য।দিপ্রতিবচনং, তত্র তু পরমাত্মবিষয় উপদেশ ইতি বিদ্া- 
ভেদঃ ; ইতরথা প্রতিবচনভেদানুপপত্তিরিতি চেন্ন। উভয়ত্ৰ 
মুখ্যস্যৈৰ সর্ববান্তর্য্যামিনঃ প্রশ্নপ্রতিবচনয়োবিরষয়ত্বাৎ । যথা 
সত্যবিদ্যায়াং সতঃ পরমা ত্বনস্তত্তদ্গুণপ্রতিপাদনায়“ভগবাংস্ববেব-. 


৩য় অঃ ওয় পা ৩৫ হুঃ ] বেদান্ত-দর্শন। ৪২৭ 
মেতদ্ৰবীতু ভূয় এব মাং ভগবান্বিজ্ঞাপয়ত্বি”তিপ্রশ্নন্য “এষো 
ইণিমৈতদাত্ম্যমিদং সৰ্ব্বং তৎসত্যমি”-তিপ্রতিবচনস্য চাবৃত্তি- 
দৃশ্ঠিতে । তদ্বদত্ৰাপি বেন্তস্তাশনাদ্যতীতত্বপ্ৰতিপাদনায় প্রশ্ন- 


প্রতিবচনাবৃত্তিকপপঞ্ধতে ৷ 

অস্তার্থ :-_বৃহদারণ্যকে ৩য় অধ্যায় ৪র্থ ব্ৰাহ্মণে উক্ত আছে, “সেই 
সাক্ষাৎ ব্ৰহ্ম যিনি সকল ভূতের অন্তরাত্মা তাঁহার বিষয় উপদেশ করুন” 
এইরূপ উষন্ত প্রশ্নে যাজ্ঞবন্ক্ 'প্রত্যুত্তরে বলিয়াছিলেন “যিনি প্রাণরূপে 
জীবদকলকে গ্রাণযুক্ত করেন,মেই তোমার জিজ্ঞাস্য সর্বান্তরাত্মা; ন তে 
আত্মা সর্ব্বান্তরঃ” (এইরূপে ক্রমশঃ ব্যানাপানাদির উল্লেখ করিয়া সৰ্ব্বত্ৰই 
“সতে আত্মা সর্বান্তরঃ” এই বাক্য অন্তনিহিত করিয়াছেন ); এইরূপে 
দেহাদির মধ্যে স্থিত প্রত্যগাত্মা-দম্বন্ধেই উপদেশ দেওয়া হইয়াছে । 
কারণ, প্রাণ, অপান ইত্যাদির পরিচালনহেতু এ প্রত্যগাত্মই উপদিষ্ট 
বলিয়া বলিতে হয়) পুনরায় পঞ্চম ব্ৰাহ্মণেই উক্ত আছে যে, কহোল 
যাজ্ঞবন্ধ্যকে প্রশ্ন করিয়াছিলেন_-প্যাহ! সাক্ষাৎ ব্রহ্ম, যিনি সর্ব্বান্তরাত্মা, 
তাহা আমাকে বলুন”,ততুত্তরে যাজ্ঞবন্ধ্য বলিলেন, “যিনি ক্ষধা,পিপাপা, 
শোক, মোহ, জর! ও মৃত্যুকে অতিক্রম করিয়া বর্তমান আছেন, তিনিই 
সৰ্ব্বাস্তরাত্ম৷”; এই প্রত্যুত্তর দ্বারা দেখা যায় যে, ইহ! পরমাত্মা-বিষয়ক 
উপদেশ । এতদ্বারা বিভিন্ন বিদ্যার উপদেশই প্রতিপন্ন হয়। প্রশ্ন এক 
হইলেও উত্তর বিভিন্ন হওয়াতে, বিদ্যা বিভিন্ন বলিয়াই বলিতে হইবে 
( অর্থাৎ প্রথম উত্তরে জীবাত্ম| ও দ্বিতীয় উত্তরে পরমাত্মা অন্তরা ত্মারূপে 
কথিত হইয়াছেন বলিয়া প্রতিপন্ন হয়)। এইরূপ আশঙ্ক৷ হউলে, 
স্থত্রকার বলিতেছেন যে, উক্ত স্থলে উপদেশের ভেদ নাই ; উভয় স্থলেই 
সৰ্ব্বান্তধ্যামী মুখ্য পরমাত্মাই প্রশ্ন ও প্রতিবচনের বিষয় । যেমন একই 
সত্যবিদ্ভাতে ছান্দোগ্য ষষ্ঠ প্রপাঠকের অষ্টম খণ্ডে পরমাত্মার তদুক্ত গুণ 


৯২৮ বেদীস্ত-দশন। [ওয় অঃ ৩ পাদ ৩৬ সু 


প্রতিপাদনের নিমিত্ত প্রথমতঃ প্রশ্নে বল! হইয়াছে “হে ভগবন্‌ ! আপনি 
পুনরায় আমার নিকট ব্ৰহ্মস্বন্তপ বর্ণনা! করিয়, আমাকে সেই ব্রহ্ষের 
উপদেশ করুন”) তদুত্বরে নবম খণ্ডে বল৷ হইরাছে”এই আত্মা অতিসুক্ষ, 
অণুস্বরূশ, এই সমস্ত জগৎ তদাত্মকঃ তিনি সত্য”; এই অংশ পুনঃ পুনঃ 
প্রশ্নের প্রত্যুত্তরে সংযোজিত করিয়া একই সত্যত্বরূপ ব্রদ্ষের নানাবিধ 
গুণের বর্ণনা হইয়াছে । তদ্রপ বৃহদারণ্যকেও “স তে আত্ম! সৰ্ব্বান্তর’ 
এই অন্তর! সর্বত্রই প্রশ্নোত্তরে সংযোজিত হইয়াছে, বেগ্যবস্ত প্রাণাদি- 
পরিচালক ব্ৰহ্ম যে প্রাণাদির কার্য্যভূত ক্ষুধা পিপাসার অতীত, তাহা 
প্রদর্শন করিবার নিমিত্ত শ্রুতি প্রশ্ন ও উত্তরের বারংবার উল্লেখ 
করিয়াছেন। 

ওয় অধ্যায় ওয় পাদ ৩৬শ স্থত্ৰ ব্যতিহারো বিশিংষন্তি হীতরবৎ ॥ 

[ ব্যতিহারঃ ব্যত্যয়ঃ; বিশিংষস্তি উপদিশন্তি ; ইতরবৎ সত্য বিদ্যোক্ত- 
প্রতিবচনবৎ ] 


ভাষ্য .__সর্ববপ্রাণি-প্রাণনাদি-হেতুত্বেন  জাীবাদ্যাৰৃত্তস্ত 
পরস্থানুসন্ধানমুষস্তবত্কহোলেনাপি কাৰ্য্যং, তথাহশনয়ান্যতীত- 
ত্বেন জীবাদ্ধযাব্ত্তস্ত কহোলব্দুষস্তেনাপি কার্য্যমেবমন্টোইন্যমনু- 
সন্ধানব্যত্যয়ঃ। এবং সতি জীবাদ্ত্রন্মব্যাবৃত্তং ভবতি । যতো 
যাজ্ঞবন্ধ্যপ্রতিবচনাম্থ্যভয়ত্রৈকং সৰ্ববাত্মানমুপাস্যং বিশিংষস্তি ! 
যথা সদ্বিষ্ঠায়ামেকমেব সদ্ব্ৰহ্মসৰ্ব্বাণি প্রতিবচনানি বিশিংযদ্তি ॥ 


অস্ত্যাৰ্থঃ--সৰ্ব্বপ্রাণীর প্রাণনক্রিয়ার হেতু বলাতে, উষস্তপ্রশ্নোত্তরে 
জীবাত্মা উপদিষ্ট হন নাই; স্থতরাং উষস্তের ন্যায় কহোলও পরমাত্মারই 
আরও বিশেষ তত্ব অবগত হইবার নিমিত্ত প্রশ্ন করিয়াছিলেন ; এবং 
ক্ষৎপিপাসাতীতবাক্যেও জীবাত্ম৷ উপদেশের বিষয় না হওয়াতে,কহোলে র 


৩য় অঃ ৩ পাদ ৩ৎস্থ ] বেদাস্ত-দর্শন। ৪২৯ 


ন্যায় উষস্তেরও পরমাত্মা-বিষয়কই জিজ্ঞাসা বুঝিতে হইবে। এইরূপে 
প্রশ্ন ওউত্তরের বিভিন্নত| নিবারিত হয়। এবং এতদ্বারা ব্রন্মের জীব 
স্বভাব নিবারিত হইয়াছে (অর্থাৎ ব্ৰহ্ম প্রাণাদি পরিচালন দ্বারা জীবের 
ন্যায় তৎফলভোক্ত! যে হয়েন না; তাহা প্রতিপাদিত হইয়াছে) যাজ্ঞবন্ধ্য 
প্রতিবচন দ্বার! সৰ্ব্বাত্ম| পরমেশ্বরই যে উপাস্য, তাহ! উভয় স্থলেই এক- 
রূপে উপদেশ করিয়াছেন। যেমন ছাঁন্দোগ্যে সছিগ্যাগ্রকরণে এক সদ্রদ্ষই 
সমস্ত প্রত্যুত্তরে উপদিষ্ট হইয়াছেন, তদ্ৰূপ এই স্থলেও বুঝিতে হইবে। 
ইতি পরামাত্মন এব সর্ববান্তরত্ব নিরূপণাধিকরণমূ। 


৩য় অঃ ওয় পাদ ৩৭ সুত্র । সৈব হি সত্যাদয়ঃ ॥ 


ভাষ্য ।--সৈব সত্যশব্দাভিহিতা “সেয়ং দেবতৈক্ষত তেজঃ 
পরস্যাং দেবতায়ামি*-তি প্রকৃতৈব খলু, যথা “সৌম্য ! মধুমধু- 
কুতো নিস্তিষ্ঠম্তি”ইত্যাদি পৰ্য্যায়েঘনুবৰ্ত্ততে “এঁতদাত্ম্যমিদং সৰ্ব্বং 
তৎ সত্যমি*-তি প্রথমপর্য্যায়ে পঠিত| এব সত্যাদয়ঃ সৰ্ব্বেষু 
পৰ্্যায়েষুপপংহ়্িন্তে ॥ 

অস্তাৰ্থঃ--পরমাত্মাই সত্যশব্দদ্বারা (ছাঃ ৬অঃ চখ ) সত্যবিদ্যাস্ন 
উপদিষ্ট হইয়াছেন, “সেই এই দেবতা পরবর্তী দেবতাপকলে ঈক্ষণ 
করিলেন, আমি তেজোরূপ” এইরূপ প্রস্তাবনা! করিয়া, পরে বলিলেন, 
“হে সৌম্য! যেমন মধুকর মধুতে অবস্থান করে”। এতৎ সমস্ত স্থলে 
“এতদাত্মামিদং সৰ্ব্বং তৎ সত্যং” এই বাক্যোক্ত প্রথম পধ্যায়ে পঠিত 
সত্যাদি গুণ পরবর্তী সমস্ত পর্যায়ে গ্রহণ করিতে হইবে । - 


ইতি সত্যবিদ্তায়াং সত্যাদিঞ্ধানাং সর্বত্রোপসংহারনিরূপণাধিকরণম্‌ 


৪৩০ বেদাস্ত-দর্শন। [ওয় অঃ ওয় পাঃ ৩৮ সুঃ 
ওয় অধ্যায় ৩য় পাদ ৩৮ স্থত্ৰ কামাদীতরত্র তত্ৰ চাঁয়তনাদিভ্যঃ ॥ 


ভাষ্য ।--“অথ যদিদমন্মিন্‌ ব্রন্মপুরে দহরং পুণ্ডযীকং বেশ্ম 
দহরো ইন্ছিননস্তরা কা শস্তস্মিন্তদন্তত্তর ন্বেষ্টব্য মি”-তি উপক্রম্য “এষ 
আত্মা অপহতপাপ্ম।!”-ইত্যা দিন| সত্যকামত্বাদিগুণবতঃ ছান্দোগ্যে 
“স বা এষ মহানজ আত্ম। ষোইয়ং বিজ্ঞানময়ঃ প্রাণেষু এষে হস্ত- 
হৃদয়ে আকাশত্তস্মিংচ্ছেতে, সৰ্ব্বসা বশী সর্ববস্কেশীন”-ইতি 
বশিত্বাদিগুণবতঃ পরমাত্মন উপাস্তত্বং বাজসনেয়কে চ শ্রায়তে। 
ইহোতয়ত্র বিভ্যৈক্যং যতঃ সত্যকামত্বাদিবাজসনেয়কে বশি- 
ত্বাদি চ ছান্দোগ্যে গ্রহীতব্যম্। কুতঃ ? আয়তনাগ্যবিশেষাত ॥ 

অন্তর্থঃ-ছান্দোগ্য উপনিষদে (ছাঃ ৮অঃ ১৭) উক্ত হইয়াছে, 
“হৃদয় স্বরূপ বন্ধপুৱে যে ক্ষুদ্র গর্ভারৃতি স্থান অধোমুখ পদ্স্বরূপে অবস্থিত 
আছে, তাহার অভান্তরে যে আকাশ আছে, তন্মধ্যে আত্মা ধ্যাতব)” ) 
এইরূপ বাক্যারস্তের পর “এই আত্মা নিষ্পাপ” ইত্যাদিবাক্যে আত্মার 
দতাকামত্বাদি গুণ উল্লিখিত আছে । বাজসনেয়শ্ৰুতিতেও উল্লেখ আছে 
“এই মহান্‌ জন্মরহিত আত্ম, যিনি ইন্দ্রিযগণের মধ্যে বিজ্ঞানময়রূপে 
অবস্থিত, ইনিই হৃদয়ের অভ্যন্তরে যে আকাশ আছে, তাহাতে 
শয়ান আছেন, সমস্তই ইহার অধীন, ইনিই সকলের নিয়ন্তা” 
( বৃঃ ৪অঃ ওত্রা) এই বাক্যে বশিশ্বাদিগুণবিশিষ্ট পরমাত্মাই উপাস্য 
বলিয়া উপদিষ্ট হইয়াছেন। এই সকল বাক্য বিভিন্ন শাখায় উত্ত 
হইলেও, উভযস্থলে একই বিদ্যা উপদিষ্ট হইয়াছে বুঝিতে হইবে । 
বাজসনেয়শ্ৰুত্যক্ত বশিত্বাদি গুণ ছান্দোগ্যে, এবং ছান্দোগ্যোক্ত 
সত্যকামত্বাদি গুণ বাঁজসনেয়কে দহরবিষ্ঠায় গ্রহীতব্য। কারণ, যে 
হৃদয়ায়তনে উপাসনার ব্যবস্থা হইয়াছে তাহ! একই, এবং উভয়ের ফল 
প্রভৃতিরও একত্ব উভয়শ্রুতিতে দৃষ্ট হয়। 


খয় অঃ'৩তয় পাদ ৩৯০৪০ স্থ ] বেদান্ত-দৰ্শন ৪৩১ 
ওয় অঃ ওয় পাদ ৩৯ অত্র ।. আদরাদলোপঃ1 
ভাষ্য ।-- আদরাদা য়াতানাং সত্যকামত্বাদীনাং প্রতিষেধে| 
ন প্তি “নেহ নানেগ-তি প্রতিষেধস্তাব্ৰহ্ধ৷ত্মকপদাৰ্থপরৰত্বাৎ ॥ 
অস্তার্থ-ক্রুতিব তক আদরের সহিত প্রকাশিত সত্যকামত্বাদি- 
গুণের প্রতিষেধ নাই; কারণ “নেহ নানাহস্তি কিঞ্চন” ( তাহা হইতে 
ভিন্ন কিছু নাই ) ( বৃঃ ৪অ: ৪ব্ৰ। ১৯) এই বাক্য দ্বার! ব্ৰহ্ম হইতে ভিন্ন 
অপুর কিছু পদার্থ থাকা নিষিদ্ধ হইয়াছে। 

ওয় অঃ ৩য় পাদ ৪০ সুত্র। উপস্থিতেইতস্তঘচনাৎ ॥ 

[ উপস্থিতে = ব্রহ্ম ভাবমাপনে সর্বলোকেযু কামচারে ভবতি, অতঃ 
ব্রহ্মভাবপ্রাণ্থেরেব হেতোঃ; তদ্বচনাৎ = সৰ্ব্বত্ৰ কামচারবিষয়কবচনার্দি- 
ত্যৰ্থঃ। | : 
ভাষ্য। উক্তলক্ষণয়া ত্রন্মোপাসনয়া ব্ৰহ্মাপসম্পুন্নে সৰ্ব্ব- 
লোকেষু কামচারো ভবতি। নন তত্বল্লোকপ্রাপ্তিসঙ্কল্পপূর্ববকং 
তত্বৎসাধনানুষ্ঠানং বিনা কুতঃ সৰ্ব্বত্ৰ কামচারঃ ? ভত্রোচ্যতে। 
( অতঃ) উপসম্পত্তেরেব হেতোঃ “পরং জোতিরুপসম্পদ্য স্বেন 
রূপেণাভিনিষ্পদ্যতে” “স স্বরাড়,ভবতি তপ্ত সৰ্ব্বেমু লোকেষু 
কামচাতো ভবতী৮-তি বচনাৎ ॥ 

জন্তার্থঃ-উক্তলক্ষণ ব্ৰহ্মোপাসনাদ্বার। ব্রহ্ষরূপতা লাভ করিয়! 
উপাসক সর্বধলোকে কামচারী হয়েন। পরস্ত উক্ত লোক প্রাথির 
নিমিত্ত সম্বল্পপূর্ববক তদুপযোগী সাঁধনানৃষ্ঠান না করিলে কিরূপে সর্বত্র 
কামচারী হইতে পারে? ( ষদৃচ্ছাক্ৰমে যে কোন লোকে গমনসামর্থ্য 
পাইতে পারে ) ? এই প্রশ্নের উত্তরে স্ুত্ত্কাঁর বলিতেছেন, ব্রচ্ষভীব- 
প্রাপ্তি হইলে, সেই নিমিত্তই অর্থাৎ ব্রহ্মভাব প্রাপ্তি নিমিত্তই তাহার 
কাঁমচারিত্ব হয়) কারণ শ্রুতি বলিয়াছেন “পরং জ্যোতিৰ্শ্ময়ূপসম্পন্ন 


৪৩২ বেদাস্ত-দর্শন [৩য় অঃ ৩য় পাদ ৪১ক্ডু 


হইয়া তিন নিষ্পাপন্বরূপে প্রতিষ্টিত হয়েনঃ তিনি শ্বরাট হয়েন 
সমস্ত লোকে কামচারী হয়েন। (ছাঃ ৭মঃ ২৫ খ )- 
ইতি দহরবিস্তায়া একত্ব সত্যকামত্বাদি গুণানঞ্চ সৰ্ব্মত্ৰাঞ্চঁপসংহার 
নিরূপণাধিকরণম্‌। 

ওয় অঃ ওয় পাদ ৪১ স্ত্র। তন্সিদ্ধারণা নিয়মস্তদ ষ্টেঃ পৃথগ ঘ্য- 
প্রতিবন্ধঃ ফলম্‌ । 


(পৃথকৃ-ছি--অ প্রতিবন্ধ:» পৃথগ ঘাপ্রতিবন্ধঃ) তৎ তত্য কৰ্ম্মাঙ্গাশ্ৰয়স্ত 
নির্ধারণন্য উদগীথাছ্যপাসনস্ত, অনিয়মঃ ; তদ্্‌ষ্টেঃ তস্ত অনিয়মস্ত দৃষ্টিঃ 
শুতে দর্শনং তস্মাদিত্যর্থঃ; শ্রুতৌ অবিছুষোহপি কর্তৃত্বকথনেন ত্য 
নিয়মাভাবঃ। হি যতঃ কর্ম্মফলাৎ পৃথক, অপ্রঠিবন্ধঃ অপ্রতিবন্ধরূপমু 
পাসনবিধেঃ ফলং শুতে, কম্মফলং প্রবলকর্মাস্তরফলেন প্রতিবধাতে, 
তদ্বিপরীতমুপাসন1-বিধেঃ ফলমিত্যর্থঃ।] 

ভাষ্য ।--ওমিতযোতদক্ষরমুদগীথমুপাসীতে”-ত্যাদিকম্মাঙ্গা- 
শ্রয়োপাসন্থয কৰ্ম্মস্বনিয়নঃ। কুতঃ ? “তেনৌভো কুরুতে যশ্চৈত- 
দেবং বেদ যশ্চ নৈবং বেদে”-তি শ্ৰুতৌ তস্যানিয়মস্য দর্শনাৎ | 
অনুপাসকস্যাপি প্রপবেন কন্মাঙ্ভূতেন কৰ্ম্মাণি কর্তৃত্বখ্ববণাছু- 
পাঁসনকর্মন্বনিয়তত্বং নিশ্টীয়তে । যতশ্চ কৰ্ম্মফলাহুপাসনস্য 
পৃথক্‌-ফলং “যদেব বিদ্যয়া করোতি শ্রদ্ধয়োপনিষদী তদেব বীৰ্য্য- 
বগুরং ভবতা”-ত্যুপলভ্যতে । 

অস্তার্থঃ-_”ও' এই একাক্ষর উদশীথের উপাসন| করিবে” ছাঃ ১অঃ 
১৭ ইত্যাদি শ্রুতিবাক্যে যে কৰ্ম্মাদন ওস্কারাশ্রিত উপাসন। (ধ্যানকাধ্য) 
উল্লিখিত হইয়াছে, তাহা কৰ্ম্মকালে নিত্য প্রধো স্য নহে । কারণ শ্রুতিই 
রলিয়াছেন “যিনি ইহা জানেন, তিনিও উপাসনা কর্ম করেন, যিনি ন! 


৩অঃ ৩প| ৪২সু ]  বেদান্ত-দর্শন। ৪৩৩ 


জানেন, তিনিও করেন” (ছাঃ ১ম অঃ ১খ) এতদ্বারা জান! যায় যে, উপাসনা- 
বিষয়ে (ধ্যানবিষয়ে) অনভিজ্ঞ ব্যক্তির ও কেবল কর্ম্মাঙ্গ প্রণব উচ্চারণ দ্বারাই 
যখন যাগ সম্পাদন করিবার বিধি আছে, তখন উক্ত উপাসনাংশের নিয়তত্ব 
নাই ; অর্থাৎ তাহা ব্যতিরেকেও ক্ৰহু-সম্পাদন হয়। তছ্ষিয়ে আরও হেতু 
এই যে, উক্ত কন্মাঙ্গের ফল উপাসনাফল হইতে পৃথক্‌ ; কারণ শ্রুতি 
বলিয়াছেন, “যিনি বিদ্যা ( ব্ৰহ্মধ্যান ) শ্রদ্ধা ও রহস্তের সহিত কৰ্ম্ম সম্পাদন 
করেন, তাঁহার সেই কৰ্ম্ম অধিক বীৰ্ধ্যবান হয়” ইত্যাদি । (ছাঃ ১ম অঃ ১খ)। 
ইতি উদ্গীথোপাসনায়াং ওঙ্কারস্ত ধ্যানানিয়মাধিকরণম্‌। 


৩য় অঃ ৩য় পাদ ৪২ সুত্র । প্রদানবদেব তহুক্তম্‌ ॥ 

( প্রদানবৎ = পুরোডাশপ্রদানবৎ ততুক্তম্‌ )। 

ভাষ্য ।_দহরম্তা গুণিনস্তদ্গুণবিশিষ্টতয়া  গুণচিন্তনেহপি 
চিন্তনমাবর্তনীয়ম্)  “ইন্দ্রায় রাজ্জে পুরোডাশমেকাঁদশকপালং 
নির্ববপেদিক্দ্রায়াধিরাজায় স্বৱাজ্ঞে” ইতি পুরোডাশপ্রদানবত্তদুক্তম্‌ 
“নানা বা দেবতাপুথক্‌জ্ঞানাদি/-তি ॥ 

অন্তাৰ্থঃ--অপহতপাপ্]ত্বাদিগুণ চিন্তনের সঙ্গে সঙ্গে সেই সকল গুণ- 
বিশিষ্ট গুণী দহরাত্মারও চিন্তন দহর-উপাসনাঁর নিত্য সংযোঁজনীয়। “প্রদা- 
নবৎ” অর্থাৎ শ্রুতিতে যেমন পুরোডাশ (এক প্রকার পিষ্ঠক) প্রদানবাক্যে 
উল্লেখ আছে “রাজা ইন্দ্রের, ইন্দিয়াধিরাজ ইন্দ্রের, স্বর্গরাজ ইন্দ্রের উদ্দেশে 
একাদশ কপাল পুরোডাশ প্রদান করিবে,” তাহাতে ইন্দ্ৰ এক হুইলেও 
রাজগুণ, ইন্দিয়াধিরাজগুণ ও স্বর্গরাজগুণ তিনটি বিভিন্ন ; সুতরাং জৈমিনি 
মীমাংস! করিয়াছেন যে, এই ত্ৰিবিধগুণ দ্বার! ইন্দ্রের ভিন্নত্ব কল্পনা করিয়| 
তিনবারই স্বত গ্রহণ করিবে ; তৎসম্বন্ধে শ্রুতিবাক্যেও এইরূপ উক্তি আছে 

২৮ 


8৩৪ বেদান্ত-দৰ্শন।  [৩অঃ ৩প| ৪৩দু 


যে, “পৃথক্রূপে জ্ঞান হওয়াতে দেবতাও নান|”। এই স্থলেও তদ্রপ 
গুণসকল গুণীরই ধৰ্ম্ম হইলেও, গুণের পৃথকজ্ঞান হওয়াহেতু উপাসনাকালে 
গুণচিন্তনের সহিত গুণীরও ধ্যান সংযোজন কৰিবে ৷ 

ইতি দহরোপাননায়াৎ গুণিনোহপি সৰ্ব্বত্ৰ ধ্যাতব্যত্ব নিরপণাধিকরণম্‌। 


—0— 


৩য় অঃ ৩য় পাদ ৪৩ সুত্র । লিঙ্গভূয়স্বাৎ তদ্ধিবলীয়স্তদপি ॥ 

ভাষ্য ।--“মনশ্চিতো বাক্‌চিতঃ প্রাণচিতশ্চক্ষুশ্চিতঃ কৰ্ম্ম- 
চিতোহগ্নিচিত”-ইত্যান্তগ্নয়; “্যকিঞ্চেমানি মনসা! সংকল্পয়ন্তি 
তেষামেব সাকৃতি”-রিতি “তান্হৈতানেবংবিদে সর্ববদা সৰ্ব্বাণি 
ভূতানি বিচিন্বন্ত্যপি স্বপতে” ইত্যেবমাদিলিঙ্গানাং বাহুন্যাদ্বিদ্া- 
ময়ক্ৰত্বঙ্ভূত। এব। লিঙ্গং হি প্ৰকরণাদ্বলয়ীস্তদপি শেষলক্ষণে 
উক্তং “শ্রুতিলিঙ্গবাক্যপ্রকরণস্থানসমাখ্যানাং সমবায়ে পার 
দৌর্ববল্যমর্থবিপ্রকর্ষারি”-তি ॥ 

অস্তাৰ্থঃ--বাজসনেয় শ্রুতিতে অগ্নিরহস্তে “মনশ্চিত (মনের দ্বারা 
নিষ্পন্ন ) বাঁকৃচিত, প্রাণচিত, চক্ষুশ্চিত, কৰ্ম্মচিত, এবং আগ্রিচিত” ইত্যাদি 
রূপে অগ্নি বর্ণিত হইয়াছে । “এবং এই সকল প্রাণী মনের দ্বারা যে কিছু 
সঙ্কল্প করে, তত্সমস্তই অগ্নির কাৰ্য্য বলিয়| গণ্য,” “সমুদায় ভূত সৰ্ব্বদ| 
তত্তত্বেত্তার নিমিত্ত এই সমস্ত অগ্নিচয়ন করে, তিনি শয়ন করিলেও 
এইরূপ চয়ন করিয়! থাকে” ইত্যাদিবাঁক্যে অগ্নির লিঙ্গবাহুল্য ( বহু লিঙ্গ ) 
‘বণিত হওয়ায়, এই সকল অগ্নি উপাসনারপ যজ্ঞের অঙ্গীভূত বলিয়া প্রতিপন্ন 
হয়, ইহারা যজ্ঞের অঙ্গীভূত বিবিধ প্রকার প্ৰকৃত অগ্নি নহে, মনের দ্বার! 
সঙ্কন্নিত অগ্নিমাত্ৰ ; অর্থাৎ বাগাদিকে অগ্নিশ্বরপে ধ্যান করাই শ্রুতির 
অভিপ্ৰায় অগ্নির প্রকরণে উক্ত হইলেও প্রকরণ হইতে উক্ত লিঙ্গ সকলই 


৩অঃ ৩প| ৪৪-৪৫সু ] বেদান্ত-দৰ্শন। ৪৩৫ 


বলবান্‌ ; তাহা জৈমিনি কর্তৃক দেবতাকাণ্ডে “শ্ৰুতিলিঙ্গ” ইত্যাদি সুত্রে 
সিদ্ধান্ত করা হইয়াছে। সিদ্ধান্ত এই যে “শ্ৰুতি লিঙ্গ, বাক্য, প্রকরণ, স্থান 
ও সমাখ্যা এই সকল একত্র দৃষ্ট হইলে ইহাদিগের অর্থের দূরত্বহেতু 


ইহাঁদিগকে পর পর দুৰ্ব্বল বলিয়া জানিবে । 
ইতি লিঙ্গভূয়স্বাধিকরণম্‌ । 


শাি০ পাশ 


ওয় অঃ ৩য় পাদ ৪৪শ হুত্ৰ পুর্বববিকল্পঃ প্রকরণাৎ স্যাৎ ক্ৰিয়া 

মানসবৎ ॥ ; 

ভাষ্য ।-_-অথ পূৰ্ববঃ পক্ষঃ £--“ইফ্টকাভিরগ্নিং চিনুত”ইতি 
বিহিতন্ত ক্রিয়াময়স্ত পূৰ্ববস্যৈবায়ং বিকল্প) প্রকরণাৎ স্যাৎ । 
লিঙ্গস্তাত্ৰাৰ্থৰাদস্থত্বেন বলীয়স্বাভাবাৎ উক্তা অগ্নয়ঃ ক্রিয়ারূপা 
এব, মনো গ্রহং গৃহ্থাতীতিব ॥ 

অন্ঠার্থ_-এই স্থলে পুর্ধবপক্ষ এইরূপ হইতে পারে, বথা £--“ইষ্টকাছার। 
অগ্নি চয়ন করিবে” এই বাক্যে পূৰ্ব্বে যে ক্রিয়াঙ্গভূত অগ্নির বিধান কর! 
হইয়াছে, সেই অগ্নিরই বিকল্পস্বৰূপে এই সকল অগ্নি উল্লিখিত হইয়াছে 
_ বলিয়া প্রকরণ দ্বার বুঝা যায়। এইস্থলে উক্ত অগ্নিলিঙ্গসকল অর্থবাদরূপে 
মাত্র বণিত হওয়ায়, ক্রিয়া হইতে ইহাদিগের স্বাতন্্য নাই; অতএব ইহারা 
উপাসনার অঙ্গীভূত নহে, যাগেরই অঙ্গীভূত। যেমন মনঃকল্লিত পৃথিবী- 
রূপ পাত্রে সমুদ্ররূপ সোমরসের গ্রহণ স্থাপন ইত্যাদি উপদিষ্ট কাৰ্য্য মানসিক 
হইলেও ক্ৰিয়াঙ্গ বলিয়াই গণ্য, তদ্রপ এই সকল অগ্নি মনঃকক্সিত হইলেও 
ক্রিয়াঙ্গ বলিয়াই গণ্য ৷ 

৩য় অঃ ৩য় পাদ ৪৫ সুত্র । অতিদেশীচ্চ ॥ 

ভাষ্য |--“তেষামেকৈক এব তীবান্তাবানসে। পূৰ্ব্ব” ইতি 
পুর্ববসথাগ্নেবীর্যযং তেঘতিদিশ্যতে, অতস্তে ক্রিয়ারূপা এব ॥ 


৪৩৬ বেদান্ত-দর্শন। [ ৩অঃ ৩পা ৪৬-৪৭ 

অন্তাৰ্থঃ--এই স্থত্ৰেও পূৰ্ব্বপক্ষই বিস্তার করা হইয়াছে, যথ! ঃ-- 
“ইহাদিগের মধ্যে : (যট্ত্রিংশৎসহজ্র অগ্নি ও অর্ক, ইহাদিগের মধ্যে) 
প্রত্যেকটি তাহা, যাহা পূৰ্ব্বে উক্ত হইয়াছে” এই বাক্যে পূৰ্ব্বে উক্ত 
ইষ্টকাচিত অগ্নির সামর্থ্যের সহিত এই সকল অগ্নির অতিদেশ (অর্থাৎ 
তুলনা) করা হইয়াছে (সাম্য প্রদশিত হইয়াছে); অতএব শেষোক্ত 
কল্পিত অগ্নিসকলও ক্ৰিয়ারই অঙ্গ, উপাসনার অঙ্গ নহে। 

ওয় অঃ ৩য় পাদ ৪৬ হুত্র। বিণ্তৈব তু নিধরণাৎ দর্শনাচ্চ | 

ভাষ্য ।--প্লিদ্ধান্তে বিদ্যাত্মক। এব তে, কুতঃ ? “তে হৈতে 
বিষ্ভাচিত এব” ইতি নির্ধীরণাৎ। অত্র “যেষামঙ্গিনো বিভ্তাময়- 
ক্রুতোস্তে মনসাহধীয়ন্ত মনসা টীয়ন্ত মনসৈধু গ্রহা অগৃহন্ত মনসা 
স্তবন্ত মনসা শংসৎ যৎকিঞ্চ যজ্ঞে কৰ্ম্ম ক্ৰিয়তে” ইত্যাদৌ 
অঙ্গভূতবিপ্তাময়ক্ৰতুপ্ৰতীতেশ্চ ৷ 

অস্তাৰ্থঃ--পরন্ত সিদ্ধান্ত এই মে, এই সকল কল্পিত অগ্নি বিদ্ধারই 
অঙ্গীভূত, যাগের অঙ্গীভূত নহে; কারণ শ্ৰুতি নির্ধীরণবাক্যে বলিয়াছেন 
“পূৰ্ব্বোক্ত অগ্নিসকল নিশ্চিত বিগ্যাচিত” এবং ইহার! উপাসনারূপ 
যজ্ঞেরই অঙ্গ বলিয়া “যাহাদের বিদ্যাময় ক্রতুর অঙ্গীভূত যজ্ঞেক্কৃত সমস্তকাল 
তাহার! মনেব দ্বারা এই সকল ধ্যান করিবে, চয়ন করিবে, গ্রহণ করিবে, স্তব 
করিবে, প্রশংসা করিবে” ইত্যাদি বাক্যে স্পষ্টন্ূপে প্রদণিত হইয়াছে । 

৩য় অঃ ওয় পাদ ৪৭ সুত্র। শ্ৰুত্যাদিবলীয়স্তাচ্চ ন বাধঃ ॥ 

ভাষ্য “তে হৈতে বিদ্ভাচিত এব” ইতি শ্ৰেুতেঃ, «এবং 
বিদে সৰ্বদা সর্ববাণি ভূতানি বিচিন্বন্তি” ইতি লিঙ্গস্য, “বিছায়া 
হৈ বৈতে এবং বিদশ্চিতা ভবন্তি” ইতি বাক্যম্ত চ প্রকরণাদ্‌- 
বলীয়স্বাত্তেষামগীনাং বিষ্তাময়ক্রতরঙ্গতাবাধো ন ॥ 


৩অঃ ৩প| ৪৮সু] বেদান্ত-দর্শন | ৪৩৭ 


অস্তাৰ্থঃ-- শ্রুতি, লিঙ্গ ও বাক্য এই তিনই প্রকরণ অপেক্ষা বলবান্‌ ; 
স্থৃতরাৎ উক্ত অগ্নিসকল বিদ্যাময় ক্রতুরই অঙ্গ, যাগের অঙ্গ নহে। শ্রুতি, 
যথা “তে হৈতে বিদ্যাচিত” ( এই সকল অগ্নি বিদ্ভাচিত ) ইত্যাদি। লিঙ্গ, 
যথা_“এবং বিদে সৰ্ব্বদা সৰ্ব্বাণি ভূতানি” (ভৃতসমুদায় সর্বদা তত্তুৎ বেত্তার 
নিমিত্ত এই সকল অগ্নি চয়ন করে ইত্যাদি । বাক্য, যথ|,--“বিদ্যুয়| হৈবৈ- 
তে এবং” ( বিদ্যাদ্বাৱাই---উপাসনাদ্বারাই জ্ঞানীর ও সকল অগ্নি চিত হয় ) 
ইত্যাদি ৷ 

ওয় অঃ ওয় পাদ ৪৮ স্থত্ৰ।  অনুবন্ধাদিভ্যঃ প্রজ্ঞান্তরপৃথকত্ববৎ, 
দৃষটশ্চ তদুক্তম্‌॥ 

ভাষ্য ।__“মনসৈষু গ্রহা অগুহান্তে”-ত্যাদিভ্যঃ স্ত্োত্রশস্া- 
দিভ্যোহনুবন্ধেভ্যঃ শ্রত্যাদিভ্যশ্চ বিদ্যাময়ঃ ক্রতুঃ পৃথগেব, 
শাণ্ডিল্যাদিবিষ্যান্তরপৃথথৎ । তথা সতি বিধিঃ পরিকল্ল্যুতে। 
দৃষটম্চানুবাদসরূপে “যদেব বিঘ্তয়| করোতী”-ত্যাদৌ কল্সামানে| 
বিধিঃ “বচনানি ত্বপূর্ববত্বাদি”-তুক্তং চ ৷৷ 

অস্তাৰ্থঃ--“মনের দ্বারাই যজ্ঞপাত্ৰাদি গ্রহসকল গ্রহণ করিবে” 


ইত্যাদি স্তোত্রশন্ত্াদিবিষয়ক অনুবন্ধবাক্য এবং পূৰ্ব্ব কথিত অতিদেশ 
শ্রুতি প্রভৃতি হেতু, মনশ্চিৎ প্রভৃতি অগ্নিবিদ্যাস্বৱপ অগ্নিরই অঙ্গীভূত, 
বাগ হইতে পৃথকৃ। যেমন অন্ুবন্ধ প্রভৃতি দ্বারা কৰ্ম্ম হইতে শাণ্ডিল্যবি্ধ। 
প্রভৃতির পার্থক্য অবধারিত হয়; তদ্রপ এই স্থলেও অনুবন্ধাদি দ্বারা 
অনশ্চিৎ অগ্নি প্ৰভৃতিকে কৰ্ম্ম হইতে পৃথক্‌ জানা যায়। এইরূপ হওয়াতেই 
তদ্বিষয়ে পূর্বোক্ত বিধি পরিকল্পিত হইয়াছে। “্যদেব বিদ্যয়া করোতি” 
(ছাঃ ১ম অঃ ) ইত্যাদিবাক্যে মনশ্চিৎ প্রভৃতি অগ্নির পরিকল্পনার বিধি দুষ্ট 
হ্য় । “বচনানি ত্বপূর্বত্থাৎ” ইত্যাদি বাক্যোক্ত ফলবর্ণনী দ্বারাও তাহাই 
প্রতিপন্ন হয়। 


৪৩৮ বেদান্ত-দৰ্শন। [ ৩অঃ ৩প| ৪৯-৫০সু 


ওয় অঃ ওয় পাদ ৪৯ সুত্ৰ | ন সামান্যাদপুুপলন্ধেষ্বত্যুবৎ ন হি 
লোকাপত্তিঃ । 

ভাষ্য ।--মানসগ্ৰহসামান্যাদপ্যেযাং ন ক্রিয়াময়ক্রত্বঙ্গত্ম, 
বিদ্ারূপত্বোপলকেঃ। “স এষ এব মৃত্যু এতম্মিন মণ্ডলে 
পুরুষ”  “অগরির্বৈব মৃত্যুরি”-ত্যগ্যাদিত্যপুরুষয়োর্মনঃ-সাদৃশ্যেন 
বৈষম্যাপগমঃ | ন হি “লোকো গৌতমাগ্নিরি”-তাগ্নেলেকিপত্তিঃ ॥ 

অন্তার্থ:ঃ__মানসগ্রহসামান্ত দ্বারা (অর্থাৎ সকলই মানস, কেবল এই 
হেতুতে) মনশ্চিতাদির ক্রিয়ার অঙ্গত্ব সিদ্ধান্ত করা যাইতে পারে না; ইহারা 
বিগ্ারই অঙ্গীভূত্ত বলিয়া শ্রুতিবাঁক্যে উপলব্ধি হয়। “যিনি এতম্মগুলের 
পুরুষ, ইনি সেই নৃত্যু,” “অগ্নিই মৃত্যু” ইত্যাদিবাক্যে ( বৃঃ ৩য় অ) অগ্নি 
এবং আদিত্যমগ্লস্থ পুরুষ এক মৃত্যুনামে কথিত হইলেও, উভয় এক নহে; 
ইইাঁদিগের বৈষম্য আছে। এইরূপ এইস্থলেও মানসত্ববিষয়ে সাম্যদৃষ্টে মন- 
শ্চিতাদির ক্ৰিয়াঙ্গত্ব নির্দেশ কর! যায় না, ইহার! বিভিন্ন । “হে গৌতম! 
এই লোক অগ্নি” (ছাঃ ৫ম অঃ ৪খ ) ইত্যাদিবাক্যহেত যেমন বাস্তবিক অগ্নি 
ও লোককে এক বল৷ যায় না, তদ্ৰূপ এই স্থলেও জাঁনিবে। 

৩য় অঃ ওয় পাদ ৫০ সুত্ৰ । পরেণ চ, শব্দস্য তাদিধ্যং 
ভুয়স্তাত্বনুবন্ধঃ ॥ 

ভাষ্য ।_-“অয়ং বাব লোক এফোঁহগ্নিচিত”-ইত্যনন্তরেণ 
চান্ত শব্দস্ত মনশ্চিদাগ্যগ্সিবিষয়ন্ত তাছিধ্যং, মনশ্চিদাদিষ,পাদে- 
য়ানামগ্যঙ্গানাং তুয়ন্তাদহুত্বান্ডেষাং ক্রিয়াহগ্রিসনিধীবনুবন্ধঃ ৷৷ 

অস্তাৰ্থঃ--"এই লোক অগ্থিচিত” এই বাক্য মনশ্চিতাদি অগ্নিব্ৰাহ্মণের 
পরেই উক্ত হইয়াছে; তন্বারা পুর্ববোক্ত মনশ্চিতাঁদি অগ্নিব্ৰাক্মণবাক্যের 
একবিধত্ব প্রদণিত হইয়াছে । যে সকল অগ্যঙ্গ মনশ্চিতাঁদিতে গ্রহণীয়, 


৩অঃ ৩পা ৫১-৫২সু ] বেদান্ত-দশন। ৪৩৯ 


তাহারা বহুসংখ্যক হওয়াতে, ইহারা বিষ্তাময় ক্রতুরই অঙ্গ বলিয়া 
সিদ্ধান্ত হয়। 
ইতি বাজসনেয় শ্রত্যুক্ত অগ্নিরহস্তেবগিত মনশ্চিতাদ্াগ্নে 
বিদ্যাঙ্গত্বনিরূপণাধিকরণম্‌ 


০ ০ লি. 


ওয় অঃ ওয় পাদ ৫১ সুত্ৰ । এক, আত্মনঃ শরীরে ভাবা ॥ 

< একে বাদিনঃ বদন্তি শরীরে বর্তমানস্ত আত্মনঃ ( বদ্ধাবস্থস্ত ) জীব- 
স্বরূপন্ত চিন্তনীয়ত্বং, কুতঃ ? তথাভাঁবাৎ, বদ্ধাবস্থায়াৎ তন্ত স্থিতি হেতোঃ )। 

ভাষ্য ।-_উপাঁসনবেলায়াং বদ্ধীবস্থঃ প্রত্যগাত্ম। চিন্তনীয়ঃ 
শরীরে তাদৃশস্তৈবাত্মুনঃ সন্তারিত্যেকে। 

অন্তার্থঃ-_-উপাসনাকাঁলে বনদ্ধাবস্থাপ্রাপ্ত বলিয়া জীব আপনাকে চিন্তা 
করিবে, অথবা পরমান্ম৷ হইতে অভিন্ন শুদ্ধ অপাপবিদ্ধ বলিয়া আপনাকে 
চিন্তা করিবে? এইরূপ সন্দেহে সুত্রকার বলিতেছেন যে;__কেহ কেহ 
বলেন উপাসনাকালে প্রত্যগাত্মীকে (জীব আপনাকে ) বদ্ধ বলিয়াই চিন্তা 
করিবে; কারণ দেহে তাদৃশ ( বদ্ধ অবস্থায়ই জীবাত্ম| বর্তমান আছেন। 
( এইটি পূৰ্ব্বপক্ষ স্থত্ৰ )। 

ওয় অঃ ৩য় পাদ ৫২ সূত্ৰ ৷ ব্যতিরেক, স্তস্তাবভাবিতান্নতুপলব্ধি- 
বৰ ॥ 

ভাষ্য।--বদ্ধাকারাদ্বিলক্ষণে৷ মুক্তীকারঃ প্রত্যগাত্সা সাধন- 
কালেহনুসন্ধেয়স্তাদুগুপশ্যৈব মুক্তে৷ ভাবিত্বাৎ।  ধ্যানানুরূপ- 
পরমাত্মপ্রাপ্তিবৎ ॥ 

অন্তাৰ্থঃ--এই পুর্বরপক্ষের উত্তরে হুত্রকার বলিতেছেন £-_উপাসনা- 


8৪০ বেদান্ত-দর্শন। [৩অঃ ৩পা ৫১-৫২সু 


কালে প্রত্যগাত্মা বদ্ধাবস্থাপ্রাপ্তরূপে চিন্তনীয় নহে; তদ্বাতিরিক্ত অর্থাৎ 
বদ্ধাবস্থা হইতে অতীত, মুক্তত্বরূপে--ত্রঙ্গ হইতে অভিন্নভাবে, প্রত্যগাত্ম৷ 
উপাসনাকালে চিন্তনীয়; কারণ শুদ্ধ অপাঁপবিদ্ধ মুক্তস্বরূপই উপাপনাবলে 
মুক্তাবস্থায় লাভ করা যায়। যেমন উপাসনাকালে পরমাত্মা-সন্বন্ধে যদ্রপ 
ধ্যান করা যায়, উপাসনার ফলম্বরূপে তদ্রপই পরমাত্মস্বরূপ লাভ করা৷ যায় 
বলিয়া শ্রুতি ও স্থৃতি উপদেশ করিয়াছেন, তদ্রপ প্রত্যগাত্মা-সম্বন্ধেও 
জানিবে। শ্রুতি, যথা £- "তৎ যথা যথোপাপতে তদেব ভবতি” ইত্যাদি । 
(উপাস্তের সহিত একাত্মতাবুদ্ধিপুর্্বক “সোহহং»জ্ঞানে উপাসনা দেবদেবী 
উপাসনাস্থলেও আৰ্ধ্যশাস্ত্ৰে সৰ্ব্বত্ৰ উপদিষ্ট হইয়াছে, বঙ্গোপাসনাঁবিষয়েও 
এইটিই বিধি জীনিতে হইবে )। 

( শাঙ্করভাষ্যে এই সুত্র ও তৎপর্ধ সুত্র বিভিন্নরূপে ব্যাখ্যাত হইয়াছে; 
এবং এই হ্ুত্রের পাঠও বিভিন্নরূপে শঙ্করস্বামি-কর্তৃক উক্ত হইয়াছে। 
শাঙ্করভাষয্যে -স্ততাঁবাভাবিত্বাৎ” এইরূপ স্ুত্রপাঠ দেওয়া হইয়াঁছে। শঙ্করের 
মতে ৫১ সংখ্যক স্থত্রের এইরূপ অর্থ, যথা £--দেহই আত্মা ; আত্ম! দেহ 
হইতে অতিরিক্ত বস্তু নহে; এই পূৰ্ব্বপক্ষ। তদ্বত্তরে ৫২ সংখ্যক সুত্রে 
সুত্রকার বলিতেছেন ; “না, তাহা নহে; আত্মা দেহ হইতে ব্যতিরিক্ত ; 
কারণ, মৃত্যু-অবস্থায় দেহ থাকিতেও তাহাতে আন্মধৰ্ম্মেৰ ( চৈতন্যাদির ) 
অভাব দেখা যাঁয়। আত্মা উপলব্ধিরপ, উপলব্ধি দেহের ধৰ্ম্ম নহে; কারণ 
তাহ! দেহের প্রকাশক ; অতএব আত্মা উপলদ্ধিরূপ হওয়াতে, তিনি দেহ 
হইতে বিভিন্ন” | এই স্থলে বক্তব্য এই যে, এই প্রকরণ উপাসনাবিষয়ক, 
অতএব এই প্রকরণে দেহ হইতে আত্মার পার্থক্যপ্রতিপাদনবিষয়ক বিচার 
প্রবর্তিত করা সুত্রকারের অভিপ্রেত বলিয়া বোধ হয় না। বিশেষতঃ 

আত্ম! যে দেহ হইতে বিভিন্ন, তদ্বিষয়ক বিস্তারিত বিচার স্থত্রকার পূৰ্ব্বেই 
দ্বিতীয় অধ্যায়ে উল্লেখ করিয়াছেন । এবঞ্চ এই এক সামান্ত সুত্র দ্বারা এই 


৩অঃ ৩পা ৫৩সু ]  বেদান্ত-দর্শন । ৪৪১ 


বিচারের নিষ্পত্তি হয় না। অতএব নিম্বার্কব্যাখ্যা ও পাঠই সঙ্গত বোধ 
হ্য়; শ্রীভাষ্যও ইহার অনুরূপ )। 
ইতি উপাসনাকাঁলে জীবন্ত স্বীয় মুক্তস্বরূপস্ত চিন্তনীয়ত্ব- 
নির্ঘয়াধিকরণম্। 


শা ০ শিপ 


ওয় অঃ গয় পাদ ৫৩ সূত্ৰ অঙ্গীববদ্ধান্ত ন শাখাস্থ হি প্রতি- 


বেদম্‌ | 

ভাষ্য ৷-_“ওমিত্যেতদক্ষরমুদগীথমুপাসীতে”-ত্যেবমাপ্াঃ উদগী- 
খাঙ্গপ্রতিবদ্ধা উপাসনা ন শাখাস্বেৰ ব্যবস্থিতাঃ। অপি তু 
প্রতিবেদং সর্ববশাখাস্তেব প্রতিবধ্যন্তে। যতঃ উদশগীথাদিশ্রুতের- 
বিশেষাৎ ॥ 

অগ্ঠার্থঃ--উপাসনাকালে তাৎকালিক বদ্ধ অবস্থার চিন্তা পরিহার-পূৰ্ব্বক 
নিত্য মুক্তস্বরূপ চিন্তনের ব্যবস্থা করিয়া, এক্ষণে উদগীথাদি উপাসনাতে 
পৃথক্‌ পৃথক্‌ শাখায় উক্ত স্বর ও প্রয়োগাদিভেদে উপাসনাংশেরও পার্থক্য 
নিবারণ করিবার অভিপ্রায়ে স্থত্রকার বলিতেছেন ঃ--“ওঁ এই একাক্ষর 
উদগীথ উপাসনা করিবেক” ইত্যাদি (ছাঃ ১ম অঃ) শ্রুতিতে উদগীথাদির 
সহিত সংযোজিত উপাসনাসকল বেদের যে শাখায় বিশেষরূপে উপদিষ্ট 
হইয়াছে, সেই সকল ( যেমন উকৃথকে পৃথিবীরূপে ধ্যান করিবেক, ইষ্টকা- 
চিত অগ্নিকে এতৎসমন্ত লোক বলিয়া ধ্যান করিবে, ইত্যাদি কেবল তত্তৎ- 
শাখার জন্য ব্যবস্থাপিত নহে; তাহা সকল শাখায় প্রযোজ্য । কারণ সকল 
শাখারই “উদগীথ উপাসন| করিবে” ইত্যাদি শ্রুতি সমভাবে উক্ত হইয়াছে; 
অতএব সৰ্ব্বত্ৰ একই উপাসনা হওয়ায়, এক শাখায় উক্ত উপাসনা অপর 
শাখায় সমভাবে প্রয়োগ কর! কর্তব্য ৷ | 


৪৪২ বেদান্ত-দর্শন। [৩অঃ ৩প| ৫৪-৫৫সু 


৩য় অঃ ওয় পাদ ৫৪ স্ত্র। মন্ত্ৰাদিবদ্বাহবিরোধঃ ॥ 

ভাষ্য ।--যথা “কুটক্লরসী”-তি মন্ত্র, যথা বা প্ৰযাজাস্তঘদন্যা- 
ত্রোক্তানামুপাসনানামিতরত্র যোগোহবিরোধঃ ৷৷ 

অস্তাৰ্থঃ--যেমন তণ্ডুলপেষণাৰ্থ প্রস্তরগ্রহণমন্ত্র “কুটরূরসি” যজুঃশাখায় 
উক্ত হইয়াছে, কিন্তু তাহা এ কাৰ্য্যে সর্বত্র গ্রহণীয় ; যেমন মৈত্ৰায়ণীশাখায় 
প্রবাজধাগ ( সমিদ্‌ প্রভৃতি যাগ ) উল্লিখিত হয় নাই; পরন্ত অন্যত্র উল্লিখিত 
হওয়াতে এ শাখার ক্রিয়াতেও তাহা গ্রহণীয় ; তদ্রপ এক শাখায় উক্ত 
উপাসন! অন্যত্র ষোজিত করা যুক্তিবিরুদ্ধ নহে। 

ইতি অঙ্গাবদ্ধীধিকরণম্‌। 

ওয় অঃ ৩য় পাদ ৫৫ স্থত্র। ভুন্গঃ ক্ৰতুবজ্জ্যায়ত্বং তথাহি দর্শয়তি ॥ 

( ভূম্নঃ= সমগ্ৰোপাসনস্তৈব, জ্যায়স্তং প্রশস্ত মিত্যর্থঃ ন ব্যস্তোপাসনা- 
নাম্‌ ক্রতুবৎ, যথা পোৰ্ণমাসাদেঃ সমস্তন্ত ক্রতোঃ প্রয়োগে বিবক্ষিতে 
গ্রযাজাদীনাং সাঙ্গানামেকঃ প্রয়োগঃ ৷ তথা শ্রুতিরপি দর্শয়তি )। 

ভাষ্য ।__বৈশ্বানরবিষ্ভায়াং সমগ্ৰোপাসনস্থা প্রাশস্ত্যং, যথা 
পৌৰ্ণমাসাদীনাং সাঙ্গানামেকঃ প্রয়োগঃ, এবং “মুর্ধা তে ব্যপতিষ্যৎ 
যন্মানাং নাগমিস্তে” ইত্যাদিকা প্রত্যঙ্গমুপাসনে দোষং ব্রবন্তী, 
সমস্তোপাসনস্থ প্ৰশস্ততাং দর্শয়তি শ্ৰুতিঃ ৷৷ 

অস্তাৰ্থঃ--ছান্দোগ্যোপনিষদের ৫ম প্রপাঠকে যে বৈশ্বানরবিদ্তা ( উপা- 
সন| ) উক্ত হইয়াছে ( যথা দ্যুলোক বৈশ্বানর-আত্মার মূৰ্দ্ধা, বিশ্বরূপ অর্থাৎ 
হুৰ্য তীহার চক্ষু, বায়ু তীহার প্রাণ, আকাশ তাঁহার মধ্যশরীর, রয়ি তাহার 
বস্তি, পৃথিবী তাঁহার পাদ, বক্ষঃস্থল তাহার বেদী, দূৰ্ব্বা তাহার লোম, হৃদয় 

‘ গাৰ্হপত্য অগ্নি, মন তীহার অন্নাহাৰ্য্যপচনাগ্নি, আহ্বনীয় অগ্নি তীহার মুখ 


৩অঃ ৩প| ৫৬সু ] বেদান্ত-বর্শন। ৪৪৩ 


৫ম প্রপাঠক ১৮শ খণ্ড) তাহাতে দ্যুলোকাদি সমস্ত অঙ্গের একত্ৰ উপাসনা 
কর্তব্য; ছ্যলোকাদিকে পৃথক্‌ পৃথক্‌ ভাবে বৈশ্বানর আত্ম! বলিয়া উপাসনা 
সঙ্গত নহে, কারণ ইহা শ্রুতির অভিপ্রায় নহে। যেমন পৌর্ণমাসাঁদি যাগে 
পৃথক্‌ পৃথক্‌ প্রকরণে উল্লিখিত হইলেও সমস্ত যজ্ঞাঙ্গ একীভূত কৰিয়া একই 
পৌর্ণমাসী যাগ সম্পাদন করিতে হয়; তদ্রপ বৈশ্বানরবিগ্ায়ও দ্যুলোক- 
ধ্যানাদি পৃথক পৃথক্‌ অঙ্গের সমষ্টিভীবে উপাসনা! কর! কর্তব্য। শ্রুতিও 
তাহ স্পষ্টরূপে “মূর্ধা তে ব্যপতিষ্যৎ বণ্মাং নাগমিষ্যে” ( ৫ম অঃ ১২শ খঃ ) 
(তুমি আমার নিকট উপদেশ গ্রহণার্থ না আসিলে তোমার মূর্ধা পতিত 
হইত) এই বাক্যের দ্বার! স্পষ্টই পৃথক্‌ পৃথক্‌ অঙ্গের পৃথক্‌ পৃথক্‌ উপাসনার 
দোষ উল্লেখ করিয়াছেন, এবং “সর্বাঙ্গের একত্র ধ্যানের প্রশস্ততা প্রদর্শন 
করিয়াছেন। (ওপমন্য প্রভৃতি বৈশ্বীনর আত্মাকে কেহ ছ্যলোক, কেহ 
হুৰ্য্য, কেহ আকাশ ইত্যাদিরূপে উপাসনা করা কর্তব্য বলিয়া বুঝিয়াছিলেন। 
প্রাচীনশীল তাহ! নিবারণ করিয়! ছ্যুলোকাঁদি এক একটিকে বৈশ্বীনর আত্মার 
এক এক অঙ্গমাত্র বলিয়া উপদেশ করিয়! সমগ্র অঙ্গের একত্র ধ্যানের 
প্রশস্ততা ব্যাখ্যা করিয়! বলিয়াছিলেন যে, সমস্ত অঙ্গের ধ্যানের দ্বারাই 
জীব অমর হয়; এক এক অঙ্গকেই বৈশ্বানর আত্মা বলিয়া উপাসন| করিলে, 
তাহাতে জীব মরণধৰ্ম্ম অতিক্ৰম করিতে পারে ন! ) ৷ 
ইতি ৰৈশ্বানরবিদ্তায়াং সমগ্ৰোপাসনস্ত প্রাশস্ত্যনিরূপণাধিকরণম্‌ । 


পাশ ০ 


ওয় অঃ ওয় পাদ ৫৬ সূত্র । নানাশব্দাদিভেদাৎ ॥ 

ভাষ্য ।--শাণ্ডিল্যবিস্তাদীনাং নানাত্বং, কুতস্তচ্ছব্দাদিভেদাৎ ॥ 

অন্তার্থঃ_-শাণ্ডিল্যবিদ্ধা, ভুমবিন্যা, সন্বিপ্তা, দহরবিদ্া, উপকোশল- 
বিদ্যা, বৈশ্বানরবিদ্ত'া, আনন্দময়বিদ্তা, অক্ষরবিষ্যা, উক্থবিদ্তা প্রভৃতি ব্ৰহ্ম- 
নিগ্ভা যাহা শ্ৰুতিতে উক্ত হইয়াছে, (এবং যাহার বিষয় এই প্রকরণে বিচার 


888 বেদান্ত-দর্শন। [৩মঃ ৩পা ৫৭সু 


করা হইল ) তৎসমস্ত সমুচ্চিত করিয়া এক ব্ৰহ্মোপাসন| নহে ; অর্থাৎ যেমন 
কোন যাগকালে তাহার অঙ্গীভূত সমস্ত অংশ একত্র-করিয়া একটি যাগ 
সম্পন্ন হয়, উক্ত শাণঙ্ডিল্যবিদ্ধ| প্ৰভৃতি বিদ্যাসকল তদ্ৰূপ একই ব্ৰহ্মোপাসনা- 
রূপ কাধ্যের অঙ্গ নহে, ইহারা প্রত্যেকে স্বতন্ত্ৰ ব্ৰহ্মোপাসন| ; কারণ এই 
সকল বিদ্ভা পৃথক্‌ নামে, পৃথক্‌ প্রকরণে উক্ত হইয়াছে, এবং ইহাদের 
অনুষ্টানাদিও বিভিন্নরূপে শ্রুতি উপদেশ করিয়াছেন। যদিও তৎসমস্তই 
এক ব্রহ্মেরই উপাসনা, তথাপি অধিকারিভেদে প্রণালীর পার্থক্য শ্রুতি উপ- 
দেশ করিয়াছেন 
ইতি বিভিন্নবিদ্ধানাম্‌ নাঁনাত্ব নিরূপণাধিকরণম্‌ । 

৩য় অঃ ওয় পাদ ৫৭ সুত্র। বিকল্লোহবিশিষ্টফলত্বাৎ ॥ 

[ বিকল্পঃ=যা কাচিৎ একৈবানুটেয়েত্যৰ্থঃ, কুতঃ ? অবশিষ্টফলত্বাৎ= 
সর্বাসাৎ ব্রহ্ম বিদ্ানাঁৎ অবিশেষেণ ব্ৰহ্ধভাবাপত্তিফলকত্বাৎ, এক এব প্রয়ো- 
জন সংসিদ্ধাবিতরাহুষ্ঠানে প্রয়োজনাস্তরাভাঁবাঁৎ ইত্যৰ্থঃ |] 

ভাষ্য ।--বিদ্তাভেদে উক্তস্তত্ৰানুষ্ঠানবিকল্লোহ বিশিষ্টফলত্বাৎ ॥ 

অন্তার্থং-বিদ্যা বিভিন্ন হওয়াতে তাঁহার যে কোনটি সাধকের পক্ষে 
উপযোগী হয়, সেইটির অবলম্বন করিলেই সম্যক ফল হয়; সমুদায়গুলি ন| 
করিলে যে সম্যক ফল হইবে না, তাহা নহে; কারণ ব্ৰহ্মস্বরূপোপলপ্ধিরূপ 
ফল সকলেরই এক । 

( এই স্থত্ৰের ব্যাখ্যা শঙ্করাচার্যাও এইরূপই করিয়াছেন ; অতএব সৰ্ব্ব- 
বিধ ব্ৰহ্মবিদ্ধার যে এক ফল, তাহা বেদব্যাসের স্থিরসিদ্ধান্ত, ইহা স্মরণ 
রাখিলে পরবর্তী অধ্যায়ের বিচার বোধগম্য করিতে সুবিধা হইবে )। এবং 
ইহা এই স্থলে লক্ষ্য করিতে হইবে যে “অক্ষরবিদ্যা”ও অপরাপর বিদ্যার ন্যায় 
এই প্রকরণে (৩৩ প্রভৃতি সুত্রে ) ব্যাখ্যাত হইয়াছে। “নেতি” “নেতি” 


৩অঃ ৩পা ৫৮সু ]  বেদান্ত-দৰ্শন। 88৫ 


ইত্যাকার ধ্যান, শ্রীশঙ্করাচার্য্য যাহার একান্ত পক্ষপাতী, তাহাই অক্ষর- 
বিদ্যায় প্রসিদ্ধ । তাহারও ফলসম্বন্ধে একরূপ উক্ত হওয়াতে, এই প্রকরণ 
যে কেবল সপ্ুণোপাসনাবিষয়ক বলিয়া শঙ্করাচার্য্য প্রকরণের প্রারম্ভে 
বলিয়াছেন, তাহ| সঙ্গত নহে। 

৩য় অঃ ওয় পাদ ৫৮ সুত্র । কাম্যাস্ত যথাকামং সমুচ্চীয়েরন্ন বা 
পুৰ্ববহেত্বভাবাং ॥ 

পূৰ্ব্বহেত্বভাবাৎ= আসাৎ কাম্যানাৎ পূৰ্ল্লোক্তাবিশিষ্টফলত্বাভাবাত) 

ভাষ্য ।--ব্ৰহ্মপ্ৰাপ্তিব্যতিরিক্তফলানুষ্ঠানেহনিয়মে| নিয়মপ্ৰযোজক- 
পুর্ব্বাক্তহেত্বভাবাশ ॥ 

অস্তাৰ্থঃ--ব্ৰহ্মপ্ৰাপ্তি ভিন্ন অন্ত ফলকামনা-পুরণীর্থ, উপাসনাস্থলে 
যথাকাম ( যদৃচ্ছাক্ৰমে ) পৃথক্‌ পৃথক্‌ উপাসনাও করিতে পারা যায়, এবং 
সমস্ত উপাসনাও করিতে পারা ষায়; কারণ সকাম উপাসনার ফল 
কামনানুসারে পৃথক্‌ পৃথক হয়; একফলপ্রার্থী এক উপাসনা করিতে 
পারে, বন্ুপ্রকার ফলপ্রার্থী বহুপ্রকারই উপাসনার অনুষ্ঠান করিতে 
_ পারে। পৰন্ত যাহার! ব্ৰহ্মপ্ৰাপ্তির (মোক্ষের ) নিমিত্ত ত্রহ্মবিদ্তা অবলম্বন 
করেন, তীহাদেরই কোন একটি বিশেষ ব্রঙ্গবিষ্তা স্বীয় স্বীয় অধিকার 
অনুসারে গ্রহণ কর! কর্তব্য, তীহাদের পক্ষে বহুবিধ ব্রন্দোপাঁসনা অবলম্বন 
করা বিধেয় নহে এবং নিপ্রয়োজন; কারণ পুর্বোক্ত প্রত্যেক ব্ৰহ্ম- 
বিদ্যারই ফল ব্ৰহ্মপ্ৰাপ্তি, বিদ্ধাভেদে এই ফলের তারতম্য না হওয়ায় বহু 
বিস্তার উপাসনা নিশ্রয়োজন ; এবং বহুবিধ উপাসস! অবলম্বনে কোন 
বিশেষ উপাসনায় সম্যক নিষ্ঠা না হওয়াতে তাহা অবিধেয় | 


ইতি অনুষ্ঠান বিকল্প নিরূপণাধিকরণম্‌। 


৪৪৬ বেদান্ত-দৰ্শন । [৩অঃ ৩প| ৫৯-৬১সু 


৩য় অঃ ওয় পাদ ৫৯ সুত্র । অঙ্গেষু যথাশ্রয়ভাবঃ ॥ 

[ অঙ্গেষু কৰ্ম্মাঙ্গেষু উপ|শ্ৰিতানাৎ বিদ্ানাৎ কৰ্ম্মসু যথাশয়ভাবঃ, যথা 
কৰ্ম্মাঙ্গানাং উদগীগাদীনামঙ্গত্বং তত্দদ্বিগ্ভানামপি ইত্যর্থঃ ৷ ] 

ভাষ্য ৷--বহুভিলিনৈঃ কৰ্ম্মাঙ্গাত্রিতানামুদগাথাদিবিদ্যানাং 
নিয়মেন কৰ্ম্মসূপাদানমিত্যাক্ষিপতি, উদ্গীথাদিঘাত্রিতানাং বিদ্যানা- 
মুদগীথাদিবদঙ্গভাবঃ ॥ | 

অন্তার্থঃ--উদগীথাদি কৰ্ম্মাঙ্গের আশ্রিত বিদ্যা, এ সকল কৰ্ম্মাঙ্গের 
স্তায়ই গ্রহণীয় অর্থাৎ উদ্গীথাদি যেমন কর্মের অঙ্গ, তঞ্জপ এ সকল 
উদগীথাদি অঙ্গে আশ্রিত (সংযুক্ত) বিদ্যানকলও (ব্ৰহ্মধ্যানও ) করৰ্ম্মের 
ক্লঙ্গীভূত। ইহা পূৰ্ব্বপক্ষ সুত্র, এবং এই পুর্ববরপক্ষ পরবর্তী ৩ সুত্রে 
সমৰ্থন কর! হইয়াছে। 

৩য় অঃ ৩য় পাদ ৬০ সুত্ৰ । শিষ্টেশ্চ ॥ 

{ শিষ্টিঃ = শাসনং, বিধানমিত্যৰ্থঃ ) 

ভাষ্য ৷--“উদ্গীথমুপাসীতে”-তি শাঁসনা চ্চোপাদাননিয়ম || 

অস্তার্থঃ__“্উদ্গীথের উপাসনা করিবে” ইত্যাদি প্রকার শাসনবাকোর 
স্পষ্টরূপে উল্লেখ শ্ৰুতি করিয়াছেন, তাহাতেও দিদ্ধান্ত হয় যে, উদগীথাশ্রিত 
বিদ্যাও অবশ্য উদগীথের হ্যায় এহণীয় ; কারণ, তত্তদ্বিদ্ধা ভিন্ন উদশীথো- 
পাসনা হয় না। 

৩য় অঃ ৩য় পাদ ৬৯ স্ত্র। সমাহারাৎ ॥ 

ভাষ্য। “হোতৃষদনাদ্বৈবাপি দুরুদ্গীথমনুসমাহরতী”-তি 
প্রণৰোদ্গীথয়োৱৈক্যেন সম্পাঁদনাচ্চ। ( ছুরুদ্গীথং-_দুষ্টমুদ্‌- 
গীথং বেদনহীনম্‌ উদ্‌গাত| স্বকৰ্ম্মণি সমুৎপন্নং বৈগুণ্যং হোতৃ-ষদ- 


৩অঃ ৩পা ৬২-৬৩দু] বেদান্ত-দর্শন | ৪৪৭ 


না হোতৃকৰ্ম্মণঃ শংসনাৎ সমাদধাঁ ইত্যনেন সমাধানং ক্ৰৰন্তী 
শ্ৰুতিৰ্বেদনস্থোপাদাননিয়মং দর্শয়তি )॥ 

অস্তাৰ্থঃ--যদি উদগাঁতার অপারদশিত! হেতু উদগীথ দুষ্ট হয়, তাহা 
হইলে হোতার শংসনে ( স্তোত্রে ) তাহা পুনরায় সমাহৃত ( অর্থাৎ অুষ্ট) 
হয়। শ্রুতি এইরূপ উক্তি করাতে খ্রেদীয় প্রণব ও সামবেদীয় উদগী- 
খের একত্ব ধ্যান করা শ্রুতিই প্রদর্শন করিয়াছেন; সুতরাৎ উদ্শীথাশ্রিত 
ধ্যান ( বিদ্ধা ) উদগীথের ন্যায় কৰ্ম্মাঙ্গস্থলীয় বলিয়া সিন্ধান্ত হয়। | 
৩য় অঃ ওয় পাদ ৬২ সুত্র । গুণসাধারণ্যশ্ৰুতেশ্চ ॥ 

ভাষ্য ।---“তেনেয়ং ত্রয়ী বৰ্ত্ততে” ইতি গুণসাধারণ্যশ্ৰুতেশ্চ ॥ 

অস্তার্থঃ £বিষ্ভার ধ্যানের) আশ্ৰয়ীভূত ওঙ্কারসন্বন্ধে শ্ৰুতিই বলিয়াছেন 
যে “এই ওক্কার বেদত্ৰয়ের আশ্ৰয়”; অতএব ওঙ্কার বেদত্রয়ে প্রোক্ত 
উপাসনাকৰ্ম্মের অবর্জ্জনীয় অঙ্গ; অতএব ভঙ্কারাশ্রিত ধ্যানসকলও 
ওঙ্কারের অনুগামী ৷ 

৩ অঃ ৩ পাদ ৬৩ সুত্র। ন বা তগ্সহভাবোহশ্রুতেঃ ॥ 

ভাষ্য ৷--নাঙ্গাত্রিতানাং বিদ্যানামঙ্গবতক্রতুষ,পাদাননিয়মণ, 
ক্রত্ঙ্গভীবাশ্রবণাত ॥ 

অন্তার্থ £--পূৰ্ব্বোক্ত চারিসুত্রে ব্যাখ্যাত পূৰ্ব্বপক্ষের উত্তর সুত্রকার এই 
সত্র ও পরবর্তী সুত্ৰদ্বার| প্রদান করিতেছেন। স্থত্রোক্ত পবা” শব্দে 
এই স্থলে পক্ষব্যাবুত্তি বুঝায় । স্ুত্রকার উক্ত আপত্তির উত্তরে বলিতেছেন 
যে, জরতুর ওষ্কারাদি অঙ্গের ন্যায় এ ওষ্কারাদি-অস্কাশ্রিত বিদ্যার যজ্ঞকৰ্ম্ম 
গ্রহণ করিবার অবধারিত নিয়ম নাই; কারণ অঙ্গসকলের ক্ৰতুতে অবশ্ঠ- 
গ্রহণী়ত! শ্রুতিতে উল্লেখ থাকিলেও, অঙ্গের গ্যায় তদাশ্রিত বিদ্যার অবশ্য- 
গহনীয়ত| শ্ৰুতি উল্লেখ করেন নাই। ধ্যানকাৰ্ধ্য পুরুষের চিত্তাবলম্বন 
করিয়া অবস্থিতি করে, ইহা বাহাযজ্ঞ সম্পাদনের নিমিত্ত একান্ত আবশ্যক 


88৮ বেদান্ত-দৰ্শন । [৩অঃ ৩প| ৬৪সু 


নহে; সুতরাং ধ্যানকে বাহ্যজ্ঞের অলঙ্ঘনীয় অঙ্গ বল! যাইতে পারে না; 
বাহাযজ্ঞ তদভাবেও সম্পন্ন হইতে পারে ; মন্ত্রোচ্চারণ, উদগীথাদি গান 
এবং হোম প্রভৃতি দ্বারাই বাহ্‌ ক্রতু সম্পন্ন হয়; এই বাহ্‌ ক্রতু ভিন্ন ভিন্ন 
ফল কামনায় ভিন্ন ভিন্ন পুরুষদ্বারাঁ আচরিত হইতে পারে; বিদ্যাংশ 
জ্ঞানোৎপাদক ; অতএব উপগীথাদি ক্রত্বঙ্গের হ্যায় ত্রত্ঙ্গাশ্রিত বিশেষ 
বিশেষ বিগ্যাও ক্রতুকার্য্য সম্পাদনের নিমিত্ত অবশ্যগ্রহণীয় নহে। শ্রুতি 
তদ্রপ উপদেশ করেন নাই। এই নিমিত্ত বৃহদারণ্যক ও ছান্দোগ্য শ্রুতি 
পঞ্চাগ্নিবিষ্ভার ফলবর্ণনে উপদেশ করিয়াছেন যে, যীহার| বিদ্যাংশ অবলম্বন 
করেন, তাঁহারা অচ্চিরাদি উত্তরমার্ প্রাপ্ত হয়েন; পরন্ত যীহার| বিদ্যা 
বিরহিত হইয়া অগ্রিহৌত্র আচরণ করেন তাহারা ধূমাদিমার্গ প্রাপ্ত হয়েন; 
অচ্ছিরাদি মাৰ্গ ব্রহ্মবিৎ ও মুমুক্ষদিগের জন্যই ব্যবস্থাপিত আছে। কিন্তু 
বিষ্াব্যতিরেকেও অগ্নিহোত্ৰ যজ্ঞ সম্পন্ন হয়। 

৩ অঃ ৩ পাদ ৬৪ সুত্ৰ ৷ দৰ্শনাচ্চ ॥ 

ভাষ্য ।_-“এবং বিদ্ধ বৈ ব্ৰহ্মা যজ্ঞং যজমানং সৰ্ববাংশ্চ 
খাত্িজোহভিরক্ষতী”-তি শ্ৰুতৌ বেদনানিয়ততাদর্শনাচ্চ ॥ 

অন্তার্থ “যে ব্রহ্মা (যজ্ঞের পুরোহিতবিশেষকে ব্রহ্মা বলে) এই 
প্রকার জ্ঞানবান্‌, সেই যজ্ঞ যজমান্‌ এবং সকল খত্বিকৃকে রক্ষা করে” 
ইত্যাদি শ্ৰুতিবাক্যে স্পষ্টই দেখা যায় যে, এইরূপ জ্ঞানবত্তা নিয়ত নহে; 
যজ্ঞকৰ্তার জ্ঞানবত্তা থাকিলে ষজ্ঞ অধিক ফলপ্ৰদ হয়, যেমন এই প্রকরণের 
৪১ সংখ্যক স্থত্রে :শ্রুতিবাক্যের দ্বার! ইহ! প্রমাণিত করা হইয়াছে; পরন্ত 
এইরূপ জ্ঞীনবন্তা না থাকিলেও যে যজ্ঞ পূর্ণ হইবে না, তাহা নহে; অতএব 
ক্রত্বঙ্গাশ্রিত বিদ্তাংশ বিগ্তাঙ্গের অনুগাঁমিরূপে অবশ্ঠগ্রহণীয় নহে। 

ইতি কর্মাক্গাশ্রিতানামুদ্গীথাদি বিস্তানামঙ্গভাবত্বাভাব নিরূপণাঁধিকরণম্‌। 


{পিগ 0 পা 


৩অঃ ৩প| ৬৪সূ ]  বেদান্ত-দৰ্শন | ৪৪৯ 


এই তৃতীয়পাদে শ্রীভগবান্‌ বেদব্যাস সিদ্ধান্ত করিয়াছেন যে, যে সকল 

বিদ্যা অর্থাৎ ব্রন্মোপাসনাপ্রণালী উপনিষদে উক্ত হইয়াছে, তৎসমস্তের 
দ্বারা এক ব্ৰহ্মই প্রীপ্তব্য ; তৎসমস্তই মোক্ষফলপ্রদ ; অতএব যে কোন 
উপাসনাপ্রণালী অবলম্বন করিয়া, তাহা নিষ্ঠাপুর্কাক সাধন করিলেই জীব 
কৃতকৃত্য হয়।* আদিত্য, মনঃ, প্রাণ, চক্ষু, হৃদয়, গুঁকার ইত্যাদি ব্রহ্ষের 
বিভৃতিস্বরূপ বিভিন্ন প্রতীককে অবলম্বন করিয়া! অথচ প্রতীকনিরপেক্ষভাবে 
সত্যসংকরত্বাদি গুণবিশিষ্টর্ূপে এবং অক্ষররূপে পরব্রন্মের উপাসনার ব্যবস্থা 
শ্রুতি স্থাপিত করাতে, বিদ্যা বিভিন্ন হইয়াছে; কিন্তু সকল বিদ্যারই গন্তব্য 
এক পরব্রহ্ম। বিভিন্ন প্রতীককে অবলম্বন করিয়া বিভিন্ন বিদ্যা উপদিষ্ট 
হওয়াতে, বিগ্ভাসকলে ব্ৰহ্মধ্যানের তারতম্য স্বতাবতঃই হইয়াছে? কিন্ত 
কতকগুলি শক্তি বন্ধে বিদ্যমান আছে, যাহা সকল বিগ্ভাতেই সাধারণ_ 
যেমন সৰ্ব্বজ্ঞত্ব, সত্যসংকল্পত্ব, সৰ্ব্বগতত্ব, সর্ববনিয়ন্তূত্ব, আনন্দময়ত্ব ইত্যাদি । 
এবং সর্ধবিধ ব্রন্মোপাসনাতেই সাধক আপনাকে ব্ৰহ্ম হইতে অভিন্নরপে 
চিন্তা করিবেন; ইহাও সর্ববিধ ব্ৰহ্মবিদ্তায় সাধারণ । এই ত্ৰিবিধ অঙ্গের 
সহিত যে ব্ৰহ্মোপাসন|, তাহাই ভক্তিযোগ বলিয়া আখ্যাত ; অতএব এই 
ভক্তিযোগই যে বেদান্তদর্শনের উপদেশ, তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। 


ইতি বেদান্তদর্শনে তৃতীয়াধ্যায়ে তৃতীয়পাদঃ সমাপ্তঃ। 
ওঁ তৎ সৎ! 


* তবে প্রতীকালম্বনে যে উপামন| তাহাতে সাক্ষাৎ সম্বন্ধে মোক্ষপ্রাপ্তি হয় না বলিয়া 
বিশেষ সিদ্ধান্ত পরে চতুর্থ অধ্যায়ের তৃতীয় পাদের ১৪শ সুত্রে ভগবান সুত্রকার জ্ঞাপন 
করিয়াছেন। পৰন্ত সাক্ষাৎ সম্বন্ধে মোক্ষ প্রাপ্ত ন! হইলেও এই সকল সাধক ক্রম মুক্তির 
অধিকারী হয়েন ; তংফলে অবশেষে তাহার! নিশ্চয়ই পরম মোক্ষও লাভ করেন। 
বস্তুতঃ অৰ্চ্চিরাদি মাৰ্গ ( ষাহ| পরে বর্ণিত হইয়াছে তাহ! ) লাভ করিলেই জীবের মোক্ষ 
লাভ বিষয়ে আর আশঙ্কা থাকে ন| ; ছুঃখময় ভূর্লোকে তাহাদের পুনঃ পুনঃ যাতায়াত বন্ধ 
হইয়! যাঁয়। ইহা! সর্ববিধ উপাসনারই সমান ফল। 

২৯ 


লেলাকজ্ত-দৰ্লন 1 


তৃতীয় অধ্যায়--চতুৰ্থ পাদ। 

এই চতুর্থপাদে শ্রীভগবান্‌ বেদব্যাস মীমাংসা করিয়াছেন যে কেবল 
ব্ৰহ্মবিদ্ধ। হইতেই মোক্ষলাভ হয়, কৰ্ম্ম কেবল চিত্তের মালিন্তা দূর করিয়া 
বিদ্যার সহায়কারী হয়, যাগাদি কৰ্ম্ম সাক্ষাৎসম্বন্ধে মোক্ষপ্রাপক নহে, 
কৰ্ম্মব্যতিরেকেও বিদ্যাবান্‌ পুরুষ মোক্ষলাভ করিতে পারেন; কিন্তু কৰ্ম্ম 
পরিত্যাগ করা বিহিত নহে। 

ওয় অঃ ৪র্থ পাদ > সুত্ৰ পুরুষার্ধোহতঃ শব্দাদিতি বাদরায়ণঃ ॥ 

[ অতঃ = বিদ্ধাতঃ ] 

ভাষ্য ৷--বহ্মপ্ৰাণ্তিবিষ্যাতঃ, “ব্ৰহ্মবিদাগোতি পরমি”-ত্যাদি- 
শব্দাদিতি ভগবান্‌ বাদরায়ণো মন্যতে ॥ 

অন্তার্থ_ ব্রঙ্গবিষ্ভাসাধনের দ্বারা ব্রহ্মপ্রাণ্রিরূপ পুৰুষাৰ্থ লাভ হয়। 
শ্রুতি স্বয়ং বলিয়াছেন যে “ব্ৰহ্মবিৎ পুরুষ সৰ্ব্বশ্ৰেষ্ঠ বস্তু মুক্তিকে লাভ 
করে” ( তৈঃ ২ বঃ )। ভগবান্‌ বাদরায়ণের ইহাই সিদ্ধান্ত । 

৩র অঃ ৪ৰ্থ পাদ ২ সুত্র । শেষত্বাৎ পুরুতার্থবাদো যথাহন্তোখিতি 
জৈমিনিঃ ॥ 

ভা্য।__কর্ম্মাঙ্গভূতকর্তৃসংস্কারদবারেণ  বিদ্তায়াঃ কর্ম্মাঙ্ত্বৎ, 
কওঁ৷ কৰ্ম্মশেষত্বাও ফলশ্ৰুতিরৰ্থবাদঃ। যথা “প্ণময়ী”দ্ৰব্যাদিঘ- 
, লঁপিশ্লোকশ্ৰবণাদিফলশ্ৰুতিস্তদ্বদিতি জৈমিনিৰ্মন্যতে ॥ 

অন্তার্থঃ--পরস্ক জৈমিনি বলেন যে, ঘক্ঞকর্তীও যজ্ঞকৰ্ম্মেৰ এক অঙ্গ ; 
কর্তার দেহাদি হইতে পৃথক্‌ অস্তিত্বণীল বলিয়া জ্ঞান না হইলে, স্বৰ্গাদি- 


৩অঃ ৪পা ৩সু ]  বেদান্ত-দৰ্শন। ৪৫১ 


ফলপ্ৰদ যজ্ঞকৰ্ম্মে কর্তার অভিরুচি ও বিশ্বাস হয় না; সুতরাং যস্ঞকৰ্ম্মে 
তাহার প্ৰবৃত্তিও জন্মে না; অতএব বিদ্যা যজ্ঞকর্তার দেহব্যতিরিক্তত্ব- 
বিষয়ক সংস্কার (শুদ্ধি) উৎপাদন করাতে, তাহা যজ্ঞের অঙ্গরূপেই গণ্য 
হয়; কর্ভী যজ্ঞের অঙ্গীভূত হওয়ায় বিদ্তাবিবয়ক ফলশ্ৰুতি অর্থবাদ বলিয়াই 
গণ্য করিতে হইবে। যেমন কিৎগশুক পলাশ প্রভৃতি যজ্ঞীয় দ্রব্যবিষয়ে 
নিষ্পাপত্বরূপ ফলশ্রাতি আছে, তাহা অর্থবাদমাত্র, তদ্রুপ বিদ্যাফল- 
শ্রুতিও অর্থবাদমাত্র ; বিদ্যা যজ্ঞেরই অঙ্গ, ইহার পৃথক্রূপে ফলবন্ত| 
নাই, স্বৰ্গাদি ষজ্ঞফলের অতিরিক্ত মোক্ষোতপাদকত্বসামণ্য স্বতন্তরূপে 
বিদ্যার নাই। 

( জৈমিনি কর্মকাণ্ডের উপদেষ্টা, সকাম সাধকের বেদোক্ত যজ্ঞাদি কৰ্ম্মে 
প্রবৃত্তি উৎপাদন করা জৈমিনিহুত্ৰের উদ্দেশ্য ; সুতরাং যজ্ঞের প্রতি নিষ্ঠা 
স্থাপন করিবার নিমিত্ত তিনি সকাম শিষ্যকে স্বীয় অধিকীরাতীত নিষ্কাম 
বন্ধবিদ্যাকেও যজ্ঞেরই অঙ্গীভূত বলিয়! বর্ণন! করিয়াছেন। ব্ৰহ্মসুত্ৰে উচ্চ 
অধিকারীর নিমিত্ত ব্ৰহ্মবিদ্ধাই উপদিষ্ট হইয়াছে; সুতরাং শ্রীভগবান্‌ 
বেদব্যাস ওঁ বিদ্যার ফল যথার্থরূপেই এই গ্রন্থে বর্ণনা করিরাছেন। কিন্তু 
জৈমিনিবাক্যের খণ্ডন না করিলে শিষ্ের সংশয় দুর হইবে না ; অতএব 
প্রথমে জৈমিনিমত তদনুকুল যুক্তির সহিত ২ হইতে ৭ সুত্র পর্য্যন্ত বর্ণনা 
করিয়া, পরে তাহা! খণ্ডন করিয়াছেন )। 

৩য়ঃ ৪র্থ পাদ ৩ সুত্ৰ । আচারদর্শনাৎ ॥ 

ভাষ্য |--“জনকে| হ বৈদেহো বহুদক্ষিণেন যজ্ঞেনেজে” 
ইত্যাদি শ্ৰুতিভ্যে| জনকাদীনামাচারদর্শনাৎ ॥ 

অস্তাৰ্থঃ-_বিদ্বাবানেরও যজ্ঞাদি কম্মীচরণ শ্রুতিতে প্রদশিত হইয়াছে |. 
যথা, বুহদারণ্যকে (৩য় অঃ ১ম ব্রা) উক্ত আছে যে “বৈদেহ রাজা জনকও 
বহু দক্ষিণাধুক্ত যজ্ঞ করিয়াছিলেন” ইত্যাদি শ্ৰুতিবাক্যে জ্ঞানী জনকাদিরও 


৪৫২ বেদান্ত-দর্শন।  [৩অঃ ৪প| ৪-৬দু 


যজ্ঞকৰ্ম্ম আচরণ করা দৃষ্ট হওয়াতে, বিগ্ভাকে কৰ্ম্মের অঙ্গ বলিয়াই গণ্য করা 
উচিত । 

ওয় অঃ ৪র্থ পাদ ৪ সুত্র । তচ্ছতৈঃ।৷ 

ভাষ্য।--“ষদেব বিষথ্যয়া করোতি শ্রদ্ধয়োপনিষদ! তদেক 
বীর্য্যবত্তরং ভবতী”-তি বিদ্যায়াঃ কর্ম্মোপযোগিত্বন্ত শ্রতেঃ ॥ 

অন্তাৰ্থঃ--শ্ৰুতি বলিয়াছেন “বিদ্যা, শ্রদ্ধ। ও উপনিষদের ( রহস্তজ্ঞানের ) 
সহিত যে বিহিত যাগাদি কৰ্ম্ম সম্পাদিত হয়, তাহা সমধিক ফল প্রদান 
করে” (ছাঃ ১ম অঃ ১ম খঃ) এই বাক্যের দ্বারাও সিদ্ধান্ত হয়, যে বিদ্যার 
কর্মের সহিত সম্বন্ধ আছে, বিদ্যা স্বতন্ত্ৰ নহে। : 

৩য় অঃ ৪র্ঘ পাদ ৫ সুত্র ।  সমন্বারস্তণাণ ॥ 

ভাষ্য ।--“তং বিঘ্রাকৰ্ম্মনী সমন্বাৱভেতে” ইতি বিভ্তাকৰ্ম্মণোঃ 
সাহিত্যদৰ্শনাচ্চ ॥ 

অন্তাৰ্থঃ--“বিদ্ধা এবং কৰ্ম্ম মৃত জীবের অনুসরণ করে” (বুঃ ৪ অঃ ৪ ব্রা 
২ৰ|) এই শ্রুতি বাক্যদ্বার! দেখা যায় যে, ফলারন্তবিষর়ে বিদ্যা ও কৰ্ম্মের 
সহভাব আছে। 

৩য় অঃ ৪ৰ্থ পাদ ৬ সুত্ৰ । তদ্বতে| বিধানাৎ ॥ 

ভাষ্য ।--“আচাৰ্য্যকুলাদ্বেদেমধীত্য যথাবিধানং গুরোঃ কর্ম্মাতি- 
শেষেণীভিসমাবৃত্য (স্বে) কুটুম্বে শুচৌ দেশে স্বাহধ্যায়- 
মদীয়ান”-ইতি কন্মবিধানাচ্চ ॥ 

অন্তার্থ--আরও দেখা যায়, শ্ুতিতে উক্ত আছে যে “বেদাধ্যয়ন 
সমাপন করিয়া গুরুর আদিষ্ট সমস্ত কৰ্ম্ম শেষ করিয়া আচাৰ্য্যকুল হইতে 
সমাবর্তনান্তে ( ব্ৰহ্মৰ্্যৱত উদ্যাপন করিয়া) স্বীয় কুটুম্বগণমধ্যে পবিত্ৰ 
স্থানে বান করিয়া বেদ অধ্যয়ন করিবে,” (ছাঃ ৮ অঃ ১৫ খ ) ইহাদ্বারা 


৩মঃ ৪প| ৭-৮সু] বেদান্ত-বর্শন। ৪৫৩ 


কর্মবান্‌ হইয়া বাস করিবার বিধান স্পষ্টই শ্রুতি উপদেশ করিয়াছেন । 
অতএব বিদ্া কৰ্ম্মাঙ্ভূত অর্থাৎ কৰ্ম্মই বেদের মুখ্য প্রতিপাদ্য, বিদ্যা তাহার 
অঙ্গীভূতমাত্র | 

৩য় অঃ ৪র্থ পাদ ৭ সুত্র । নিয়মাচ্চ ॥ 

ভাষ্য ।--“কুৰ্ববন্নেবেহ কৰ্ম্মাণি জিজীবিষেচ্ছতং সম|”-ইত্যাদি 
নিয়মাচ্চ ॥ 

অস্তাৰ্থঃ--শ্ৰুতি আরও বলিয়াছেন “বিহিত কৰ্ম্ম সম্পাদন করিবার 
জন্যই শতবতসর জীবিত থাকিতে ইচ্ছা করিবে” (ঈশোপনিষৎ ), এইরূপ 
আরও শ্রুতিবাক্যসকল আছে; তত্বারা স্পষ্টই প্রতীয়মান হয় যে, মৃত্যুপধ্যন্ত 
কৰ্ম্মাচৱণ করিবার নিয়ম শ্ৰুতি উপদেশ করিয়াছেন; তদ্বারাও প্রতিপন্ন 
হয় যে বিগ্ভা কর্মেরই অঙ্গমাত্ৰ । 

এক্ষণে এই পূৰ্ব্বপক্ষের উত্তর ক্রমশঃ প্রদত্ত হইতেছে £--- 

ওয় অঃ ৪ৰ্থ পাদ ৮ সুত্র। অধিকোপদেশাত্ত, বাদরায়ণস্যৈবং 
তদ্দরশনাও ॥ 

ভাষ্য।---তত্ৰোচ্যতে, জীবাৎ কর্তরধিকম্ত সর্ব্বেশ্বরস্ত সর্বব- 
নিয়ন্তর্বেত্বেনোপদেশাৎ পুরুষার্থোহতঃ ইতি ভগবতো বাদরা- 
য়ণস্ত মতম। “এষ জর্বেশ্বরঃ অন্তঃপ্রবিষ্ঃ শান্তা জনানাং 
- সৰ্ববস্তেশানঃ,” “তং হৌপনিষদং পুরুষং পৃচ্ছামি,” “সৰ্বে বেদা 
যণ্পদমামনন্তী”-ত্যাদি তদ্দৰ্শনাৎ। 

অস্তাৰ্থঃ--এই পুর্বপক্ষের উত্তরে হুত্রকার বলিতেছেন ঃ--বেদান্তের 
উপদিষ্ট আত্মা সৰ্ব্বেশ্বর এবং সর্ব্বনিয়ন্তা ; তিনি কর্মাকর্তা জীব হইতে 
উৎকৃষ্ট, তিনিই বেছ্যবস্ত বলিয়া বেদাস্তে উপদিষ্ট হইয়াছেন, এবং বিদ্যা 
দ্বার। তীহাকেই প্রাপ্ত হওয়া যায়, জীবকে দেহাতিরিক্ত বলিয়া উপদেশ 


৪৫৪ বেদান্ত-দর্শন। [৩অঃ ৪পা। ৯-১১সু 


করাই বিগ্ভা উপদেশের সার নহে; অতএব ভগবান্‌ বাদরায়ণি সিদ্ধান্ত 
করেন যে, বিদ্যা হইতে পরমপুরুযার্থ মোক্ষলাভ হয়। কারণ, শ্রুতি 
স্পষ্টই বলিয়াছেন “এই আত্মা সর্কেশ্বর, ইনি সৰ্ব্বভূতের অন্তঃপ্রবিষ্ট, সকলের 
নিয়ন্তা ও শাস্ত৷ ; “সেই উপনিষদ প্ৰতিপাদ্য পুরুষের বিষয়ে আমি জিজ্ঞাসা 
করিতেছি” ( বু ৩ অঃ ১ব্র।) “সমস্ত বেদই ধাহার মহিম! কীর্তন করে” 
(কঠ ১ম অঃ ২ব ) এইরূপ বহুবিধ শ্রুতি কর্ম্মকর্ত৷ জীব হইতে বি্যাবেদ্ব 
পরমাত্মার উৎংকষ্টত্ব প্রকাশ করিয়াছেন। স্ুুতরাৎ কৰ্ম্মকৰ্ভার কৰ্ম্মত 
বর্ণনা দ্বারা বিদ্যার কর্ম্মাঙ্গত্ব সাধিত হয় না; পক্ষান্তরে কম্মগম্য স্বৰ্গাদি 
হইতে উত্তমপুরুঘার্থ মোক্ষ বিগ্যাগম্য হওয়াতে, বিন্ধা কৰ্ম্ম হইতে শ্ৰেষ্ঠ 
বলিয়াই প্রতিপন্ন হয়। 

৩য় অঃ ৪ৰ্থ পাদ = সুত্র। তুল্যং তু দর্শনম্‌॥ 

ভাষ্য ।- বিদ্যায়া অকৰ্ম্মাঙ্গত্বেহপি “কিমর্থা বয়মধ্যেষ্যামেহে 
কিমর্থা বয়ং যক্ষ্যামহে” ইত্যাদি দর্শনং তুল্যম্‌। 

অস্তাৰ্থঃ---বিদ্ধার যেমন কর্মের সহিত যোজন জনকাঁদিস্থলে শ্রুতি 
প্রদর্শন করিয়াছেন, তদ্ৰূপ বিষ্াবান্‌ পুরুষের পক্ষে কশ্মের অনাবগ্তকতাও 
শ্রুতি প্রদর্শন করিয়াছেন! যথা, “কি নিমিত্ত আমর! অধ্যয়ন করিব, কি 
নিমিত্তই বা যজ্ঞ করিব” ইত্যাদি। 

ওয় অঃ ৪র্থ পাদ ১০ সুত্র । অসার্ববত্রিকী ॥ 

ভাষ্য ।--“যদেব বিদ্য়ে”-তি শ্ৰুতিৰ্ন সর্বৰ ( বিদ্যা )-বিষয়| । 

অস্তাৰ্থঃ--“বদেব বিদ্যয়া” (ছাঃ ১ অঃ ১ খ ) (যাহ! বিদ্যাদ্বারা কৃত হয়) 
ইত্যাদি পূৰ্ব্বপক্ষোল্লিখিত শ্ৰুতি কেবল উদগীথবিদ্যাপ্রসঙ্গে উক্ত হইয়াছে, 
এই শ্রুতি সর্বপ্রকার বিষ্যাবিষয়ে প্রযোজ্য নহে । 

ওয় অঃ ৪ৰ্থ পাদ ১১ হুত্র। বিভাগঃ শতবৎ ॥ 


৩মঃ ৪পা ১২-১৩সু ] বেদান্ত-দশন। 8৫৫ 


ভাষ্য !--“তং বিভ্যাকৰ্ম্মন সমন্বারভেতে” ইত্যত্র ফলদ্বয়- 
নিমিন্তশতবৰিভাগবদ্বিভাগে| জ্ঞেয়ঃ। 

অন্তার্থঃ ।--“বিদ্য! এবং কৰ্ম্ম মৃতপুরুষের অনুগামী হয়” বৃঃ ৪ অঃ 
৪ ব্রা ২) এই শ্রুতিবাক্যে বিদ্যা এবং কৰ্ম্ম একত্র উক্ত হ্বলেও, ইহাদের ফল 
পৃথক্‌ পৃথক্‌ ; যেমন শতমৃদ্রা এই দুইজনকে দান কর বলিলে, বিভাগ 
করিয়া প্রতোককে পৃথক্‌ পৃথকৃরূপে দান করা বুঝায়, তদ্রপ। (অথব| 
এই ছুই কাৰ্য্যে শতমুদ্রী ব্যয় কর বলিলে, যেমন প্রত্যেক কাৰ্য্যে পৃথক্‌ 
পৃথক্রূপে শতমুদ্রাকে ভাগ করিয়! ব্যয় করা বুঝায়, এই স্থলেও বিদ্যা ও 
কৰ্ম্ম উভয় অনুগমন করে বলাতে বিন্তা আপনার অসাধারণ ফল দিবার 
নিমিত্ত এবং কৰ্ম্মও পৃথক্রপে স্বীয় অসাধারণ ফল দিবার নিমিত্ত অনুগমন 
করে, বুঝিতে হইবে )। 

৩য় অঃ ৪র্থ পাদ ১২ সুত্র। অধ্যয়নমাত্রবতঃ || 

ভাষ্য ।-_-“আচীর্য্যকুলাদ্বেবমধীত্যে”-ত্যত্র  তুধ্যয়নমীত্রবতঃ 

কৰ্ম্ম বিধীয়তে । 

অস্তাৰ্থঃ--“বেদাধ্যয়নান্তে আচাধ্যকুল হইতে সমাবর্তন করিয়া” ( ছাঃ 
৮ম অঃ ১৫ খ) ইত্যাদি পুর্বপক্ষোদ্ধ'ত শ্রুতিবাক্যে বিষ্যাবাম্‌ পুরুষের 
বিষয়ে কিছুমাত্র উল্লিখিত হয় নাই, কেবল অধ্যয়নপটু পুরুষের পক্ষে কৰ্ম্ম 
বিধান কর! হইয়াঁছে। 

৩য় অঃ ৪র্থ পাদ ১৩ সুত্র । নাবিশেষাৎ ॥ 

ভাষ্য ।__নিয়মবাক্যস্তাপি নিয়মেন বিদ্বদ্বিযয়কত্বাষোগাৎ । 

অস্তাৰ্থঃ--“কুৰ্ব্বন্নেবেহ কৰ্ম্মাণি’ ইত্যাদি পূৰ্ব্বোদ্ধত বাক্যে বিদ্ধাবান্‌ 
পুরুষের বিশেষরূপে উল্লেখ নাই; ইহা অপর সাধারণের পক্ষে 
বিধি। 


৪৫৬ বেদাস্ত-দর্শন। [৩অঃ ৪প| ১৪-১৫সু 


ওয় অঃ ৪র্থ পাদ ১৪ সুত্র । স্তুতয়েহনুমতির্বা ৷৷ 
ভাঙ্তা।- বিগ্যান্তৃতয়ে বিছ্ধঃ “কুর্ববন্নেবেহ কৰ্ম্মাণী”-তি 
কৰ্ম্মানুজ্ঞা ক্রিয়তে। 


অস্তাৰ্থঃ--পৱন্ত “কুর্বরেবেহ কৰ্ম্মাণি’ ইত্যাদি ঈশোপনিষদুক্ত শ্লোকে 
যে কর্মের বিধি কর! হইয়াছে, তাহা! বিগ্ারই প্রশংসানিমিত্ত, অর্থাৎ বিদ্বান্‌ 
ব্যক্তি সর্বববিধ কৰ্ম্ম করিলেও তিনি তাহাতে লিপ্ত হরেন না, ইহা প্রদর্শন 
করিবার জন্য ; শ্রুতির অর্থ এই যে, বিদ্বান্‌ ব্যক্তির পক্ষে কৰ্ম্ম আবশ্যক 
না হইলেও, তিনি লোকহিতার্থে সমস্ত কৰ্ম্ম আঁচরণ করিবেন; কারণ এই 
কথা বলিয়াই শ্রুতি ও শ্লোকেরই শেষভাগে বলিতেছেন “ন কৰ্ম্ম 
লিপ্যতে নরে”। 

৩য় অঃ ধর্থ পাদ ১৫ সুত্র। কামকারেণ চৈকে ॥ 

ভাষ্য।--“কিং প্রজয়া করিষ্যামো যেষাং নোহয়মাত্মাহয়ং 
লোক”-ইত্যেকে বিদুযাং স্বেচ্ছায়! গাহস্থ্ত্যাগমত এবাভিধীয়তে। 

অন্তাৰ্থঃ--"পুত্ৰকলত্ৰাদির প্রয়োজন আমাদের পক্ষে কি আছে? 
আমাদের সম্বন্ধে এক আত্মাই এতৎ সমস্ত লোক, আত্মাকে লাভ করাতে 
আমাদের সমস্তই লব্ধ হইয়াছে? সুতরাং পুল্রাদি লইয়া কি করিব ?” 
ইত্যাদি (বুঃ ৪র্থ অঃ ৪বৰ ) বাক্যে অপর শ্রুতি জ্ঞাপন করিয়াছেন যে, 
ব্ৰহ্মচৰ্য্য সমাপনান্তে জ্ঞানী ব্যক্তি যদৃচ্ছাক্রমে গাহস্থ্যাশ্রম গ্রহণ অথবা তাহা 
একদা! বর্জনও করিতে পারেন। সুতরাং গারহস্থ্যাশ্রমবিহিত যাগাদি কৰ্ম্ম 
বিগ্যাবান্‌ ব্যক্তির পক্ষে যে নিশ্রয়োজন, তাহা এতদ্বারা স্পষ্ট প্রমাণিত হয়। 
বিদ্বাদ্‌ ব্যক্তি ইচ্ছা করিলে গার্হস্থ্য শ্রম গ্রহণও করিতে পারেন; গ্রহণ 
করিলে তদ্বিহিত কৰ্ম্মাচরণ কর্তব্য ; কিন্ত তাহাতে তিনি কোন প্রকার লিপ্ত 
হয়েন না। 


৩অঃ ৪প| ১৬-১৮সু] বেদান্ত-দর্শন | ৪৫৭ 


তয় অঃ ৪র্থ পাদ ১৬ সুত্ৰ । উপমৰ্দঞ্চ ॥ 

ভাষ্য -_অত এব বিগ্যয়া কর্ম্মোপমদ্দঞ্চ, “ক্ষীয়ন্তে চাস্ত 
কৰ্ম্মাণি তস্মিন্‌ দৃষ্টে পরাবরে” ইত্যাদিন| পঠন্তি। 

অস্াৰ্থঃ--বিদ্ধা| কৰ্ম্মেরই অঙ্গীভূত হওয়া দূরে থাকুক, বিন্ধা হইতে 
কৰ্ম্মের বিনাশ হয় বলিয়া শ্ৰুতি স্পষ্টাক্ষরে বর্ণনা করিয়াছেন। যথ| “ক্ষীয়ন্তে 
চান্ত কৰ্ম্মাণি” ইত্যাদি। (মুণ্ডক, ২য়, খং ) 

৩য় অঃ ৪ৰ্থ পাদ ১৭ সুত্র । উদ্ধীরেতস্হ্‌ চ শব্দে হি॥ 

ভাষ্য ।--উৰ্ধরেতসূহ্ৃ আশ্রমেযু বিদ্যাদর্শনাচ্চ তস্যাঃ 
স্বাতন্ত্যং নিশ্চীয়তে। তে তু “ত্ৰয়ো ধৰ্ম্মস্কন্ধা৷” ইত্যাদিশব্দে 
দৃশ্যন্তে । 

অস্তার্থঃ_ উর্দারেতঃ ( সন্যাস ) আশ্রমে বিদ্বাসাধনেরই উপদেশ উক্ত 
হইয়াছে, কৰ্ম্মের নহে। ততন্বারা বিদ্যার কৰ্ম্ম হইতে স্বাতন্ত্র্য সিদ্ধান্ত হয়। 
কৰ্ম্মত্যাগর্পপ সন্ন্যাসাশ্ৰমের বিধিও শ্ৰুতিতেই থাকা দৃষ্ট হয়। যথা ছান্দোগ্যে 
(২য় অঃ ১৩ খঃ) “ত্ৰয়ো ধৰ্ম্মস্কন্ধাঃ” “যে চেমেহরণ্যে শ্রদ্ধাং তপ ইত্যুপাসতে” 
{ ধৰ্ম্মস্কন্ধ ত্ৰিবিধ, যজ্ঞ অধ্যয়ন ও দান। যীহার| অরণ্যে শ্রদ্ধাপূর্বক তপঃ 
উপাসনা করেন ইত্যাদি )। (এইরূপ অপরাপর অনেক শ্ৰুতিও আছে, 
“এতমেৰ প্রব্বঞিনে| লোকমিচ্ছন্তঃ প্রবজস্তি”, “বহ্মচৰ্্যাদেব প্রব্জেং” 
ইত্যাদি ) ৷ 

৩য় অঃ ৪ৰ্থ পাদ ১৮ স্থত্ৰ । পরামর্শ জৈমিনিরচোদন|চ্চাপবদতি 
হি।। 

[ পরামর্শ; অনুবাদঃ ; অচোদনাৎ = বিধাঁয়কশব্বাভাবাৎ ; অপবদতি 
= নিন্দতি ) ] 

ভাষ্য |-_“ত্ৰয়ে| ধৰ্ম্মস্বন্ধ৷”“ইত্যাদে। তেষামাশ্রমানামনুবাদ- 


8৫৮ বেদান্ত-দর্শন।  [৩অঃ ৪প| ১৯সু 


মাত্ৰং বিধায়কশব্দীভীবাশ। দ্বীরহ! বা এষ দেবানাং যোহগ্সি- 
মুদ্বাসয়তে” ইত্যাশ্রমান্তরাপবাদশ্রবণাচ্চাশ্রমান্তরমননুষ্টেয় মিতি 
জৈমিনিঃ। 

অস্তার্থঃ--জৈমিনি পূৰ্ব্বোক্ত সিদ্ধান্তসন্বন্ধে এইরূপ আপত্তি করেন, 
যথা ঃ-- 

“ত্রয়ো ধৰ্ম্মস্কন্ধাং” ইত্যাদি পুর্বোদ্ধীত শ্রুতিবাক্যে বিধায়কশব্দের 
অভাবহেতু তহুক্ত সন্নযাসাশ্রমবিষয়ক বাক্য অনুবাদ (পরামর্শ) মাত্র 
(অর্থাৎ উক্তবাক্যে এমন বিভক্তি নাই, যন্বার! বুঝা যাইতে পারে ফে 
শ্ৰুতি, সন্নযাসাশ্রম গ্রহণ করিবেক, এইরূপ ব্যবস্থা করিতেছেন; এইরূপ 
বিধায়কবিভক্তি না থাকাতে বুঝিতে হয় যে, লোকে যাহা! কখন কখন 
আচরণ করে, তন্মাত্রই শ্রুতি উল্লেখ করিতেছেন, তত্সম্বন্ধে কোন বিধি 
দেন নাই)। অধিকন্ক “বীরহ! ব| এষ দেবানাৎ যোহগ্রিমুদ্বাসরতে” 
(যিনি অগ্নি পরিচর্যা করেন, তিনি দেবতাদিগের শক্রহস্তা হয়েন ), “না- 
পুল্রস্ত লোকোঁহস্তি” ( অপুত্ৰক ব্যক্তির স্বর্গাদি উদ্ধলোক প্রাপ্তি হয় 
না) ইত্যাদি শ্রুতিবাক্যে সন্ন্যাসাশ্রমের নিন্দাই করিয়াছেন দেখ! 
যায়। 

য় অঃ ৪ৰ্থ পাদ ১৯ হুত্ৰ। অনুষ্ঠেয়ং বাদরায়ণঃ সাম্যশ্ুতে ॥ 

ভাষ্য ।-_গাহস্ছোনাশ্রমীন্তরস্তানুবাদবাক্যে তুল্যত্বশ্ৰবণাস্তদনু- 
ষ্েয়মিতি ভগবাঁন্‌ বাদরায়ণো মন্তাতে | 


অগ্তার্থঃ-_তদুত্তরে শ্রীভগবান্‌ বাদর।য়ণ বলেন যে, “ত্ৰয়ো ধৰ্ম্মস্কন্ধাঃ”- 
ইত্যাদিবাক্যে সন্যাসাশ্রমের ন্যায় গার্হস্থ্যাশ্রমসম্বন্ধেও অন্থ্বাদবাক্যেরই 
উল্লেখ আছে, বিধায়কবাক্য নাই ; তৎ্সম্বন্ধে উভয়ই তুল্য; অতএব 
গাহস্থ্যাশ্রমের বিধি যেমন অন্তবাঁদবাক্যের দ্বারাই বুঝিতে হইবে, তদ্ৰূপ 


৩অঃ ৪প৷ ২০-২১সু] বেদান্ত-দর্শন। ৪৫৯ 


সন্ন্যাসাশ্রমও এই অনুবাদবাক্যের দ্বারাই বিধিবদ্ধ হইয়াছে বলিয়া সিদ্ধান্ত 
হয়। সুতরাং সন্নযাসাশ্রমও অনুষ্টেয়। 

ওয় অঃ ৪র্থ পাদ ২০ স্থত্র । বিধির্বৰা ধারণব ॥ 

ভাষ্য ।__বিধিরেবাস্তি বথাদিষ্টাগিহৌত্রে জয়তে, “অধস্তাৎ 
সমিধং ধারয়ন্ননুদ্রবেত্ুপরি দেবেভ্যো ধারয়তী”-তি বাক্যং 
ভিস্বোপরিধারণমপূর্ববস্বাদিধীয়তে, তদ্বত। 

অস্তার্থঃ_-পরন্ত বাস্তবিক পক্ষে উক্ত আশ্রমত্ররবিষয়ক বাক্য অনুবাদ 
নহে, ইহা বিধিবাক্য; যেমন “অধস্তাৎ সমিধং ধারয়ন্ননুদ্রবেদুপরি 
দেবেভ্যো ধারয়তি” (পিত্র্যহোমস্থলে ইহার € হোমের দ্বতাঁদির ) নীচে 
সমিধূ স্থাপন করিবে, দেবতার উদ্দেশ্যে হইলে সমিধ উপরিভাগে ধারণ 
করিবে ) ইত্যাদি বাক্যে “ধারয়তি” পদে বিধিস্থচক বিভক্তি ন! থাকিলেও, 
উপরি-ধারণবিষয়ক উপদেশ পূৰ্ব্বে কোন স্থানে উক্ত না থাকাতে, জৈমিনি 
স্বয়ংই যেমন পূৰ্ব্বশীমাৎসায় সিদ্ধান্ত করিয়াছেন যে, ইহ! বিধিবাক্য (“বিধিস্ত 
ধারণেহপূর্বত্বাৎ” ইত্যাদি জৈমিনিস্থত্ৰ দ্ৰষ্টব্য); এইস্থলেও সন্যাসাশ্রমের 
অপুর্ববতাদৃষ্টে বিধিবোধক বিভক্তির অভাবেও ইহাকে বিধিবোধক বাক্য 
বলিয়| সিদ্ধান্ত করিতে হইবে। ( বস্তুতঃ সাক্ষাৎসন্বন্ধে প্রব্রজ্যাশ্রমের 
বিধিবাক্যও শ্রুতিতে বপিত আছে; যথা “ব্ৰহ্মচৰ্য্যাদেৰ প্ৰব্ৰজেং”; এবং 
জাবালশ্রুতি স্পষ্টই বলিয়াছেন “ব্ৰহ্মচৰ্য্যং সমাপ্য গৃহী ভবেদ্‌ গৃহী ভূত্বা বনী 
ভবেদ্বনী ভূত্বা প্রবজেদ্‌ যদি বেতরথা ব্রহ্মচর্য্যাদেব প্রত্রজেদ্‌ গৃহাদ্ব৷ বনাদ্ব 
যদহরেব বিরজেক্তদহরেব প্ৰবজেদি”-তি ৷ 

ইতি বিগ্যায়াঃ ক্রত্্গমাত্রত্ববাদ খণ্ডনাধিকরণম্‌। 


৩ অঃ ৪ পাদ ২১ সুত্র । স্তুতিমাত্ৰমুপাদানাদিতি চেম্নাপূর্ববত্বাৎ। 


8৬০ বেদান্ত-দৰ্শন। [৩মঃ ৪পা ২২সু 


ভাষ্য।--“স এষ রসানাং রসতমঃ পরম: পরাদ্ধ্যোষ্টমে। ষ 
উদগীথঃ ইয়মেবর্গামিঃ সাম অয়ং বাব লোকঃ এযৌহগ্রিন্িতঃ 
তদিদমেবোক্‌থমি”-ত্যাদি কর্ম্মাঙ্গোদগাঁথাদিস্তুতিমাত্রং তৎসম্বন্ধি- 
তয়! রসতমত্বাদিরুপাদানাদিতি চেন, অপ্রাপ্তত্বাদুদগীথাদিবু রসতম- 
ত্বাদিদৃষ্টিবিধানম্‌ । 

অস্তাৰ্থঃ--( “এই সকল ভূতের রস (সার) পৃথিবী, পৃথিবীর রস জল, 
জলের রস ওষধি, ওষধির রস মনুষ্য, মনুষ্যের রস বাক্য, বাক্যের রস থক্‌, 
খাকের রস সাম, সামের রন উদগীথ, যাহা উদগীথ, তাহাই প্রণব” ইত্যাদি 
বাক্য বলিয়া ছান্দোগ্য শ্রুতি বলিয়াছেন ) “এই অষ্টম রস (পৃথিবী হইতে 
গণনা করিয়া অষ্টম) উদগীথ, ইহা পূৰ্ব্বপুৰ্ব্বোক্ত রস অপেক্ষা শ্ৰেষ্ঠতম, 
পরমাত্মস্বৰূপে উপান্ত ; ইহাই খক্‌, অগ্নি, সাম ও এতত্সমস্ত লোক, ইহাই 
চিত অগ্নি ও উকৃথ” (ছাঃ ১অঃ ১ খঃ), এই সকল বাক্য যজ্ঞকৰ্ম্মাঙ্গীভূত 
উদগীথের স্ততিমাত্র ; কারণ উদগীথ যন্ঞকৰ্ম্মসম্বন্ধীয় অঙ্গবিশেষ, অপরাপর 
অঙ্গের সহিত সম্বন্ধবিশিষ্টরূপে উদগীথকেও গ্রহণ করিয়া, তত্তুলনায় ইহাকে 
স্বসতম বলা হইয়াছে। (যেমন “ইয়মেব জুহ্রাদিত্য কুৰ্ম্মঃ স্বৰ্গলোকঃ 
আহ্বনীয়ঃ” (এই জুহু-_আহুতিপাত্র পৃথিবী, আদিত্য, কুৰ্ম্ম ইত্যাদি 
কৰ্ম্মকাণ্ডোক্ত বাক্য জুহুর স্তিবাচকমাত্র, তদ্ৰূপ পূর্বোক্ত রনতমত্বাদিও 
উদগীথের স্তাবকবাক্যমাত্র )। এইরূপ সিদ্ধান্ত সংদিদ্ধান্ত নহে; কারণ এ 
উদগীথ-উপাসনার বিধি পূৰ্ব্বে করা হয় নাই; বিধি থাকিলেই পরে স্থিত 
বাক্যকে স্তাবক বলিয়া গণ্য কর! যাইতে পারে। অতএব উদগীথসন্বন্ধীয় 
বাক্যপকল পূৰ্ব্বে অপ্রাপ্ত থাকায়, ইহার রসতমত্বাদি বর্ণনা স্তাবক নহে, 
যথাৰ্থ । 

৩য় অঃ ৪ৰ্থ পাদ ২২ হুত্ৰ। ভাবশব্দীচ্চ। 


৩অঃ ৪প| ২৩সু ] বেদান্ত-দর্শন । ৪৬১ 


ভাষ্য ।__“উদগা ত’”-ত্যাঁদিবিধিশব্দাচ্চ । 
অস্তাৰ্থঃ--“উদগীথ উপাসনা করিবেক” (ছাঃ ১অঃ ১খঃ) ইত্যাদি 
শ্ৰুতিবাক্যে উদগীথ উপাসনার স্পষ্ট বিধি করা হইয়াছে । এতত্বারা সিদ্ধান্ত 
হয় যে, রসতমত্বাদিগুণবিশিষ্টর্ূপেই শ্রুতি উদ্গীথ-উপাসনার বিধান করিয়া- 
ছেন, এই সকল স্তাবকবাক্য নহে। 


ইতি রসতমত্বাদীনাং স্ততিমাত্ৰত্বৰাদ খণ্ডনাধিকরণন্‌। 


আপোস ০ — 


ওয় অঃ ৪র্থ পাদ ২৩ স্থত্র। পারিপ্লাবার্থা ইতি চেন্ন বিশেষিতত্বাৎ। 

ভাষ্য ।-_বেদীন্তেঘাখ্যানশ্রুতয়ঃ পারিপ্নবার্থী ইতি ন মন্ত- 
ব্যম্‌। “পারবিপ্লবমাচক্ষীতে”-ত্যুক্ত,  “মনুরৈরববন্থতো রাজে”- 
ত্যাদিনা কাসাঞ্চিদ্িশেষিতত্বা । 

অস্তার্থ_উপনিষদে অধিকাংশস্থলেই আখ্যায়িকীসকল দেখিতে পাওয়া 
যায় ; যেমন জনক রাজা যজ্ঞ করিয়াছিলেন, যাজ্ঞবক্ষ্যের ছুই পত্নী ছিল, 
জনশ্রুতির পৌত্রায়ণ শ্রদ্ধাপুর্র্বক দান করিতেন ইত্যাদি। এই সকল 
আখ্যান পারিপ্পবের নিমিত্ত উক্ত হয় নাই। (অশ্বমেধ্যজ্ঞের একটি অঙ্গ 
কয়েক দিন ধরিয়া স্তুতি গান ও আখ্যায়িকা পাঠ করা, বৈবস্বত মনু, 
বৈবন্বত নম ইত্যাদির উপাখ্যান পুরোহিতের! বিধিপুৰ্ব্বক পর পর পাঠ 
করেন, বজ্ঞদীক্ষিত রাজা কুটুম্ববর্গনহ তাহা শ্রবণ করেন, ইহাকে পারিপ্লব 
_ বলে। উপনিষদুক্ত আখ্যারিকাসকল এইরূপ পারিপ্রব নহে)। কারণ 
শ্ৰুতি “পারিপ্নৰ আখ্যান করিবে” এইরূপ উক্তি করিয়া পারিপ্লনে কোন্‌ 
কোন আখ্যান পাঠ করিতে হয়, তাহা “মছুবৈ বস্বতো” ইত্যাদিবাক্যে 
বিশেষরূপে বর্ণনা করিয়াছেন; উপনিষছৃক্ত আখ্যায়িকাসকল তন্মধ্যে উক্ত 
হয় নাই। 


৪৬২ বেদান্ত-দৰ্শন। [৩ম ৪প| ২৪-২৬দু 


৩য় অঃ ৪র্থ পাদ ২৪ সুত্ৰ । তথা চৈকবাক্যতোপবন্ধাৎ । 

ভাষ্য ।---এবং সতি “অন্যাসাং দ্রষ্টব্যঃ” ইত্যাদি বিধ্যেক- 
বাক্যতয়োপবন্ধাৎ সন্বন্ধাৎ তা বিদ্যাৰ্থাঃ। 

অন্ত্যাৰ্থঃ--মন্ুপ্রভৃতির আখ্যান বিশেষরূপে পারিপ্রবে নির্দিষ্ট হওয়ায়, 
“আত্মা বা অরে দ্রষ্টব্যঃ” ইত্যাদিবাক্যসম্বন্ধীয় উপনিষদুক্ত আখ্যানসকল 
বিগ্বাবিধির সহিত একত্র একবাক্যতায় সংযোজিত হওয়া সিদ্ধান্ত হয়। 
অতএব এই সকল উপাখ্যান বিগ্ভাতে কুচি উৎপাদন ও তাহা সহজে ধারণ! 
করিবার প্রয়োজনসাধক, পারিগ্লবাঙ্গ নহে। 

ইতি পারিপ্নবাধিকরণম্‌। 

৩য় অঃ €র্থ পাদ ২৫ হুত্র। অতএব চাগ্নীন্ধনাপ্তানপেক্ষা | 

ভাষ্য।--“ব্ৰহ্ধনিষ্টোহমৃতত্বমেতি’ ইত্যাদিতে রদ্বরেতঃস্থ 
অশ্মীন্ধনাদ্যনপেক্ষা বিদ্যাহস্তি । 

জস্ত্যাৰ্থঃ--“ব্ৰহ্মনিষ্ঠ পুরুষ অমৃত্ত্ব লাভ করেন” ইত্যাদি শ্রুতিবাক্যে 
নিশ্চিত হয় বে, উর্ধরেতা সন্ন্যাসীদিগের মোক্ষলাভের নিমিত্ত অগ্নি, ইন্ধন 
(অর্থাৎ যজ্ঞ, হোম ) ইত্যাদির প্রয়োজন হয় ন| ; কেবল বিদ্যাই তাহাদের = 
পক্ষে প্ৰয়োজনীয়; জ্ঞানী পুরুষ বিদ্যাবলেই মোঙ্ষপ্রাপ্ত হয়েন। 

ওয় অঃ €র্ঘ পাদ ২৬ সূত্র । সর্বাপেক্ষা চ যজ্ঞাদিশ্র/তেরশ্বব । 

ভাষ্য ।---“তমেতং বেদানুবচনেন ব্ৰাহ্মণ বিবিদযন্তি যজ্ঞেন 
দানেন তপসাহনাশকেন” = ইত্যাদিঞতেগমনেহশ্ববদ্ধিদ্যা স্বোৎ- 
পত্তৌ সাধনভূতানি সর্ববাণি কর্ম্মাণ্যপেক্ষ্যতে। 

অন্তার্থঃ-_পরন্ত “ব্ৰাহ্মণগণ সেই এই পরমাত্মাকে যজ্ঞ, দান, তপস্ত৷ ও 
সন্ন্যাসদ্বার। জানিতে ইচ্ছা করেন” ইত্যদিশ্রতিবাক্যে (বুঃ ৪অঃ ৪ ব্রা) 


৩অঃ ৪প| ২৭-২৮সু] বেদান্ত-দর্শন। ৪৬৩ 


বিদ্যার উৎপত্তিপক্ষে যজ্ঞ দান প্রভৃতি সমস্ত বিহিতকার্য্যের অপেক্ষা আছে 
জানা যায়; কিন্তু য্লেমন গমনকার্যের নিমিত্ত অশ্ব প্রয়োজনীয়, গমনকার্য্য 
সিদ্ধ হইলে দেশপ্রাপ্তি হইতে যে ফল উৎপন্ন হয়, তাঁহার সাক্ষাত্সম্বন্ধে 
কারণতা অশ্বে নাই, তদ্বং যাগাদি কৰ্ম্ম বিগ্ভার সাধনভূতমাত্র ; তদ্বারা 
বিদ্ধালাভ হয়; কিন্তু বিদ্ভালাভ হইতে যে মোক্ষফল উৎপন্ন হয়, তত্সদ্বন্ধে 
কর্মের সাক্ষাৎসম্বন্ধে কোন কারণতা নাই। 

ওয় অঃ ৪র্থ পাদ ২৭ স্থত্র। শামদমাছ্যুপেতঃ স্বন্তথাহপি তু তদ্বিধে- 
স্তদ্গতয়! তেষামবশ্যানুষ্ঠেয়ত্বাত । 

ভাষ্য ।--ব্ৰহ্মজিজ্ঞামুধিদ্যাঙ্গভৃতস্বাএৰমকৰ্ম্মণণ  বিদ্যানিষ্পত্তি- 
সম্ভবেহপি শমদমাদ্যুপেতঃ স্যাৎ। “তন্মাদেবংবিচ্ছান্তে৷ দান্ত 
উপরতস্তিতিক্ষুঃ সমাহিতো ভুত্বাহত্বন্যেবাহত্মানং পশ্যেদি”-তি 
বিদ্যাঙ্গতয়| শমাদিবিধেস্তেষামবশ্ঠানুষ্ঠেয্বাৎ । 

অন্তাৰ্থঃ--ব্ৰহ্মজিজ্ঞাস্থ পুরুষ স্বীয় আশ্রমবিহিত বিদ্যার অঙ্গীভূত যজ্ঞাদি 
কৰ্ম্মাচরণ দ্বারা! যদিও বিদ্যাসম্পন্ন হইতে পারেন, তথাপি তাহার শমদমাদি 
(শম, দম, তিতিক্ষা, উপরতি ) সাঁধনাভ্যাস আবশ্তাক। কারণ শ্রুতি 
বলিয়াছেন, “অতএব বিগ্যার্থী পুরুষ শান্ত, দান্ত, উপরত, তিতিক্ষু ও সমা- 
হিত হইয়া আত্মাতে আত্মাকে দর্শন করিবেন” (বুঃ ৪অঃ ৪ ব্রা); এই 
শ্রুতিবাক্যে বিদ্যার অঙ্গীভূতরূপে শমদমাদিসাধনের বিধি থাকায়, আহা 
অবশ্য অনুষ্ঠাতব্য । 

ইতি বিদ্যায়! যজ্ঞাদেরণপেক্ষত্ব শমদমাদেরাবশ্তকত্ব নিরপণাধিকরণম্‌ । 

৩য় অঃ ৪র্থ পাদ ২৮ সুত্র । সর্ববান্নানুমতিশ্চ প্রাণ।ত্যয়ে, তদ্দর্শ- 

আগ । 


৪৬৪ বেদান্ত-দর্শন। [৩অঃ ৪প৷ ২৯-৩০ সু 


ভাষ্য ।--“ন হ বা এবং বিদি কিঞ্চনানন্নং ভবতী”-তি সর্ববা- 
নানুজ্ঞানং প্রাণাত্যয়াপত্তাবেব, প্রাণাত্যয়ে চাক্রায়াণো হীভ্যো- 
চ্ছিষ্টং ভক্ষণং কৃতবান্। তস্য শ্রুতৌ দর্শনা } 

অন্তাৰ্থঃ--ছান্দোগ্যে ( ৫অঃ ২খঃ ) যে “প্রাণোপাসকের পক্ষে কিছুই 
অনন্ন অর্থাৎ অভক্ষ্য নহে”--সৰ্ব্ববিধ অন্নই প্রাণোপাসক গ্রহণ করিতে 
পারে, বলিয়া উক্তি আছে, তাহা সর্বকালের জন্য ব্যবস্থা নহে; প্রাণসংশয়- 
স্থলেই বুঝিতে হইবে। শ্রুতি তাহা ছান্দোগ্যে (১অঃ ১০খঃ ) চাক্রায়ণো- 
পাখ্যানে প্রদর্শন করিয়াছেন ; যথ!|,--শ্ৰুতি বলিয়াছেন যে, কুরুদেশে শস্ত- 
সম্পদ্‌ বিনষ্ট হইয়া! ছুভিক্ষ উপস্থিত হইলে, চাক্ৰায়ণ খষি স্বপত্নীসহ মিথিলা- 
দেশে গমন করিয়াছিলেন ; তথায় অন্নাভাবে ক্ষুধাতুর হইয়| হস্তিপোচ্ছিষ্ট 
ভক্ষণ করিয়! ছুই দিবস প্রাণ ধারণ করিয়াছিলেন পরে মিথিলারাজ জনকের 
সভায় গমন করিয়া যথাযোগ্য আহার প্রাপ্ত হইয়াছিলেন। শ্রুতি এইরূপ 
দৃষ্টান্ত প্রদর্শন করিয়া প্রাণসঙ্কটকালেই আহাধ্যনিয়মের ব্যতিক্রম করিবার 
অনুমতি দিয়াছেন বুঝিতে হইবে । 

ওয় অঃ ৪র্থ পাদ ২৯ সুত্র । অবাধাচ্চ । 

ভাষ্য ।_-“আহীরশুদ্ধো সন্বশুদ্ধিরি”-তান্তাবাধাচ্চ। 

অগ্তার্থ_“আঁহারশুদ্ধি দ্বারা চিত্ত নিৰ্ম্মল হয়” ( ছাঁঃ ৭অঃ ২৬খঃ ), 
এই যে শ্রুতি আছে, তাঁহার বাধক শ্রুতি কুত্রাপি নাই | 

৩য় অঃ ৪র্থ পাদ ৩০ সুত্র । অপি চ স্মৰ্যাতে। 

ভাষ্য ।--“জীবিতাত্যয়মাপন্নো যোহন্নমত্তি যতস্ততঃ। লিপ্যতে 
ন স পাপেন পল্পপত্রমিবান্তসে৮-তি স্মর্ধ্যতে চ। 

অস্তাৰ্থঃ--শ্বৃতিও এই বিষয়ে এইরূপই ব্যবস্থা করিয়াছেন, যথ৷-- 
“জীবনসঙ্কট উপস্থিত হইলে, যে ব্যক্তি তক্ষ্যাভক্ষ্যবিচারবিহীন হইয়া 


৩অঃ ৪প| ৩১-৩৩দুশ] বেদান্ত-দৰ্শন। ৪৬৫ 


অন্ন গ্রহণ করে, সেই ব্যক্তি তন্নিমিত্ত পাপে লিপ্ত হয় না, যেমন. জল- 
সংযোগেও পদ্মপত্ৰ তাহাতে লিপ্ত হয় না, তদ্রপ। 

৩য় অঃ ৪র্থ পাদ ৩১ সুত্র । শব্দাশ্চাতৌহকামকারে ৷৷ 

ভাষ্য -_অত এব “তন্মাদ্ব স্মণঃ স্ুরাং ন' পিবেদি”-তি 
শব্দে যথেষ্টাচারনিবুত্ৌ বর্ততে ্‌ 

অস্তাৰ্থঃ---অতএব যথেচ্ছাক্রমে অন্তকালে অভঙক্ষ্যাদিভক্ষণনিষেধক 
শ্ৰুতিও আছে, যথ!--“অতএৰ ব্ৰাহ্মণ সুরাপান করিবে না” ইত্যাদি। 
অতএব পপ্রাণে'পাসকের অভক্ষ্য কিছু নাই” ইত্যাদি শ্রুতিবাক্যকে ‘প্রাণো- 
পাসনার প্রশংসাপরমাত্র বলিয়া বুঝিতে হইবে ।  শমদমাদির ন্যায় সর্বমার- 
ভক্ষণকে প্রাণবিদ্যার অঙ্গীভূত বলিয়া বুঝিতে হইবে ন!। 

ইতি প্রাণোপা সকস্তাপি ভক্ষ্যাভক্ষ্যনিয়মাধীনত| নিরূপণাধিকরণম । 

ওয় অঃ ওর্থ পাদ ৩২ স্থত্ৰ বিহিতত্বাচ্চাশ্রমকর্্মাপি ॥ 

ভাষা ।--যদ্বিপ্তাঙ্গং যজ্ঞাদি তদ্বদমুমুক্ষুণা চাশ্রমকর্ম্মত্বেনা- 
প্যনুষ্ঠেয়ং “ষাবজ্জীবমগ্নিহোত্ৰং জুহোতী”-তি বিহিতত্বাৎ ৷ 

অস্তার্থ:-_আশ্রমবিহিত যজ্ঞাদি-কৰ্ম্মকে বিগ্যার অঙ্গ বলিয়া বলা 
হইয়াছে, কিন্তু অমুমুক্ষুর পক্ষেও স্বীয় আশ্রমবিহিত কৰ্ম্মানুষ্ঠান অবশ্য 
কৰ্তব্য; কারণ “যাবজ্জীবন অগ্নিহোত্ৰ হোম করিবে” এই স্পষ্ট বিধিবাক্যেও 
শ্ৰুতি তাহা উল্লেখ করিয়াছেন । 

৩য় অঃ ৪ৰ্থ পাদ ৩৩ সুত্র। সহকারিত্বেন চ ॥ 

ভাষ্য ।--বিষ্ভাসহকারিত্বেনাপি “বিবিদিষন্তি যজ্ঞেনে”-ত্যাদিন| 
বজভাদেখি হিতত্ানমমুগ্ষণা মপ্যনুষ্টেয়ং সংযোগপুথক্ত্বেনোভয়াৰ্থত্ব- 
সম্তবাৎ । 


৩০ 


৪৬৬ বেদান্ত-দর্শন। [৩অঃ ৪প| ৩৪-৩৫সু 


অন্তার্থ:- যজ্ঞের দ্বারা সেই আত্মাকে ত্রাঙ্ণগণ জানিতে ইচ্ছা 
করিবেন” ইত্যাদি পূর্বোক্ত ( বৃঃ ৪র্থ অঃ ৪ ব্রা) শ্রুতিতে যজ্ঞের বিধান 
থাকাতে, মুমুক্ষু পুরুষের পক্ষেও বিদ্যার সহকারিরূপে যজ্ঞাদি কৰ্ম্মানুষ্ঠান 
কর্তব্য ; কারণ বিগ্াবিহীনের পক্ষে যেমন কৰ্ম্ম তদীপ্গিত ফল প্রদান করে, 
মুমুক্ষুর পক্ষেও বিস্তার সহকারিরূপে চিন্তগুদ্ধির দ্বারা কৰ্ম্ম বিদ্যাকে দৃঢ়ীভূত 


করে। 
ওয় অঃ ৪ৰ্থ পাদ ৩৪ সুত্র । সৰ্বৰথাহপি ত এবোভয়লিঙ্গাৎ ॥ 


ভাস্ত।__উভয়ার্থতয়া তে এব যজ্ঞাদয়ে| বোধ্যাঃ। উভয়ত্রৈ- 
ককর্পকৰ্ম্মপ্ৰত্যভিজ্ঞানাৎ । 
অস্তাৰ্থঃ---আশ্রমৰিহিত ধৰ্ম্মমপে এবং বিগ্ভার সহকারিরূপে, এই উভয়- 


রূপে, যে অগ্নিহোত্রযাগাদি কৰ্ম্ম অনুষ্ঠেয়্ বলিয়া উক্ত হইয়াছে, তাহা বিদ্যা- 
পক্ষে এবং আঁশ্রমিপক্ষে বিভিন্ন নহে, একই কৰ্ম্ম ) কারণ উভয়স্থলে শ্রুতিতে 


একই কর্মের উপদেশ হওয়ার প্রতীতি হয় ৷ 

৩য় অঃ ৪র্থ পাদ ৩৫ সুত্র । অনভিভবং চ দর্শয়তি ॥ 

ভাষ্য ।--“ধৰ্ম্মেনণ পাপমপনুদতী”-তিশ্রুতিপ্রসিদৈর্যজ্ঞাদিভি- 
রেব বিগ্ভাভিভবহেতুভূতপাপাপনয়নেন বিদ্ছায়াঃ অনভিভবং 
দৰ্শয়তি ! 

অস্তাৰ্থঃ = “ধৰ্ম্মচরণের দ্বারা পাপসকলকে ক্ষালিত করিবে” ইত্যাদি 
বাক্যে শ্ৰুতি প্রসিদ্ধ যজ্ঞাদির দ্বারাই বিদ্ধার অভিভবকারী পাপসকলেৰ 
অপনয়ন এবং বিদ্যার অনভিভবতা প্রতিষ্ঠ। সম্পাদিত হওয়া প্রদণিত 
হইয়াছে । অতএব সিদ্ধান্ত এই যে বিগ্যাবান্‌ গৃহস্থ ব্যক্তির পক্ষেও বিহিত- 
কৰ্ম্ম অনুষ্ঠেয়। সন্ন্যাসাশ্রমী উদ্ধরেতাগণের যাগাদি কর্ম অনাবশহ্যক ৷ 

ইতি যজ্ঞাদীনাৎ কর্তব্যতা নিরূপণাধিকরণম্‌। 


সাদা পপি 


৩মঃ ৪প| ৩৬-৩৮সু ] বেদান্ত-দৰ্শন। ৪৬৭ 


৩য় অঃ ৪ৰ্থ পাদ ৩৬ সূত্র । অন্তরা চাপি তু তদৃধ্টেঃ ॥ 

ভাষ্য ।-_আশ্রমমন্তরা বর্তমীনানামপি বিছ্াধিকারোইস্তি। 
রৈক্কাদেধি্ভানিষ্ঠতস্তা দর্শনাৎ ৷ 

অস্তার্থঃ-_আঁশ্রমবহিভূতি (অনাশ্রমি-১-রূপে অন্তরালে অবস্থানকারী 
বিধুরাদি (যাহারা সমাবর্তনের পর বিবাহ করে নাই, অথচ সন্ন্যাসও গ্রহণ 
করে নাই, এবং যাহাঁদের পত্নীবিয়োগের পর সন্ন্যাস গ্রহণ হয় নাই, অথচ 
পুনরায় বিবাহও হয় নাই ; এবং অত্যন্ত দরিদ্র প্রভৃতি ) ব্যক্তিদেরও বিদ্ধাতে 
অধিকার আছে; তাহার প্রমাণ শাস্ত্রে দৃষ্ট হয়, ঘথা রৈক, বাচক্লবী ইত্যাদি 
বিধুর ও দরিদ্র হইলেও, ইহাদিগকে ব্ৰহ্মজ্ঞ বলিয়া শাস্ত্ৰ উল্লেখ করিয়াছেন। 

ওয় অঃ ৪র্থ পাদ ৩৭ সূত্র । অপি চ স্মৰ্য্যতে ॥ 

ভাষ্য ।--“জপ্যেনৈৰ তু সংসিধ্যদ্বাক্ষণো নাত্র সংশয়ঃ। 
কুর্য্যাদন্যন্ ব! কুৰ্য্যান্মৈত্ৰে ব্ৰাহ্মণ: উচ্যতে” ইতি তেষামপি জপাদীনাং 
বিগ্ভানুগ্রহঃ স্মৰ্্যতে। 

অস্তার্থঃ_স্থৃতিও বলিয়াছেন “জপের দারই ব্ৰাহ্মণগণ সম্যক্‌ সিদ্ধি লাভ 
করিবেন, অপর কোন কৰ্ম্ম করুন বাঁ না করুন, ব্ৰাহ্মণগণ কুষ্যসদূশ”। 
এতদ্বারা অনাশ্রসী পুরুষের৪ জপাদিসাধন দ্বার! সিদ্ধিলাভ হওয়! স্মৃতি 
উপদেশ করিয়াছেন। জপাঁদি দ্বার| অন্তঃকরণ শুদ্ধ হইলে, তীঁহাদিগের 
বিদ্যার ও উদয় হয় এবং বিদ্যাফল যে মোক্ষ তাহাও তাহারা লাভ করিতে 
পারেন। যেমন সম্বৰ প্রভৃতি খধি অনাশ্রদী হইলেও জ্ঞানী হইয়াছিলেন 
বলিয়া মহাভারতাদিতে উল্লেখ আছে । 

ওয় অঃ ৪ৰ্থ পাদ ৩৮ স্থত্ৰ বিশেষানু গ্রহণ্চ ৷৷ 


ভাষ্য ।--জন্মান্তরীয়েণাপি সাধনবিশেষেণ বিদ্ভানুগ্রহঃ, স্মর্য্যতে 
চ “অনেকজদ্মসংসিদ্ধস্ততো যাতি পরাং গতিমি*-তি। 


৪৬৮ বেদান্ত-দৰ্শন। [৩অঃ ৪প| ৩৯-৪০সু 


অস্তাৰ্থঃ--জন্মান্তৱরে কৃত বিশেষ সাধনফলেও কাহার কাহার ইহজন্মে 
বিদ্ভালাভ হয়; যথা স্মৃতি ( ভগবদগীত! ) বলিয়াছেন “বহুজন্মের সাধনের 
দ্বার পিদ্ধিলাভ করিয়া পরে ইহ্‌ জন্মে পরাগতি লাভ করেন” ইত্যাদি । 

৩য় অঃ ৪ৰ্থ পাদ ৩৯ সুত্ৰ । অতস্তিতরজ্ভ্যায়ো। লিঙ্গাৎ ॥ 

ভাষ্য ।---অন্তরালবৰ্ত্তিত্বাদাত্ৰমবৰ্ত্তিত্ব = জ্যায়; “অনাশ্রমী ন 
তিষ্ঠেতে”-তিলিঙ্গাচ্চ। 

অস্তাৰ্থঃ-_ কিন্তু উক্ত প্রকার অন্তরালবর্তী (কোন আশ্রম অবলম্বন ন: 
করিয়| ) থাকা অপেক্ষা বিহিত আশ্রম গ্রহণ করা শ্রেযস্কর। “অনাশ্রমী ন 
তিষ্ঠেত দিনমেকমপি দ্বিজঃ”, “সন্বংসরম্‌ অনাশ্রমী স্থিত্বা কৃচ্ছুৎ সমাচরেৎ” 
ইত্যাদি স্থৃতিপ্রাণদ্বারাও তাহা সিদ্ধান্ত হয় । 

ইতি অনাশ্রমীণামপি ব্ৰহ্মবিদ্তাধিকারনিরূপণাধিকরণম্‌ । 


ওয় অঃ ৪ৰ্থ পাদ ৪০ সুত্ৰ তত্ভুতস্ত তু নাতগ্তাবো জৈমিনেরপি 
নিয়মাত্তদ্ৰপাভাবেভ্যঃ ॥ 

[ তদ্বুতস্ত = সন্ন্যাসাএ্ৰমপ্ৰাপ্তম্ভ ; অতন্তাবঃ = সন্ন্যাসাশ্ৰমত্যাগঃ, পুন" 
থয শ্রমপ্রাপ্তিঃ ) নিয়মাৎ= আশ্রমপ্রচ্যুত্যভাববিধানাৎ, তদ্ৰপাভাবেভ্যঃ 
স্তগ্ত (অতন্তাবন্ত__আশ্রমপ্রচ্যতেঃ) রূপাণি (শব্বরূপাণি ) তদ্ৰপাণি 
আশ্রমপ্রচ্যুতিবোধকানি বাক্যানি ইত্যর্থঃ, তেবাম্‌ অভাবঃ তদ্ৰপাভাবঃ, 
তশ্মাৎ অনাশ্রমনিষ্টোৎপাদকানি বাক্যানি ন সন্তি ইত্যর্থঃ, বহুবচনেন আন্তে- 
ইভাঁবাঃ গৃহান্তে, সন্্যাসারোহণবোধকবাক্যবং অবরোহণবাক্যাভাঁবাৎ, 
প্ৰচ্যুতিনিমিত্তাভাবাচ্চ, শিষ্টাচারাভাবাচ্চ। ] 

__ ভাষ্য ।-_প্ৰাপ্তোদ্ধরেতোভাবস্তাভাবস্ত নোপপপ্ধতে ইতি 
জৈমিনেরপি সম্মতং বচনাভাবান্নিমিত্তাভাবাচ্ছিষ্টাচারাভাবাচ্চ। 


৩অঃ ৪প| ৪১সু ]  বেদান্ত-দৰ্শন। ৪৬৯ 


অন্তার্থঃ--একবার সন্ন্যাসাশ্রম গ্রহণ করিয়া পরে তাহা পরিত্যাগ কর! 
যায় না ॥ জৈমিনিও এইরূপ নিদ্ধান্ত করিয়াছেন; শাস্ত্রেও ইহা নিয়মিত 
হইয়াছে, যথ|---“অৱণ্যমীয়ায় ততঃ পুনরেয়াৎ”, “সন্ন্যাস্তাগ্নিৎ ন পুনরা- 
বর্তয়েৎ” ইত্যাদি । পুনরায় গাহস্থ্যাবলম্বনবিষয়ে কোন শাস্তৰপ্ৰমাণও নাই 
এবং সঙ্লযাসাশ্রমপ্রচ্যুতির পক্ষে নিমিত্তও কিছু নাই (বিষয়ের প্রতি সম্পূর্ণ 
বীতরাগ হইলেই সন্ন্যাসাশ্ৰমগ্ৰহণের ব্যবস্থা, নতুব| নহে; অতএব বীতরাগী 
সন্ন্যাসীর পুনরায় বিষয়গ্রহণের কোন নিমিত্ত হইতে পারে না), ইহা 
শিষ্টাচারেরও বিরুদ্ধ। 

৩ুয় অঃ ৪র্থ পাদ ৪১ সুত্ৰ । ন চাঁধিকারিকমপি পতনানুমানা- 
অদযোগাত ॥ 

ভাষ্য ।৷--অধিকারলক্ষণে নিণীতং প্রায়শ্চিত্ত, নৈষ্টিকম্ত ন 
সম্তবতি, তস্য তদযোগাৎ ৷  “আরূড়ো নৈষ্ঠিকং ধৰ্ম্ম: যস্ত 
প্রচ্যবতে দ্বিজ্গ। প্রায়শ্চিত্তং ন পশ্যামি যেন শুধ্যেৎ স আত্মহে”- 
তি-স্মৃতেঃ। 

অস্তাৰ্থঃ--পূৰ্ব্বমীমাংসাদৰ্শনে অধিকারলক্ষণে ষষ্ঠ অধ্যায়ে ব্ৰহ্মচৰ্য্যৱত- 
ভঙ্গের নিমিত্ত যে নৈখ ত-যাগরূপ প্রারশ্চিণ্ডের উল্লেখ আছে, তাহা নৈষ্ঠিক 
ব্র্গচারীর পক্ষে ব্যবস্থা নহে ( তাহা উপকুর্বাণ ব্রহ্মচারীর পক্ষে); কায়ণ এ 
প্ৰায়শ্চিত্তে অগ্নিচয়ন এবং স্ত্রীগ্রহণ আবপ্তক তাহা নৈষ্ঠিক ব্ৰহ্মচায়ীর পক্ষে 
সম্ভব নহে, স্ত্রীগ্রহণ কর! মাত্রই তাহার নৈষ্ঠিকত্ব বিনষ্ট হয় । অতএব ব্ৰহ্ম- 
‘চৰ্য্যের সক্কৎ ভঙ্গ হইলেই নৈষ্ঠিক ব্রহ্মচারী পতিত হয়। স্মৃতিও বলিয়াছেন 
“নৈষ্ঠিক ব্ৰহ্মচধ্যধৰ্ম্মে আরোহণ করিয়া যে ব্যক্তি পুনরায় তাহ! হইতে চ্যুত 
ভু, সেই আত্মঘাতী পাতকী পুরধ পুনরায় শুদ্ধিলাভ করিতে পারে এমন 
কোন প্ৰায়শ্চিত্ত দেখি ন!” । 


৪৭০ বেদান্ত-দর্শন। [৩অঃ ৪প| ৪২-৪৩সু 


ওয় অঃ ৪ৰ্থ পাদ ৪২ সুত্র । উপপুর্ববমপি ত্বেকে ভাবমশনবত্ত- 
চুক্তম্‌ || 

ভাষ্য৷--একে তু নৈষ্ঠিকন্ত ত্ৰহ্মৰ্য্যচ্যবনমুপপাতকমতস্তত্ৰ 
প্রায়শ্চিত্ত মন্যতে।  উপকুর্ববাণবন্তস্ত ত্রহ্মচারিত্বাবিশেষাৎ 
মধ্বশনাদিবত্তদুক্তম্‌ “উত্তরেষাঁমবিরোধী”-তি | 

অন্তার্থ-_কেহ কেহ বলেন যে, নৈষ্ঠিক ব্ৰহ্মচায়ীর ব্রতভঙ্গ হইলে 
তাহাতে উপপূৰ্ব্ব অর্থাৎ উপপাতক হয়; অতএব প্রায়শ্চিত্তের দ্বারা সেই 
দোষ ক্ষালিত হইতে পারে। উপকুর্ব্বাণ ও নৈষ্ঠিকের ব্রন্মচর্য্যবিষয়ে ভেদ 
না থাকাতে, মদ্য, মাংস প্রভৃতি ভক্ষণজনিত পাপ যেমন উপপাতক বলিয়া 
গণ্য এবং প্রায়শ্চিত্ত দ্বারা তাহার ক্ষালন হয়, তদ্রপ ব্রহ্গচর্ধ্যব্রতভঙ্গজনিত 
গাতিকও প্রায়শ্চিত্ত দ্বার! ক্ষালিত হয়। জৈমিনিমীমাংসায় প্উত্তরেষাং 
তদবিরোধী” সুত্রে এই মত প্রকাশ করিয়াছেন। 

ওয় অঃ ৪ৰ্থ পাদ ৪৩ সুত্র । বহিস্ত,ভয়থাপি স্মুতেরাচারাচ্চ ॥ 

ভাষ্য ।_ নৈষ্টিকাদীনাং ্বাশ্রমপ্রচ্যুতের্মহাপাত কত্বমুপ- 
পাতকত্বং বাহস্ত,ভয়থাপি তে ত্ৰহ্মবিগ্ঠাধিকারাদ্বহিভূতাঃ “প্রায়- 
শ্চিত্তং ন পশ্যামি যেন শুধ্যে স আত্মহে”-তি স্মৃতেঃ, শিষ্টা- 
চারাচ্চ। 

অস্তার্থঃ__কিন্ত নৈষ্টিক ব্রহ্মচারী প্রভৃতির আশ্রমপ্রচ্যুতিকারকপাতক 
মহাপাতকই হউক বা উপপাতিকই হউক, তাঁহার! ব্রহ্মবিগ্ভাধিকার হইতে 
চ্যুত হয়েন; কারণ স্মৃতি বলিয়াছেন “সেই আত্মঘাতী পুরুষ কোন প্ৰায়শ্চিত্ত 
দ্বার! শুদ্ধিলাভ করিতে পারে না”, এবং শিষ্টাচারিও এইরপই । 


ইতি নৈষ্ঠিকস্ত ব্ৰহ্মচৰ্য্যপরিত্যাগে বরঙ্গবিষ্ঠাধিকা রাদ্বহি- 
ভূতিত্বাবধারণাধিকরণম্‌। 


৩অঃ ৪পা ৪৪-৪৫সূ ] বেদান্ত-দর্শন। ৪৭১ 


৩য় অঃ ৪র্থ পাদ ৪3 সুত্ৰ স্বাঁমিনঃ ফলশ্রাতেরিত্যাত্রেয়ঃ ৷৷ 
ভাষ্য ।__কন্মাঙ্গাশ্রিতমুপাসনং যজমানকর্তৃকমিত্যাত্রেয়ঃ। 
“যদেব বিন্তয়ে”-তি ফলশ্রুতেঃ | 

অস্তার্থঃ__আত্রেয় মুনি বলেন যে যজমানেরই কর্মাঙ্গাশ্িত উপাসনা 
করা কর্তব্য ; কারণ শ্রুতি বলিয়াছেন যে “শ্রদ্ধা, বিদ্ধ। ও উপনিষদ্‌ সহকারে 
যে যজ্ঞ করা যায়, তাহ! অধিকতর ফলপ্রদ হয়”; (ছাঃ ১ম অঃ ১খ ) এই 
ফল শ্রুতি দ্বার! বজমানেরই কর্ম্মাঙ্গাশ্রিত বিগ্বেপাসন। কর! কর্তব্য বলিয়া! 
বিবেচিত হয় । 

৩য় অঃ ৪র্থ পাদ ৪৫ সুত্র। আত্থিজ্যমিত্যৌডুলোমিস্তন্মৈ হি 
পরিক্রীয়তে। 

ভাষ্য ।__কন্মাঙ্গাশ্রিতমুপাসনমৃত্বি (জাক্-কর্তৃকং ত-স্ত)-স্মৈ 
কৰ্ম্মণে ক্রীতত্বা ফলম্য যজমানাশ্রয়ম্‌। 

অন্তাৰ্থঃ--আচাৰ্য্য ওড়ুলোমি বলেন যে, কন্মাঙ্গাশ্রিত বিদ্যোপাসনা 
খত্বিকেরই কর্তব্য) কারণ অঙ্গের সহিত ক্রতুকর্্ম সম্পাদনার্থ খত্বিক 
ঘজমান কর্তৃক দক্ষিণাদি দান দ্বারা ক্রীত হয়েন। অতএব খত্বিকৃকৃত 
উপাসনা দ্বারা যজমানে ফল আশ্রয় করে। 

৩য় অঃ ৪র্থ পাদ ৪৫ (ক) স্ত্র। শ্ৰুত্শ্চে ॥ 

(এই সুত্ৰ শঙ্করা চার্য্য কর্তৃক ধৃত হইয়াছে। নিম্বার্কাচাধ্য অথবা 
রামান্জন্বামিকর্তৃক ইহা ধৃত হয় নাই। ক্ষত্রার্থ এই ঃ--শ্ৰুতিপ্ৰমাণেও 
এতদ্দপই জানা যায়। শ্রুতি, যথা :--“যাৎ বৈ কাঞ্চন যজ্ঞ খত্বিজ আশিষ- 
মাশাসত ইতি বজমানায়ৈব তামাশা সত” ( খ্বত্বিক্গণ যজ্ঞে যে সকল প্ৰাৰ্থনা 
করেন, তৎসমস্ত যজমানের নিমিত্তই” ইত্যাদি )। 

ইতি বজমানন্ত খত্বিককর্্মফলপ্রাপ্তিনিরপণাধিকরণম্‌। 


শীট শাক 


৪৭২ বেদান্ত-দর্শন। [৩অঃ ৪প| ৪৬সু 


৩য় অঃ ৪র্থ পাদ ৪৬ সুত্র ।' সহকার্ধ্যন্তরবিধিঃ, পক্ষেণ তৃতীয়ং 
তদ্ধতো, বিধ্যাদিবৎ ॥ 

[ বৃহদারণ্যকে কহোলপ্রশ্নে (৩য় অঃ ৫ম ব্রা) শ্রয়তে “তন্মাদ্ব ৷ক্মণঃ 
পাণ্ডিত্যং নিৰ্ব্বিগ্ত বালোন তিষ্ঠটাসেৎ বাল্যৎ পাণ্ডিত্যঞ্চ নির্ববিগ্ঠাথ 
সুনিরমৌনৎ মৌনঞ্চ নিৰ্ব্বিপ্ধাথ ব্রাহ্মণ” ইতি। তত্র সংশয়ঃ। কিমিহ 
বাল্যপাণ্ডিত্যবৎ মৌনমপি বিষীয়তে ? আহোন্বিদনগ্কত ? উত্যত্রোচ্যতে-- 
তদ্বতে| বিগ্ভাবতঃ তৃতীয় বাল্যপাণ্ডিত্যয়োরপেক্ষয়। তুতীয়ং সাধন মৌনৎ 
মননশীলত্বৎ বিধীরতে । এতদেবা'হ-__-সহকার্ধ্যস্তরবিধিঃ | ব্রহ্ষসাক্ষাৎকাঁরে 
সাধ্যে পাশ্ডিত্যবাল্যরোরপেক্ষর সহকার্ধান্তরং মৌনৎ তস্ত বিধিরেব মুনিরিতি! 
বিধ্যাদিবৎ, বিধীরতে উপকারিতয়েতি বিধিঃ, বজ্ঞদা না দিরূপঃ, সৰ্ব্বাশ্ৰমধৰ্ম্মঃ 
শমাদিরূপশ্চ। আদিশব্দেন পাণ্ডিত্যৎ বাল্যঞ্চ গৃহেতে, তদ্বৎ। ] 

ভাষ্য _“ত্মা' ্ণঃ পাণ্ডিত্যং নিৰ্বিবিগ্ত বাল্যেন তিষ্ঠা- 
সেদ্বাল্যং চ পাণ্ডিত্যঞ্চ নির্বিবগ্ভাথ মুনিরি”-ত্যত্র মননশীলে 
মৌনপদপ্রবৃত্তিসন্তবেহপি  পক্ষেণ প্রকৃতমননশীলে প্রয়োগ- 
দর্শনা পাণ্ডিত্যবাল্যয়োরপেক্ষয়া তৃতীয়ং সহকার্ধ্যন্তরং মৌনং 
বিধীয়তে, যজ্ঞাদিবৎ শমাদিবচ্চ। 

অস্তাৰ্থঃ---বৃহদারণ্যকোপনিষদে কহোৌলপ্রশ্নে উক্ত আছে “অতএব 
পাণ্ডিত্য লাভ করিয়া! ব্রাহ্মণ বাগ্যে (বালকবৎ সরলতীসম্পন্ন হইয়| ) অব- 
স্থিতি করিবেন; বাল্য এবং পাণ্ডিত্যলাভ হইলে মৌনী হইবেন,” (ৰৃঃ 
৩য় অঃ ৫ম ব্রা) মননশীল অর্থে মৌনশবের প্রয়োগ হয়; এইস্থলে 
মননশীলতাই মৌনশবের অর্থ। পাণ্ডিত্য ও বালের তুলনায় মে নররতকে 
তৃতীয় সহকারী বিধিরূপেই উক্ত শ্রুতি উল্লেখ করিয়াছেন বুঝিতে হইবে। 
যদিও পাণ্ডিত্য ও বাল্যসন্বন্ধে “তিঠাঁসেং” পদদ্বারা বিধি জ্ঞাপন করা 


৩অঃ ৪প| ৪৭-৪৮সু ] বেদান্ত-দর্শন | ৪৭৩ 


হইয়াছে, “মুনি” শব্বসম্বন্ধে তদ্ৰূপ বিধি শ্ৰুতিবাক্যে স্পষ্ট উল্লিখিত হয় নাই, 
তথাপি পাণ্ডিত্য ও বাল্যের ন্যায় মননশীলত্বও ব্ৰহ্মসক্ষাতকারর্লূপ সাধ্যবিষয়ে 
সহকারী সাধনান্তর। অতএব তাহার অপূৰ্ব্বত্বতেতু বিধিজ্ঞাপক বিভক্তি 
তং্সদ্বন্ধে না থাকিলেও, তাহাও বিধিশ্বরূপেই শ্রুতি উল্লেখ করিয়াছেন' 
বুঝিতে হইবে! যেমন বজ্ঞদানাদি গার্স্থ্যধৰ্ম্ম, শমদমাদি সৰ্ব্বাশ্ৰমধৰ্ম্ম, এবং 
পাণ্ডিত্য ও বাল্য বিধিম্বরূপে উপদিষ্ট, তদ্ৰপ মৌনও বিধিস্বরূপে উপদিষ্ট 
বলিয়া বুঝিতে হইবে । 
ওয় অঃ ৪র্থ পাদ ৪৭ সুত্ৰ । কৃৎস্নভাবাল্ত, গুহিণোপসংহারঃ ৷৷ 


ভাষ্য।--“স খন্বেবং বর্য়ন্‌ যাঁবদীয়ুষং ব্রর্গালৌকভিম- 
সম্পদাতে, ন চ পুনরাবর্ভতে” ইতি গৃহিণোপসংহারঃ সব্ববাশ্রম- 
ধৰ্ম্মসন্ভাবাৎ সৰ্ববধৰ্ম্মপ্ৰদৰ্শনাৰ্থঃ । 

অস্তাৰ্থঃ--“তিনি এইরূপ যাবজ্জীবন বিধানানুসারে যাপন করিয়া পরে 
ব্ৰহ্মলোক প্ৰাপ্ত হয়েন, তথা হইতে পুনরাবর্ভিত হয়েন না” ছান্দোগ্যো- 
পনিষদ (৮ম অঃ ১৫ খঃ) এইরূপ বাক্যদ্বার| গৃহস্থাশ্রশীর ব্রহ্গলোক গ্রাপ্তি- 
বিষয় উল্লেখ করিয়! প্রস্তাব উপসংহার করিয়াছেন। গৃহস্থের পক্ষে গারস্থ্যা- 
শ্রমবিহিত যজ্ঞদানাদি কৰ্ম্ম যেনন কর্তব্য, সন্নাসাশ্রমবিহিত বিদ্যোপাদনাও 
তদ্ৰপ কর্তব্য; এই বিগ্যাবলেই পুনরার্তনের নিবৃত্তি হয়, এবং ব্রহ্মলোকপ্রাপ্তি 
হয়। সুতরাং গৃহস্থের সম্বন্ধে যে ব্রহ্মপ্রাণ্রি ও পুনরাবর্তননিবৃত্তি শ্রুতি 
উল্লেখ করিয়াছেন, তদ্বারাই সন্ন্যাস প্রভৃতি সর্ববিধ আঁশ্রমীর পক্ষেও ব্ৰহ্ম 
প্রাপ্তি ও পুনরাবৃত্তি ব্যবস্থাপিত হইয়াছে বুঝিতে হইবে, কেবল গৃহস্থা- 
শ্রমীরই উক্ত ফললাভ হয়, এইরূপ বুঝিতে হইবে না । 

৩য় অঃ র্থ পাদ ৪৮ সুত্র । মৌনবদিতরেষামপুযুপদেশীৎ ॥ 

ভাষ্য ।-_তখৈব তন্মিন বাক্যেহপি মৌনোপদেশঃ সৰ্ব্বধৰ্ম্ম- 


৪৭৪ বেদান্ত-দর্শন। [৩অঃ ৪পা ৪৯-৫০সু 


প্রদৰ্শনাৰ্থথ। মৌনোপদেশবৎ পত্রয়ো ধর্ম্মস্বন্ধা” ইত্যাদিনা 
সর্ববাশ্রমধন্মৌপদেশাৎ। 

অন্তার্থঃ-_এই প্রকার পূর্বোক্ত “অথ মুনিঃ” বাক্যে যে মৌনের উল্লেখ 
করা হইয়াছে, তত্বারা ব্রহ্মচর্য্য, আচাৰ্য্যকুলবাসাদি আশরমান্তরেরও বিধান 
হইয়াছে বুঝিতে হইবে । মৌনোপদেশের ন্যায় “্রয়ো ধৰ্ম্মস্বন্ধাঃ” (ছাঃ ২য় 
অঃ ১৩ খঃ) ইত্যাদিবাক্যে সর্ববিধ আশ্রমধর্দের বিধানই শ্ৰুতি 
করিয়াছেন । 

ইতি মৌনব্রতন্ত সর্বাশ্রমধশ্মাত্ব নিরূপণাধিকরণম্‌। 


সুত্র। অনাবিকুর্বন্নন্বয়া ॥ 

ভাষ্য ।--_পাণ্ডিত্য (প্রযুক্ত) স্বমাহাত্যাদ্যনীবিঞুর্ববন্‌ বাল্যেন 
নিরহঙ্কীরভাবেন বর্তেত। তস্তৈবান্বয়সস্তবাৎ । 

অস্তাৰ্থঃ-- পূৰ্ব্বোক্ত “তস্মাদ্ব,ঙ্মণঃ পাণ্ডিত্যং নিবিদ্ধবাল্যেন তিষ্ঠাসেং” 
(বৃঃ ৩য় অঃ ৫ম ব্রা) ইত্যাদিবাক্যে যে বাল্যভাব ধারণ করিবার ব্যবস্থা 
করা হইয়াছে, তাহার অর্থ এই যে পাগ্ডিতালাভপ্রযুক্ত স্বীয়: মাহাম্ম্যাদি 
প্রকাশ না করিয়া, বালকের ন্যায় দপ্তাহস্কারশন্ত হইয়া খজুভাবে অবস্থান 
করিবেন; কারণ তাহাই বাক্যের সঙ্গতার্থ ; জ্ঞানাভ্যাসের নিমিত্ত বালকের 
যথেচ্ছাচার উপযোগী নহে; অতএব উক্তবাক্যে বালকের যথেচ্ছাচারের 
প্রতি লক্ষ্য করা হয় নাই; তাহার অদান্তিকতা, সরলতা প্রভৃতি গুণের 
প্রতিই লক্ষ্য কর! হইয়াছে বুঝিতে হইবে । 

ইতি “বাল্যেন” শবৰ্প্তার্থনিকূপণাধিকরণম্‌। 


৩য় অঃ ৪র্থ পাদ ৪৯ 


৩য় অঃ ৪র্থ পাদ ৫০ স্থত্র। এঁহিকমপ্ৰস্তুতে প্ৰতিবন্ধে, তদ্দর্শ- 
মাও ৷ | 


ওঅঃ ৪প| ৫১সু] বেদান্ত-দর্শন। ৪৭৫ 


( অপ্রস্ততে প্রতিবন্ধে_-অসতি বাঁধকে ) 

ভাষ্য ।---অসতি প্ৰতিবন্ধে এঁহিকং বিদ্যাজন্ম, তস্মিন্‌ সত্যা- 
মুত্মিকং “মৃত্যুপ্রোক্তাং নচিকেতোহথ লব্ধ! বিদ্যামি”-ত্যাদে। 
তদ্দর্শনাৎ । 

অস্তার্থঃ-_প্রতিবন্ধ না থাকিলে এই জন্মেই বিদ্যা (ব্ৰহ্মজ্ঞান) লাভ কর! 
যায়, প্রতিবন্ধ থাকিলে, পরজন্মে প্ৰতিবন্ধ দূর হইলে, লাভ হয়। কারণ 
“্যমরাজকথিত বিগ্ভালভি করিয়া নচিকেতাঃ যোগসিদ্ধি প্রাপ্ত হইয়াছিলেন 
ও ব্ৰহ্মলাভ করিয়াছিলেন” ইত্যাদিবাক্যে কঠ (৪র্থবঃ) ও অপরাপর 
শ্রুতি এইরূপই নির্দেশ করিয়াছেন ৷ 

৩য় অঃ ৪র্থ প'দ ৫১ সুত্র । মুক্তিফলানিয়মস্তরবস্থাবধুতেস্তদবস্থা” 
বধৃতেঃ ৷৷ 

[ তদবস্থাবধুতেঃ বিদ্বদ্ৰপাবস্থস্ত সম্পন্নবিদ্যগ্ত অনিয়তমুক্তিকালত্বেন 
অবধৃতেরিত্যর্থঃ ]। 

ভাষ্য।--তথ| মুক্তিফলানিয়মঃ “তন্ত তাঁবদেব চিরম্‌” ইতি 
বচনাগু। 

অন্তার্থ-__তদ্রপ মুক্তিরূপ ফল যে এই জন্মান্তেই লোভ হইবে, তাঁহারও 
নিয়ম নাই ; কারণ ছান্দোগ্যশতি (ছাঃ ৬ষ্ঠ অঃ ১৪ খঃ) বলিয়াছেন 
কৰ্ম্মবন্ধন সম্পূর্ণ শেষ হইলে পর ব্রহ্গরূপ প্রাপ্তি হয়,” ( যেমন প্ৰতিবন্ধাভাবে 
এই জন্মেই বিদ্ধালাভ হয়, প্রতিবন্ধক থাকিলে হয় না; অতএব এই 
জন্মেই হইবে বলিয়া বিদ্ধালাভবিষয়ে কোন নিশ্চিত নিয়ম নাই; তদ্রপ 
বিগ্যাপ্রাপ্ত ব্যক্তির পক্ষে মুক্তিন্লপ বিছ্বাফললাভবিষয়েও এই দেহীন্তেই 
হইবার নিয়ম নাই; কারণ কর্মবন্ধন থাকিতে হইবে বলিয়া শ্ৰুতি অবধারণ 
করেন নাই, কৰ্ম্ম মুক্ত হইলে হয় বলিয়াছেন। 


৪৭৬ বেদান্ত-দর্শশ। [ ৩অঃ ৪ পা ৫১সু 


ইতি বিগ্বায়াঃ তৎফলন্ত চ প্রাপ্তেরানিয়তকালত্বনিরূপণাধিকরণম্‌ 1 

এই তৃতীয় অধ্যায়ের প্রথম পাদে কৰ্ম্মকারী জীবের সংসারগতি বণিত 
হইয়াছে; তদ্দারা যে পুনঃ পুনঃ জন্মমৃত্যুরূপ মহদ্,ঃখ হইতে জীব উদ্ধার 
পায় না, তাহা শ্রীতগবান্‌ বেদব্যাস শ্রুতি স্থৃতি প্রভৃতি শাস্ত্ৰপ্ৰমাণ ও যুক্তি- 
তর্কের দ্বার! প্রমাণিত করিয়া, তন্বারা বিষয়বৈরাগ্য উৎপাদন করিতে প্রত 
করিয়াছেন। দ্বিতীয় পাদে জীবের স্বপ্লাদি অবস্থার বিচার ও প্রাসঙ্গিক- 
রূপে ব্ৰহ্ধের দ্বিরূপত্ব আরও বিশেষরূপে প্রতিপাদিত করিয়া! সৰ্ব্বনিয়ন্ত| 
ব্রঙ্গের উপাসনাই যে মুক্তির নিমিত্ত প্রয়োজন, তাহা প্রদর্শন করিয়াছেন ৷ 
তৃতীয় পাদে উপনিষদুক্ত নানাবিধ ব্রহ্মোপাসনার বিচার করিয়া তত্তৎ 
উপাসনাসকলের সার যে নানাবিধরূপে ব্ৰহ্মচিন্তন, তাহা! প্রদর্শন করিয়াছেন ; 
এবং আপন আপন অধিকাঁরভেদে সাধক সেই সকল উপাসনার মধ্যে কোন 
একটি গ্রহণ করিয়া রুতকৃত্যতা লাভ করিতে পারেন, এরূপ উপদেশ 
দিয়াছেন। চতুর্থ পাদে যাগাদিকর্ম্ম হইতে বিদ্যার স্বাতন্ত্য ও মোক্ষফল- 
দানক্ষমত৷ প্রতিপাদিত করিয়া গার্হস্থ্য সন্ন্যাসাদি আশ্রমভেদে যজ্ঞাদি 
কৰ্ম্মাচরণ বিষয়ে যে কিঞ্চিৎ তারতম্য আছে, তাহা .বর্ণনা করিয়াছেন ও 
এবং বিগ্যাবান্‌ সন্ন্যাসী ও গৃহী উভয়ের মোক্ষাধিকার ব্যবস্থাপিত করিয়াছেন। 
এই তৃতীয় অধ্যায় সাধকের পক্ষে বিশেষ আদরণীয় ; ইহ! পাঠে নানাবিধ 
সাঁধনবিষয়ক সংশয় বিদূরিত হয়, এবং ব্ৰহ্মোপাসনায় নিষ্ঠা উপজাত হয়। 

ইতি বেদান্তদর্শনে তৃতীরাধ্যায়ে চতুৰ্থপাদঃ সমাপ্ত । 
ওঁ তৎসৎ। 


শ্েদোকুলৰ্ল্শন ৷ 
চতুৰ্থ অধ্যায়--প্রথম পাদ। 


ব্ৰহ্মস্বরূপ, জগৎস্বরূপ, জীবন্বরূপ, তরঙ্গের সহিত জীব ও জগতের 
সম্বন্ধ, এবং ব্ৰহ্মের উপাসন! যন্বার| জীবের পরমপুরুযার্থ (মোক্ষ) লাভ 
হয়, এবং উপাসনাকালে ব্ৰহ্মের স্বরূপ যে ভাবে চিন্তা করিতে হয়, 
তৎসমস্ত বিবৃত হইয়াছে । ইদানীং চতুর্থাধ্যায়ে মোক্ষসম্বন্ধে বিশেষ 
বিচার প্রবন্তিত হইতেছে । তন্মধ্যে প্রথমপাঁদে অবিশ্রীস্ত সাধন অবলম্বন 
করা যে প্রয়োজন, তাহা বিশেষরূণপে সপ্রমাণিত করা হইবে, এবং উপ|সনা- 
কালে সাধক আপনাকে কিরূপে চিন্তা করিবেন এবং পূর্বাধ্যায়োক্ত 
প্রতীকাঁদিকে কিরূপে ভাবনা করিবেন, এবং উপাসনা সিদ্ধ হইলে জীবিত 
পুরুষের কিরূপ অবস্থা লাভ হয়, ইত্যাদি জিজ্ঞান্ত বিষয়সকলও মীমাংসিত 
হইবে। দ্বিতীয়পাদে ব্রন্মজ্ঞপুরুষের অচ্চিরাদিমার্পে ব্রহ্গলোকে গমন ও 
ও তথায় পরব্রন্গ প্রাপ্তি বর্ণনা করা হইবে। এবং অবশেষে চতুর্থপাদে 
বিদেহমুক্তপুরুষের ব্রঙ্গরূপতা লাভ হইলে যে অবস্থায় স্থিতি হয়, তাহা 
অবধারিত হইবে । এক্ষণে প্রথমপাদ নিয়ে ব্যাখ্যাত হইতেছে। 

৪ৰ্থ অঃ ১ম পাদ ১ হুত্র। আবুভ্তিরসকৃদুপদেশাৎ | 

ভাষ্য |--অসকৃৎ সাঁধনাবৃত্তিঃ কর্তব্যা “শ্রোতব্যো মন্তব্যো 
নিদিধ্যাসিতব্য” ইত্যাদি ব্রগাদর্শনায়োপদেশীৎ। 

অন্তার্থ --একবারমাত্র ব্রঙ্গত্ব শ্রবণের দ্বারা সিদ্ধমনোরথ হওয়া যায় 
না; পুনঃ পুনঃ অবিশ্রান্ত ব্ৰহ্মবিদ্ধাসাধন করা কর্তব্য ; কারণ ব্রহ্মদর্শনের 
নিমিত্ত “শ্রবণ, মনন, ও নিদিধ্যাসন করা প্রয়োজন” বলিয়া শ্ৰুতি উপদেশ 


৪৭৮ বেদান্ত-দর্শশ। [৪অ ১পা ২-৩ সু 


করিয়াছেন। (বৃহদারণ্যক ৪র্থ অঃ ৫ ব|) ৷৷ 
৪ৰ্থ অঃ ১ম পদ ২ সুত্ৰ ৷ লিঙ্গাচ্চ ॥ 


[লিঙ্গলস্থৃতি ] 
ভাষ্য ।--“অভ্যাসযোগেন ততো মামিচ্ছাগু,ংধনঞ্জয়” ইত্যাদি- 


স্মৃতেশ্চ। 

অন্তার্থ £--“হে ধনঞ্জয়! তুমি পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা আমাকে 
জানিতে ইচ্ছা কর” ইত্যাদিবাঁক্যে স্মৃতিও এইরূপই উপদেশ করিয়াছেন । 
€শীতা ১২ অঃ ৯ শ্লোক )। 

ইতি সাধনা বৃত্তিনিরূপণাধিকরণম্‌ । 

৪ৰ্থ অঃ ১ম পাদ ৩ সুত্ৰ । আত্মেতি ভূপগচ্ছন্তি গ্রাহয়ন্তি চ ॥ 

ভাষ্য ।-“এষ মে আত্মে”-তি পূৰ্বেৰ উপগচ্ছন্তি। “এষ 
তে আত্মে”-তি শিশ্যানুপদিশন্তি। অতো মুমুক্ষুণা পরমপুরুষঃ 
স্বস্থাত্মত্বেন ধ্যেয়ঃ। 

অন্তার্থ --পরমপুরুষ ব্রহ্ম আমার আত্মা” এইরূপ বুদ্ধিতে স্থিত 
হইবে, এবং শিশ্তদিগকেও “ব্ৰহ্মই তোমার আত্মা” এইরূপ ধ্যান করিতে 
উপদেশ করিবে ; শ্ৰুতি (বুহদারণ্যক ৩য় অঃ ৩৭ ব্রা ইত্যাদি ।) এইরূপ 
উপদেশ করাতে মুমুক্ষু ব্যক্তির পক্ষে পরমপুরুষ পরমাত্মাই স্বীয় আত্মা, 
এইরূপ ধ্যান করা কর্তব্য; অর্থাৎ আপনাকে ব্ৰহ্ম হইতে অভিন্নন্ঞানে 
ব্ৰহ্মচিন্তা কর! কর্তব্য। ( ভেদ্বসম্বন্ধজ্ঞান বদ্ধজীবের স্বাভাবিকই আছে, 
| ইহাই জীবের বন্ধের হেতু! পরস্ত অভেদ-সম্বন্ধ৷জ্ঞান পুনঃ পুনঃ অভেদ- 
চিন্তা দ্বার! সিদ্ধ হয় )। 

ইতি মুমুক্ষুণা স্বন্াত্মত্বেন পরমপুরুষস্তধ্যা তব্যস্বাবধারডাধিকরণম্‌। 


শশা ৩ শী 


৪অঃ ১প| ৪-৬সু ] বেদান্ত-দর্শন | ৪৭৯ 


৪ৰ্থ অঃ ১ম পাদ ৪ সুত্র । ন প্রতীকেন হি সঃ ॥ 

ভাষ্য।--প্রতীকে ত্বাত্মানুসন্ধানং ন কাৰ্য্যং ন স উপা- 
সিতুৱাত্ম৷। 

অন্তার্থ $--মন, আদিত্য, নাম ইত্যাদি প্রতীকে ব্ৰহ্মবুদ্ধি করিয়া ইহা- 
দিগের উপাসনা করিব'র বিধি শ্ৰুতিতে উক্ত হইয়াছে সতা, কিন্তু মুমুক্ষুর 
পক্ষে এই সকল প্রতীকে একাত্মুবুদ্ধি করিয়া ধ্যান করা পুর্বসথাত্রোক্ত উপ- 
দেশের অভিপ্রায় নহে; কারণ এই সকল প্রতীক উপাস্কের আত্মা নহে। 

৪ৰ্থঃ অঃ ১ম পাদ ৫ সুত্ৰ ব্ৰহ্মদৃষ্টিরুৎকর্ষাৎ ॥ 

ভাষ্য ।|---মনআদৌ৷ :ত্ৰহ্মদৃষ্ঠিযুক্তৈব, নতু ব্ৰহ্মাণ মনআদিদৃষ্টি 
ব্ৰহ্মণ উৎকধষীং ॥ 

অন্তার্থ £--মনঃপ্ৰভৃতিকে ব্ৰহ্মপে দর্শন, যাহা উপাসনাপ্রকরণে 
উক্ত হইয়াছে, তাহা যুক্ত। পরস্ত ব্ৰহ্মকে মনঃপ্রভৃতিরূপে চিন্তা করা 
যুক্ত নহে; কারণ তিনি মনঃপ্রভৃতি প্রতীক হইতে উৎকৃষ্ট । 

ইতি প্রতীকে ব্ৰহ্মদৃষ্টেরাবস্যকত্ব নিৰ্ণয়াধিকরণম্‌ 

৪ৰ্থ অঃ ১ম পাদ ৬ সুত্র । আদিত্যাদিমতয়শ্চাঙ্গ, উপপত্তেঃ ॥ 

ভাষ্য।--“য এবাসৌ তপিত তমুদগীথমুপাসীতে”-ত্যাছাপা- 
সনেষ [দগীথাদিম্নাদিত্যাদিমতয়ঃ কৰ্ডঁব্যাঃ আদিত্যাদেরুৎকর্ষো- 
পৃপত্তেঃ ॥ 

অস্তার্থ £--যিনি এই তাপ প্রদান করিতেছেন ( স্র্য্য ), তিনিই 
উদগীথ, এই কল্পনায় উদ্গীখের উপাসনা করিবে” ( ছান্দোগ্য ১ম অঃ ওয় 
{ খণ্ড ১ম ১ ইত্যাদিশ্ৰুতিবাক্যোক্ত উদগীথোঁপাসনায় যজ্ঞাঙ্গপরণবাদিতে 
আদিত্যাদিবুদ্ধি স্থাপন করিয়া উপাসনার ব্যবস্থাই কর| হইয়াছে; আদিত্যা- 
দিতে প্রণবাদি যজ্ঞাঙ্গ কল্পনায় উপাসনা কর! বিধের নহে; কারণ আদিত্যাদি 


8৮০ বেদান্ত-্দর্শন । [ ৪অঃ ১প| ৭-৯দু 


প্রণব হইতে উত্কৃষ্ট; প্রণবাদিকে আদিত্যাদি দৃষ্টি দ্বারা সংস্কৃত করিলে 
কৰ্ম্মসকল বিশিষ্ট ফল প্রদ হয়। (অর্থাত ব্ৰহ্ম মনঃপ্ৰভৃতি হইতে শ্ৰেষ্ঠ ; 
সুতরাং তাহাকে মনঃপ্রভৃতিকে ব্রহ্মরূপে দৃষ্টি করিলে, মনঃগ্রভৃতি বিশুদ্ধ 
হয়। তদ্রপ আদিত্যাদিকর্মাঙ্গ :উদগীথাদি হইতে শ্রেষ্ঠ; অতএব এ 
উদগীথদিগকেই আ'দিত্যাদিরূপে ভাবন! দ্বারা সংস্কৃত করিতে হয় ; আদিত্যা- 
দিকে উদগীথরূপে ভাবনা করিবে না; এইরূপ সাধক আপনাকে ব্রন্ধাত্মক: 
বলিয়া ভাবনা করিবেন, ব্রক্ষকে জীবরূপে ভাবনা করিবেন না, বুঝিতে. 


হইবে )। টি 
ইতি উদগীথাদিষু আদিত্যাদিধ্যানাবশ্তকত্বনিরূপণাধিককরণম্‌। 


৩ পপ 


৪্থ অঃ ১ম পাদ ৭ :সুত্ৰ। আসীন? সম্ভবাৎ ॥ 

ভাষ্য ।__আসীন এবোপাসনমনুতিষ্ঠেৎ তস্যৈৰ তৎসম্তবা । 

অন্তার্থ£_-উপবিষ্ট হইর! উপাসন| করিবে; কারণ উপবেশন করিয়া 
উপাসনা করিলেই, তাহা সম্যক সিদ্ধ হয় (শয়নে আলগ্ত ও নিদ্রার সম্ভব 
হয়; গমনশীল প্রভৃতি অবস্থায় শরীরধারণাদিবিষয়ক প্রযত্নহেতু বিক্ষেপের 


সম্ভব:হয় )। 
ওর্থ অঃ ১ম পাদ ৮ সূত্ৰ ধ্যানাচ্চ ॥ 


ভাষ্য ।৷--উপাসনস্ ধ্যানক্ল্পত্বাদাসীন এব তদনুতিষ্ঠেং ॥ 
অন্তার্থঃ ধ্যানের দ্বারাই উপাসন| করিতে হয়, সুতরাং আসীন হইয়া 

উপাসন! করিবে ; কারণ আসীন ন! হইলে ধ্যান সম্যক প্রতিষ্ঠিত হয় না। 
৪র্থ অঃ ১ম পাদ ৯ স্থত্ৰ অচলত্বং চাপেক্ষ্যঃ ॥ 


ভাষ্য ।--“ধ্যায়তীৰ পৃথিবী”-ত্যত্রাচলত্বমপেক্ষ্য ধ্যায়তি- 
প্রয়োগো বর্ততে। অত আসীন এবোপাসনমনুতিষ্ঠেৎ। 


৪অঃ ১প৷ ১০-১২সু] বেদান্ত-দৰ্শন। ৪৮১ 


অস্তার্থঃ--পৃথিবীর অচলত্বকে লক্ষ্য করিয়াই “পৃথিবী যেন ধ্যান 
করিতেছে” (ছাঃ ৭ম অঃ ৬ খঃ) ইত্যাদি শ্রুতিবাক্যে ধ্যানশবের প্রয়োগ 
হইয়াছে । আসীন হইয়া ধ্যানপরায়ণ হইলেই, এই অচলত্ব লাভ করা যায়! 
অতএব আসীন হইয়াই ব্ৰহ্ধোপাসনায় প্রবৃত্ত হইবে । 

৪র্থ অঃ ১ম পাদ ১০ স্ত্র। স্মরস্তি চ॥ 

ভাষ্য ।-_“শুচে দেশে প্রতিষ্ঠাপ্য” ইত্যাদি স্মরন্তি চ ৷ 


অস্তাৰ্থঃ--স্মতিও তদ্ৰূপ উপদেশ করিয়াছেন ; যথা প্পবিভ্রস্থানে আসন 
স্থাপন করিয়া” ইত্যাদি শ্রীমদ্ুগবদগীতাবাঁক্যে এইরূপ উপদেশ করা 
হইয়াছে । (গীতা ৬ষ্ঠ অঃ ১১ শ্লোক)। 

৪র্থ অঃ ১ম পাদ ১১ সুত্ৰ যত্ৰৈকাঁগ্রতা তত্রাবিশেষাহ ॥ 

ভাগ্য ।_যত্র চিন্তৈকাগ্র্যং তাত্রোপাসীত, তদতিরিক্তদেশীদি- 
বিশেষাশ্রবণাৎ। | 

অন্তার্থ£_ যেখানে যে সময়ে একাগ্রতা জন্মে, সেই খানেই উপাসনা 
করিবে ; কারণ তৎসম্বন্ধে কোন বিশেষ দেশকা'লাদির নিয়ম শ্রুতি উপদেশ 
করেন নাই ; চিত্তের একাগ্রতাই উপাসনার নিমিত্ত প্রয়োজন; তাহা বে 
স্থানে যে কালে যাহার উপস্থিত হয়, তাহাই সেই উপাসকের পক্ষে 
উপাদেয় ৷ 

৪ৰ্থ অঃ ১ম পাদ ১২ সূত্ৰ আপ্রয়াণাত্তত্ৰাপি হি দৃষ্টম্‌ ৷ 

ভাষ্য ।-__উপাসনমাপ্রয়াণা কাধ্যম্‌। ষতস্তত্রাপি “স খল্লেবং 
বর্তয়ন্‌ যাবদায়ুষমি”-ত্যাদে৷ তদ্দৃষ্টম্‌। 

অশ্ার্থঃ-_মৃত্যুকালপর্য্যস্ত আজীবন উপাসনা কাধ্য করিবে। কারণ 


৩১ 


৪৮২ বেদান্ত-দর্শন। [৪অঃ ১প| ১৩-১৪সু 


তৎসম্বন্ধে শ্রুতি বলিয়াছেন “তিনি এইরূপে আজীবন অবস্থান করিয়া পরে 


ব্ৰহ্মলোক প্রাপ্ত হয়েন”। (ছাঃ ৮ম অঃ ১৫ খঃ)। 
ইতি উপাসনাবিধি নিরূপণাধিকরণম্‌। 


৮০ = 


৪ৰ্থ অঃ ১ম পাদ ১৩ সুত্র । তদধিগমে, উত্তরপূর্ববাধয়োরশ্লেষ- 
বিনাশৌ তদ্বাপদেশাৎ ॥ 

ভাষ্য।--বিছুষ উল্তরপূৰ্ববয়োরঘয়োৱশ্লেষবিনাশৌ ভবতঃ। 
কুতঃ ৪ “এবংবিদি পাপং কৰ্ম্ম ন শ্লিষ্যতে”, “অস্ত সৰ্বেৰ পাপ্নানঃ 
প্রদুয়ন্তে” ইতি ব্যপদেশাৎ ॥ 

অন্তার্থ-_(পৃর্বোক্ত সুত্রসকলে উপাসনার প্রণালীর সম্বন্ধে পূৰ্ব্বে অনুক্ত 
প্রয়োজনীয় বিষয়সকল ব্যাখ্যা করিয়া, এক্ষণে বিশেষরূপে বিদ্যার ফল বৰ্ণন! 
করিতে স্ত্রকাঁর প্রবৃত্ত হইতেছেন ) £--- 

্রঙ্গজ্ঞান-সম্পন্ন পুরুষের পূৰ্ব্কৃত পাপনকল বিনষ্ট হয়, এবং পরে কৃত 
পাপসকলও তাঁহাকে লিপ্ত করিতে পারে না। কারণ শ্রুতি :(ছাঃ ৪র্থ অঃ 
১৪ খঃ ) তৎসম্বন্ধে স্পষ্টর্ূপে বলিয়াছেন যে “এইরূপ জ্ঞানী পুরুষকে পাপ- 
কৰ্ম্ম লিপ্ত করে না; “তদ্‌ যথা! পুঞ্চরপলাশে আপো ন শ্রিথান্তে” “যেমন 
জল পদ্মপত্রে লিপ্ত হয় না, তদ্বং” ইত্যাদি, এবং (ছাঃ ৫ম অঃ ২৪ খঃ ১ 
যেমন তুলারাশি অগ্নিসংযোগে দগ্ধ হয়, তদ্ৰূপ বিদ্বান্‌ পুরুষের সমস্ত পাতক- 
রাশি বিনষ্ট হইয়া যায়” ইত্যাদি। 

৪ৰ্থ অঃ ১ম পাদ ১৪ হুত্ৰ ৷ ইতরস্যাপ্যেবমসংশ্লেষত, পাতে তু ॥৷ 

ভাষ্য ।- পুণ্যস্ত  কাম্যকৰ্ম্মণোহপি অঘবন্মুক্তিবিরোধিত্বা- 
দুত্তরস্ঠাশ্লেষঃ, পুর্ববস্ত বিনাশ; এব। উত্তরপূর্ববয়োরশ্লেষবিনা- 


শীন্তরং দেহপাঁতে সতি মুক্তিরেব। 


৪অঃ ১পা ১৫সু ]  বেদান্ত-দৰ্শন | ৪৮৩ 


অস্তাৰ্থঃ--পাপের ন্যায় পুণ্যও মুক্তির বিরোধী ; সুতরাং জ্ঞানী পুরুষের 
পুর্ববক্ৃত পুণ্যেরও বিনাশ হর, এবং পরে কৃত পুণ্যকর্ম্মের সহিত তাঁহার 
অগ্লেষ (অলিপ্ততা ) ঘটে । পূৰ্ব্বে ও পরে কৃত পুণ্যের বিনাশ ও অগ্লেষ 
হইয়া, দেহপাতে তাহার পাপ ও পুণ্য উভয়বিধ কৰ্ম্ম বিলুপ্ত হয়; এবং তিনি 
সম্যক্‌ মুক্তপদবী লাভ করেন । 


[ মূলস্থত্ৰে কেবল “অশ্লেষ” শব্দের প্রয়োগ আছে; তাহার অর্থ ব্ৰহ্ম- 
জ্ঞানোদয়ের :পরে কৃত পুণ্যকৰ্ম্ম জ্ঞানিপুরুষকে লিপ্ত করে না। কিন্তু 
পূর্বোক্ত ১৩ সংখ্যক সুত্রে যেমন পূৰ্ব্বকৃত পাপের বিনাশ স্পষ্টরূপে উল্লিখিত 
হইয়াছে, এই পরবর্তী সুত্রে তাহার উল্লেখ হয় নাই; তদ্বার| এই স্থত্রের 
অর্থ এইরূপ অনুমিত হইতে পারে যে, জ্ঞানোদয়ের পরে কৃত পুণ্যকৰ্ম্মের 
সহিত জ্ঞানী পুরুষ লিপ্ত হয়েন না; কিন্ত তাহার পূৰ্ব্বকৃত পুণ্যের বিনাশ 
হয় না। এই অর্থ সঙ্গত নহে; কারণ পাপের হ্যায় পুণ্যেরও বিনাশ ন! 
সুইলে, মোক্ষ হইতে পারে না, ইহা শাস্ত্রে নিদ্দিষ্ট হইয়াছে; “ক্ষীয়ন্তে চান্ত 

ক কা 


‘কৰ্ম্মাণি’ এবং “উভে উ হৈবৈষ এতেন তরতি” ইত্যাদি শ্ৰুতিবাক্যও ইহার 
প্রমাণ । ] 

গর্থ অঃ ১ম পাদ ১৫ সুত্র। অনারন্ধকার্য্যে এব তু পূর্ব্বে 
ভদবধেঃ ॥ 

[ তদবধেঃ = তস্য দেহপাতাঁবধিত্বোক্তত্বাৎ । ] 

ভাষ্য ।--বিদ্তাপ্ৰাপ্তে৷ পূর্বের পাপপুণ্যে হপ্রবৃত্ততলে এব 

'্ষীয়েতে কুতঃ ? “তস্য তাবদেব চিরং যাবন্ন বিমোক্ষে অথ সম্পংস্থো” 
ইতি শরীরপাতীবধিশ্রবণীৎ। 

অস্তাৰ্থঃ---কিন্তু ব্ৰহ্মজ্ঞান হইলে পূৰ্বকৃত পাপ ও পুণ্যের বিনাশ হুর 


৪৮৪ দেবান্ত-দর্শন। [ ৪অঃ ১পা ১৫সু 


বলিয়া যে বর্ণনা করা হইয়াছে, তাহা সমস্ত পাপপুণ্যসন্বন্ধে নহে, যে কৰ্ম্ম 
ফলদান করিতে আন্ত করে নাই (অর্থাৎ ইহজন্মকৃত সঞ্চিত কৰ্ম্ম এবং. 
অপরাপর-জন্মসঞ্চিত কৰ্ম্ম যাহা ইহজন্মে ফলোম্মুখী হয় নাই ), তত্সম্বন্ধে এই 
উক্তি বুঝিতে হইবে । কারণ যে কৰ্ম্ম ফলদান করিতে আরম্ভ করিয়াছে, 
তাহা ব্ৰহ্মজ্ঞানলাভেও ক্ষয় হয় না বলিয়া ছান্দোগ্যশ্ৰুতি বলিয়াছেন ; যথা 
“তাহার ( ব্ৰহ্মজ্ঞানীর ) তাবৎকাল বিলম্ব বাবংকাল দেহ থাকে; দেহান্তে 

তিনি ব্রহ্গরূপতা লাভ করেন” ইত্যাদি, (ছাঃ ৬ষ্ঠ অঃ ১৪ খঃ ) এই সকল 

বাক্যে শরীর পতনের অপেক্ষা থাক! শ্রুতিই স্পষ্টরূপে উপদেশ করিয়াছেন । 

( শরীর-ধারণ পূৰ্ব্বজন্মাজ্জিত কর্মোরই ফল; জাতি, আয়ু: ও ভোগ এই 
তিনটি সাধারণতঃ পূৰ্ব্বজন্মাঞ্জিত কৰ্ম্মে ফল; ইহজীবনে কৃতকৰ্ম্ম মৃত্যকালে 
ফলদানের জন্য উদ্দীপিত হইয়| মুতপুরুষকে প্রেরণা করে, এবং তদনুসারে 
স্বৰ্গ নরকাদিভোগান্তে তাহার ইহলোকে দেহপ্রান্তি হয়; ইহলোকে প্রাপ্ত 

দেহ, আয়ু ও ভোগ পুর্ববজন্মেককত ফলদানেপ্রবৃত্ত কর্মসকলের ফলস্বরূপ ৷ 

স্ত্রকার বলিতেছেন যে, এইরূপ ফলদানে প্ৰবৃত্ত হইয়াছে যে কৰ্ম্ম, তাহা 

বিনাভোগে বিনষ্ট হয় না) যদি সমস্ত কৰ্ম্ম, একেবারে ব্ৰহ্মজ্ঞানোদয়ের 
সঙ্গেসঙ্গেই বিনষ্ট হইত, তবে ব্ৰহ্মজ্ঞানোৎপত্তির সঙ্গেসঙ্গেই মৃত্যু ঘটিত ; 
কারণ সমস্ত কৰ্ম্ম বিনাশপ্রাপ্ত হইলে, দেহকে জীবিত রাখে এমন কৰ্ম্মও 
কিছু থাকে না বলিতে হইবে; কিন্ত জীবিতব্যক্তিও, ব্ৰহ্মজ্ঞান লাভ করিয়া, 
মুক্ত হয়েন বলিয়া সর্বশান্ত্রে প্রসিদ্ধি আছে । অতএব জীবিত মুক্ত ব্যক্তির 
সমস্তকম্ম যে বিনাশপ্রাপ্ত হয় না, তাহা অবশ্য স্বীকার করিতে হইবে । 
কোন্‌ কোন্‌ কর্ম নাশ প্রাপ্ত হয় তৎসন্বন্ধে বেদব্যাস বলিতেছেন যে, অনা- 
রন্ধকর্মেরই নাশ হয়; যাহা ফলপ্রদানে প্রবৃত্ত হইয়াছে, তাহা বিনষ্ট 
হয় :না। পরন্ত জীবিতমুক্তপুরুষের আবরৰ্ধকৰ্ম্মও তাঁহাকে লিপ্ত করে না, 
তিনি নিলিপ্তভাবে তাহা ভোগ করেন; দেহের অবসানের সহিত 


র্পা 
৪অঃ ১পা ১৬-১৭সু] বেদান্ত-দশন। ৪৮৫ 
তৎসমস্ত নিবৃত্ত হয়; সুতরাং তখন তাহার সর্ববিধ কর্মের সম্যক 
বিনাশ হয় )। 
ইতি বিদ্যালাভে অপ্রবৃত্তফল পাপপুণ্যক্ষয়নিরূপণাধিকরণম্‌। 


৪ৰ্থ অঃ ১ম পাদ ১৬ স্থপ্র। অগ্নিহোত্রাদি তু  তৎকার্ধ্যায়ৈব 
তদ্দশনাৎ ॥ 

ভাষ্য ।-_ বিষ্চয়াহগ্রিহৌ ব্রদানতপআদীনাং স্বাশ্রমকর্ম্মণাং 
নিবৃত্ভিশঙ্কা নাস্তি, বিষ্যাপোষকত্বাদনুষ্তেয়ান্যেব। যজ্ঞাদিশ্ৰুতে 
তেষাং বিদ্যোৎপাদকত্বং দর্শনা ॥ 

অস্তাৰ্থঃ-_বৰহ্মজ্ঞানোদয়ে অগ্নিহেত্ৰ, দান, তপঃ প্রভৃতি আশ্রমবিহিত- 
কৰ্ম্মের নিবৃত্তির আশঙ্কা নাই, অর্থাৎ তাহ! পরিত্যাজ্য নহে; কারণ এই 
সকল কৰ্ম্মেরদ্বার| বিদ্যার পোষণ হয়, অতএব এই সকল কৰ্ম্ম সৰ্ব্বদাই 
অনুষ্ঠেরয়। পূৰ্ব্বে উদ্ধৃত “যজ্ঞের দানেন তপসা” (বৃঃ ৪র্থ অঃ ৪ ত্র!) 
ইত্যাদি শ্ৰুতিতে এই সকল কর্মের বিগ্োৎপাদকত্ব উল্লেখ আছে; অতএব 
এই সকল কৰ্ম্ম বিদ্যাবিরোধী নহে । কাম্যকৰ্ম্মেরই বিনাশ ও পরিত্যাজ্যত্ব 
সিদ্ধ আছে। 

ইতি অগ্রিহোত্রাপ্ভশ্রম কৰ্ম্মণ।ৎ নিবৃত্তযভাবনিরপণাধিকরণম্। 


৪র্থ অঃ ১ম পাদ ১৭ স্ুত্র। অতোহন্যাপি হোকেষামুভয়োঃ ॥ 


ভাষ্ত।__অন্মা প্রাপ্তবিষয়াৎ কৰ্ম্মণো বিছ্বোৎপাদকাদি- 
রূপাঁদন্যাপ্যলবূবিষয়াকৃত্যাহস্তি । তদ্বিষয়মেকেষাং  প“্নুহৃদঃ 


৪৮৬ বেদান্ত-দর্শন । [ ৪অঃ ১পা! ১৭-১৮সু 


সাধুকৃত্যাং, দ্বিষন্তঃ পাঁপকৃত্যামি”-ত্যুভয়োঃ পুণ্যপাঁপয়োধিভাগ- 
বচনম্‌। 

অস্তার্থঃ_প্রাপ্তবিষয় কশ্ম (ফলোৎপাদনে প্রবৃত্ত কৰ্ম্ম) এবং অগ্নি 
হোত্রাদি বিদ্যোৎপাদক কৰ্ম্ম ব্যতীত অপর অপ্রাপ্তবিষয় কর্শ্মও জীবনুক্ত 
পুরুষের অবশ্য থাকে; ( বিদ্যোৎপত্তির পরে জীবিতকালে কৃতকৰ্ম্ম সমস্তই 
অপ্রাপ্তবিষয় কর্ম )।' তৎসম্বন্ধে কৌন কোন শাখীরা বলেন যে “মুক্ত- 
পুরুষের দেহান্তে তাহার পুণ্যকৰ্ম্মের ফল সুহৃদ্গণ এবং পাপকৰ্ম্মের ফল 
শত্ৰুগণ প্রাপ্ত হয়” ইত্যাদিবাক্যে শ্ৰুতি ও সকল পাপ ও পুণ্যের এইরূপ 
ব্যবস্থা করিয়াছেন যে, ইহাদের ফল মুক্তপুরুষকর্তৃক ভুক্ত না হইলেও অপর 
কর্তৃক বিভাগক্রমে ভূক্ত হয়। 

ইতি অলব্ধবিষয়কন্মাণাৎ অন্যৈর্ভোগ্যত্বনিরপণাধিকরণম্‌। 


৪ৰ্থ অঃ ১ম পাদ ১৮ হ্যত্র। যদেব বিদ্ায়েতি হি ॥ 

ভাষ্য ।__কন্মণঃ = প্রবলত্বতুর্ববলত্বসূচনাৰ্থমিদমুচ্যতে  “যদের 
বিছ্যয়া” ইতি হি। 

অন্তার্থঃ-_ছান্দোগ্য উপনিষদে (১ম অঃ ১ম খঃ ) উক্ত হইয়াছে যে 
“যাহ বিদ্যা, শ্রদ্ধা ও উপনিষদের সহিত কৃত হয়, তাহা অধিকতর শক্তিশালী 
হয়”; এই বাকোর অর্থ এইরূপ নহে যে, বিগ্ভাবিরহিত যাগাদি অকৰ্ত্তব্য; 
এবং বিদ্যাযুক্ত যাগাদিই কর্তব্য । বাস্তবিক আশ্রমবিহিত সমস্ত কৰ্ম্মই 
জ্ঞানী পুরুষেরও কর্তব্য । বিদ্যাযুক্ত যাগাদির শ্রেষ্ঠত্ব এবং বিদ্বাবিরহিত 
যাগাঁদির অশ্রেষ্ঠত্ব মাত্র উক্ত শ্রুতি প্রদর্শন করিয়াছেন; এই শ্রেষ্ঠত্ব, 


৪অঃ ১পা ১৯সু] বেদান্ত-দৰ্শন। ৪৮৭ 


অশ্রেষ্ঠত (প্রবলত্ব, তুৰ্ব্বনত্ব ) প্রদর্শন করা মাত্র ও ছান্দোগ্যবাঁক্যের অভি- 
প্রায়; বিদ্ভাবিরহিত যাগাদিকশ্ম নিষেধ করা ওঁ শ্রুতির অভিপ্রেত নহে। 
ইতি বিছ্বায়া কৃতকৰ্ম্মাণঃ ফলাধিক্যনিরপণাধিকরণম্‌। 
৪র্থ অঃ ১ম পাদ ১৯স্ত্র। ভোগেন ত্বিতরে ক্ষপয়িত্বাহথ 
সম্পদ্যতে ॥ 
ভাষ্য ।---বিদ্বানারন্ধকাৰ্য্যে তু স্ৃকৃতদুদ্ধতে ভোগেন ক্ষপয়িত্ব 
ব্ৰহ্ম সম্পন্ভতে । 
অন্তার্থঃ-_আরব্ধবিষয় যে পাপ ও পুণ্য-কাৰ্য্য, তাহ! ভোগেরদ্বার! ক্ষয় 
করিয়া, জ্ঞানী ব্যক্তি ব্রহ্মরপতা লাভ করেদ । 
ইতি প্রবৃত্তফল কর্ন্মণাৎ ভোগেন ক্ষয়নিরক্লপণাধিকরণম্‌ । 
ইতি বেদান্তদৰ্শনে চতুর্থাধ্যায়ে প্রথমপাদঃ সমাপ্তঃ। 


ওঁ তৎ সত ৷ 


শ্ৰেদাকজুত-লকৰ্ল্লন 1 
চতুৰ্থ অধ্যায়__দ্বিতীয় পাদ। 


৪ৰ্থ অঃ ২য় পাদ ১ সুত্র ৷ বাঙ্মনসি দৰ্শনাৎ শব্দাচ্চ ॥ 


ভাষ্য |--“ৰঙিমিনসি সম্প্ভতে” ইতি বাগিন্ত্ৰিয়স্য মনসি 
সংযোগরূপা সম্পত্তিরুচ্যতে, বাগন্দরিয়ে উপরতেহপি, মনঃ- 
প্রবৃত্তিদর্শনাৎ, “বাউমনসি সম্পগ্ভতে” ইতি শব্দাচ্চ । 

অস্তার্থ"_ শ্রুতি বলিয়াছেন “প্রয়াণকালে মৃতপুরুবের বাগিন্ত্িয় মনের 
সহিত সমতা প্রাপ্ত হয়” (ছান্দোগ্য ৬অঃ ১৫ খণ্ড )। এতদ্বারা জানা যায় 
যে, জীবনুক্ত পুরুষের দ্রেহত্যাগকাঁলে তাঁহার বাগিন্দিয় মনের সহিত 
সংযোগরূপ-“সম্পত্তি’ লাভ করে, (অর্থাৎ মনের সহিত বাগিন্দিয়যুক্ত হইয়| 
একত্ব লাভ করে, ইহার পৃথক্‌ ক্ষুরণ থাকে না), কারণ বাগিন্দ্রিয় উপরত 
হইলেও (মৃত্যুকালে পুরুষের বাক্‌রোধ হইলেও ), মনের প্রবৃত্তির রোধ ন! 
হওয়া দৃষ্ট হয় ; এবং পূর্বোক্ত “বাজ্মনসি সম্পগ্তে” (বাক্য মনের সহিত 
সমতাপ্রাপ্ত হয় এই শ্রুতিবাক্যেও তাহা প্রমাণিত ইয়। 

শ্রীমচ্ছঙ্করাচার্যের অভিমত এই যে, এই পাদে কেবল সগুণোপাসক- 
দিগের গতি অবধারিত হইয়াছে । কিন্তু সগুণোপাসক ও নিগুণোঁপাসক 
বলিয়া কোন প্রকার প্রভেদ মহধি স্ত্রকার প্রদর্শন করেন নাই; এইরূপ 
প্রভেদ অপর কৌন ভাঁষ্যকারও স্বীকার করেন নাই। সুত্ৰসকল পর পর 
পাঠ করিয়া গেলে, শ্রীমচ্ছঙ্করাচার্য্যের সিদ্ধান্ত কোন প্রকারে সঙ্গত বলিয়া 
অনুমিত হয় না। এই অধ্যায়ের প্রথমপাদে যে দর্ববিধ মুমুক্ষপুরুষের 


৪অঃ ২পা ২-৩মূ ] বেদান্ত-দর্শন। ১৮৯ 


আচরণীয় উপাসনার বিষয়ে উপদেশ প্রদত্ত হইয়াছে, তদ্বিষয়ে কোন মত- 
বিরোধ নাই। এই পাদে উক্ত উপাসকদিগের মৃত্যুসময়ের অবস্থা বণিত 
হইতেছে; তাহাতে সুত্ৰকার কোন বিশেষ শ্রেণীর উপাসকের বিষয় বৰ্ণন| 
করিতেছেন বলিয়া জ্ঞাপন না করাতে, সর্বপ্রকার উপাঁসকের সম্বন্ধেই এই 
বৰ্ণনা প্রযোজ্য বলিয়া সিদ্ধান্ত করাই সঙ্গত। 

. ধর্থ অঃ ২য় পাদ ২ সুত্র। অতএব সৰ্ববাণ্যনু ॥ 


ভাষ্য ।-_বাচমন্ু সর্ববাণ্যপীন্দ্িয়াণি মনসি সম্পন্চন্তে, তথা- 
দর্শনা, ‘ইন্দ্ৰিয়ৈৰ্মনসি সম্পদ্ভমানৈরি”-তি শব্দাচ্চ। 


অস্তাৰ্থঃ--বাগিক্ৰিয় মনের সহিত সমতা প্রাপ্ত হইলে, তৎপশ্চাৎ অপরা- 
পর ইন্দ্রিয়সকলও মনের সহিত সমতাঁপ্রাপ্ত হয়; কারণ মৃত্যুকালে প্রথমেই 
বাকরুদ্ধ হওয়া এবং পরে অপরাপর ইন্দ্ৰিয় উপরত হওয়! প্রত্যক্ষীভূত হয়; 
শ্রুতিও বলিয়াছেন “ইন্দিয়নকল মনের সহিত সমতা লাভ করে”। 

৪র্থ অঃ (য় পাদ ৩ সুত্র । তন্মনঃ প্রাণ উত্তরা ॥ 

ভাষ্য ।__তচ্চ প্রাণেন সংযুজ্যতে । “মনঃ প্রাণে” ইত্যুত্তরা- 
চছব্দা । 

অস্ত্যৰ্থঃ---সৰ্ব্বেন্দ্ৰিয়সংযুক্ত মন প্রাণের সহিত সংযুক্ত হয়; কারণ শ্রুতি 
উক্তবাক্যের পরেই বলিয়াছেন “মন প্রাণে সমতা লাভ করে”। ( শ্রুতি, 
যথা--“অস্ত বাজ্নসি সম্পগ্ধতে মনঃ প্রাণে প্রাণস্তেজসি তৈজঃ পরস্তাং 
দেবতায়াম্চ ইতি ( ছাঃ ৬অঃ ১৫ খণ্ড ) । 

এই স্থলে ইহা! লক্ষ্য করিতে হইবে যে, শ্রুতি “পরস্ত(ৎ দেবতায়াম্‌” 
অর্থাৎ পরব্রন্মে অবশোধ লীন হইবার কথা উল্লেখ করিয়া, যে পুরুষ দেহান্তে 
পরমমোক্ষ প্রাপ্ত হয়েন, ভীহারই বিষয় যে বর্ণনা করিতেছেন, তাহা প্রকাশ 
করিয়াছেন। 


৪৯০ বেদান্ত-দর্শন। [ ৪অঃ ২পা ৪-৫সু_ 


৪র্থ অঃ ২য় পাদ ৪ুত্র। সোহধ্যক্ষে তমুপগমাদিভ্যঃ ॥ 

ভাষ্য ৷--প্রাণে৷ ' জীবেন সংযুজ্যতে । কুতঃ ? “এবমেবে- 
মমাত্মানমন্তকালে সর্বের প্রাণী অভিসমায়ন্তি” “তমুৎক্রামন্তং 
প্রাণোহনুৎক্রামতি,” “কম্মিন্ব৷ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত; স্যামি”-তি 
তদুপগমাদিবৌধকবাঁক্যেভাঃ জীবসংযুক্তম্ত প্রাণস্ত তেজসি সম্পত্তিরিতি 
ফলিতোহর্থঃ। 

অস্তার্থঃ--মনঃসংযুক্ত প্রাণ জীবের সহিত সংযুক্ত হয়; কারণ শ্রুতি 
বলিয়াছেন “অন্তকাল উপস্থিত হইলে প্রাণসকল জীবের অভিমুখে সমাগত 
হয়” ( বৃঃ ৪ অঃ ৩ ব্রা )। “জীব উৎক্রান্ত হইলে মুখ্যপ্ৰাণও তত্সহ উৎক্রান্ত 
হয়” (বু ৪ অঃ ৪ ব্ৰ৷ )। “আৰু কাহীতে প্রতিষ্ঠিত হইয়া থাকিবে” । এই 
সকল বাক্যে জীবের সহিত প্রাণের উৎক্রমণ, অনুগমন ও অবস্থান উক্ত. 
হইয়াছে । প্গ্রাণস্তেজসি” ইত্যাদি শ্রুতিরাক্যে (ছাঃ ৬ অঃ ১৫খ) 
প্রাণের তেজে লয়ও উক্ত হইয়াছে । অতএব জীবে সংযুক্ত হইয়! প্রাণের 
তেজোরূপতাপ্রাপ্তি হয়, ইহাই স্থত্রের ফলিতার্থ বুঝিতে হইবে। 


৪ৰ্থ অঃ ২য় পাদ ৫ সুত্র । ভূতেষু তচ্ছ তৈঃ ॥ 

ভাষ্য ।_-সা চ জীবসংযুক্তত্ত তস্য তেজঃসহিতেষু ভূতেষু 
ভবতি “পৃর্থীময়ঃ আপোময়ো৷ বায়ুময়ঃ আকাশময়স্তেজোময়ঃ” 
ইতি সঞ্চরতো জীবস্ত সর্ববভূতময়ত্বশ্রবণাৎ । 
| অন্তার্থঃ-_জীবসংযুক্ত প্রাণের অপরাপর ভূতসমন্বিত তেজঃপ্রধানরূপতা-- 

প্রাপ্তি হয়; কারণ “এই পুরুষ পৃথিবীময়, আপোঁময়, বাধুময়, আকাশমর ও 

তেজোময় হয়” ইত্যাদি শ্ৰুতিবাক্যে উৎক্রমণকারী জীবের সর্ধবভূতময়ত্ব উক্ত. 
হইয়াছে (বু অঃ ও ব্রা ৫ ম)। 


৪অঃ ২পা ৬-৭সু] বেদান্ত-দর্শন। ৪৯১ 


৪ৰ্থ অঃ ২য় পাদ ৬ সুত্ৰ নৈকল্মিন্‌ দর্শয়তো হি ॥ 

ভাষ্য ।_-একন্মিম্ক সা ন সম্ভবতি “তাঁসাং ত্রিবৃত্তমেকৈকীং 
করবাণি,” “নানাবীর্ষযাঃ পৃথগৃভূতাস্ততস্তে সংহতিং বিনা নাশরু,বন্‌ 
প্রজা) অফ্ট মসমাগম্য কৃৎসশঃ:” ইতি শ্রুতিন্মুতী একৈকল্ত 
কাধ্যাক্ষমত্বং দর্শয়তঃ। 

অন্ত্ার্থ-২কেবল এক তেজোরূপত্তাপ্রাপ্তি হয় না! ; কারণ শ্রুতি ও স্মৃতি 
এক এক ভূতের পুথক্রূপে কার্য্যাক্ষমত্্ প্রদর্শন করিয়াছেন। শ্ৰুতি, যথা 
“সেই তিন দেবতার ( তেজঃ প্রভৃতির ) এক একটিকে ব্রিবৃত করিয়াছেন” 
(ছাঃ ৬ অঃ ৩ খ ) (অর্থাৎ এক একটিকে প্রধান করিয়া, অপর ছুইটিকে 
তৎসহ সম্মিলিত করিয়া, জাগতিক প্রত্যেক বস্তু রচনা করা হইয়াছে । এই 
স্থলে ত্রিবৃতকরণশব্দ পঞ্চভূতের পঞ্চীকরণ অর্থবোধক ; পঞ্চমহাভূত পরস্পর 
হইতে পৃথক্রূপে অবস্থান করে না, মিলিতভাবে সর্বত্র অবস্থান করে; 
ইহাই শ্ৰুতিবাক্যের ফলিতার্থ )। স্মৃতি, যথা, “বিভিন্নশক্তিযুক্ত ভূতসকল 
মিলিত না হইয়া, পৃথক্‌ পৃথক্‌ হইয়া, হুষ্টিকাৰ্য্য করিতে সমর্থ হয় নাই” 
ইত্যাদি। 

ইতি জীবন্ত দেহান্তে ইন্দিয়াদিসমন্থিত ভূত স্থগ্মমময় দেহ 
প্রাপ্তযধিকরাণম্‌ । 


লা ০72 


ধর্থ অঃ ২য় পাদ ৭ সুত্র। সমান! চাস্থত্যুপক্ৰমাদমৃতত্বঞ্চানুপোষ্য ॥ 
[ আস্মত্যুপক্রমাৎ বিদ্ধদবিদুষৌরুৎক্রান্তিঃ সমানৈব ৷ চ্ৃতির্গাতিরচ্চি- 
রাদিকা, তন্তা উপক্রমো নাড়ীপ্রবেশলক্ষণঃ, তন্মাৎ প্রাণিত্যর্থঃ। মূর্দন্য 
নাড্যোতক্রম্য বি্ুষোহপি ছান্দোগ্যে গতিঃ শ্রয়তে। নাড়ীপ্রবেশে তু 


৪৯২ বেদান্ত-দর্শন । [ ৪অঃ ২পা ৭সু 


জীবনুক্তানাৎ বিশেষঃ | “অমৃতত্বং চ অনুপোষ্য” ইত্যত্ৰ চশব্দোহ্বধারণে। 
অন্ধুপোষ্যৈব ( উষ দাহে ইত্যন্ত রূপং ); দেহেন্ৰিয়াদিসম্বন্ধমদগ্ধৈব অমৃতত্বং 
সম্ভবতি, তৎ “দা সর্বে প্রমূচ্যন্তে কাঁমা...অমৃতো ভবতি” ইত্যাদিবাঁকো- 
নোচ্যতে। ] 

সুত্ৰাৰ্থঃ--দেহপরিত্যাগের পূর্বের নাঁড়ীমুখপ্রবেশের পূৰ্ব্বপৰ্য্যন্ত অবিদ্বান্‌ 
পুরুষের সহিত বিদ্বান্‌ পুরুষের সাম্য ( সমানভাব ) আছে, এবং দেহসম্বন্ধ 
বিচ্যুত না হইয়াই তাঁহার অমৃতত্বও আছে। 

ভাষ্য ।_-“শতং চৈকা চ হদয়স্ত নাড্যস্তাসাঁং মুর্দীনমভি- 
নিঃস্থতৈক| তয়োদ্ধমাপন্নমৃতত্বমেতি বিশ্বগণ্যা উতক্রমণে ভবন্তী”- 
তি নাড়ীবিশেষেণ বিছুষোহপুযুৎক্রম্য গতিঃশ্ৰায়তে। এবং সতি বিদ্ুষো 
নাড়ীপ্ৰবেশলক্ষণগত্যুপক্ৰমাৎ প্রাগুৎক্রান্তিঃ সমানৈব। যত্ত, “যদা 
সৰ্বে প্ৰমুচ্যন্তে কামা যেহস্থ হৃদি স্থিতাঃ অথ মৰ্ণ্ডযোহমুতে| ভবতী”- 
তি বিদ্যু ইহৈবামৃতত্বং আয়তে। তদেন্দ্ৰিয়াদি-সম্বন্ধমদগ্গৈ,বোত্তর- 
পূৰ্ববাঘাপ্লেষবিনাশলক্ষণমুপপদ্থযতে । 

অন্তার্থঃ_-“হৃৎপুগ্ুরীকে একশত এক সংখ্যক নাড়ী আছে, তন্মধ্যে 
একটি মস্তকের দিকে গমন করিয়াছে, সেই নাড়ী দ্বারা উপক্ৰমণকালে 
উৰ্দ্ধদিকে গমন করিয়া, ব্রহ্মস্বরূপপ্রাপ্ত হয় এবং অমৃতত্ব লাভ করে” (কঠ 
২অঃ ৩ব, ছাঃ ৮অঃ ৬খ ) ইত্যাদিবাক্যে শ্রুতি বর্গজ্ঞানীর নাড়ীবিশেষের 
দ্বারা গতি বর্ণনা করিয়াছেন। অতএব নাড়ীপ্রবেশলক্ষণ-গতিপ্রাপ্তির পূৰ্ব্ব 
পর্যান্ত জ্ঞানী পুরুষ এবং অজ্ঞানী পুরুষের গতিপ্রণালী, যাহা পূৰ্ব্ব পূৰ্ব্ব রে 
উক্ত হইয়াছে ( অর্থাৎ ইন্দ্ৰিয়াদির মুখ্য শ্রাণে লয়, তৎপর মুখ্যপ্রাণের তেজঃ- 
প্রধান ভূতগ্রামে লয় ), তাহা. সমানই । কারণ “যখন সর্ববিধ হুদিস্থিত 
কাম হইতে মুক্ত হয়, তখন মন্ত্যব্যক্তিও অমৃতত্ব লাভ করে” ইত্যাদিশ্রুতি- 


৪অঃ ২প| ৭সূ ] বেদান্ত-দর্শন। ৪৯৩ 


বাক্যে (কঠ ২অঃ ৩ ব) যে ব্ৰহ্মজ্ঞানী পুরুষের জীবিতকালেই অমৃতত্রলাভ 
হওয়া বণিত হইয়াছে, তাহা তৎকালে ইন্দ্ৰিয়াদির সহিত সম্বন্ধ দগ্ধ ন! হই- 
য়াই হয়; ইহার লক্ষণ পূৰ্ব্বকুত পাপপুণ্যের বিনাশ, এবং উত্তরকালকৃত 
পাপপুণ্যের সহিত অলিপ্ততা । অতএব দেহাস্তকাল উপস্থিত হইলে জীবনুক্ত- 
পুরুষদিগের ও ইন্দ্রিয়াদিসংযুক্ত হইয়াই উৎক্রান্তি (দেহ হইতে গমন ) উপ- 
পন্ন হয়। ( তাহাতে কোন দোষের আশঙ্কা নাই) ৷ 

এই স্ুত্রের ব্যাখ্যা শাঙ্করভাষ্যে কিঞ্চিৎ বিভিন্নরূপে উল্লিখিত হইয়াছে, 
যথা ঃ--“সমান| চৈষৌৎক্রান্তির্বাঙ মনসীত্যাছ্যা,  বিদ্ধদবিছুষোরা স্যত্যুপ- 
ক্ৰমাৎ ভবিতুমর্থতি ; অবিশেষশ্রবণাৎ। অবিদ্বান্‌ দেহবীজভূতানি ভূতন্ঙ্া- 
ণ্যাশ্রিত্য কন্মপ্রযুক্তো দেহগ্রহণমন্ভবিতুং সংসরতি | বিদ্বাৎস্ত জ্ঞান- 
প্রকাশিতমোক্ষং নাড়ীদ্বারমাশ্ররতে, তদেতদা্ত্যুপক্রমাদিত্যুক্তম্‌। নন্ব- 
মৃতত্বৎ বিদ্বষা প্রাপ্তব্যং, ন চ তদ্দেশান্তরায়ত্তৎ, তত্র কুতো ভূতাশ্রয়ত্বং স্থত্যুপ- 
ক্ৰমে! বেতি ?, অত্রোচ্যতে “অনুপোষ্য” চেদম্‌ ; অদঞ্চঃ হত্যন্তমবিদ্যাদীন্‌ 
ক্লেশানপরবিষ্যাসামর্থ্যাদাপেক্ষিকমমৃতত্বং প্ৰেপ্্যতে; সম্ভবতি তত্র স্থত্যুপ- 
. ক্রমো ভূতাশ্ৰয়ত্বঞ্চ ৷ নহি নিরাশ্রয়াণাৎ প্রাণানাৎ গতিরুপপগ্ভতে । তন্মাদ- 
দোষ” ॥ 

অন্তার্থ-_( অচ্চিরাদিপথ অবলম্বনের উপক্রম পর্য্যন্ত বিদ্বান্‌ 
(বহ্মজ্ঞানী ) এবং অবিদ্বান্‌ উভয়ের পক্ষেই বাক্যের মনে লয় প্রভৃতি 
পূর্ব্বোক্তবিষয়সকল সমান বলিতে হইবে; কারণ শ্রুতি তৎসম্বন্ধে উভয়ের 
মধ্যে কোন তারতম্য করেন নাই। অবিদ্বান্‌ ব্যক্তি দেহের বীজভূত ভূত- 
সুগ্মসকলকে আশ্রয় করিয়া, স্বীয় কর্মের দ্বার! প্রেরিত হইয়া, দেহগ্রহণ 
করিবার নিমিত্ত গমন করে; বিদ্বান ব্যক্তি নাৰড়ীদ্বারপ্রবেশপূৰ্ব্বক ব্ৰহ্ম- 
জ্ঞানের দ্বারা প্রকাশিত মোক্ষ লাভ করেন; (সেই নাড়ীদ্বারপ্রাপ্ত হইয়া 
বরক্ষলোকপ্রাপ্ত হয়েন, অতএব নাড়ীদ্বারপ্রাপ্তিকেই মোক্ষ বলা যাঁয়)1 


৪৯৪ বেদান্ত-দর্শন। [৪অঃ২পা ৮লু 


অতএব দেহপরিত্যাগের উপক্রম পর্য্যন্ত উভয়ের সমানত্ব উক্ত হইয়াছে । 
পরন্ত এই স্থলে এইরূপ আপত্তি হইতে পারে যে, বিদ্বান্‌ পুরুষ অমৃতত্বকেই 
লাভ করিবেন, কিন্তু মোক্ষ দেশান্তরপ্রাপ্তির অধীন নহে; অতএব তাহার 
ভূতহত্মপ্রাপ্তি এবং অচ্চিরাদিমার্গাবলম্বন কি নিমিত্ত হইবে? এই 
আপত্তির উত্তরে সুত্ৰকার বলিতেছেন, অনুপোষ্য চেদম্‌ (অমৃতত্বং ) 
অর্থাৎ অবিগ্যাদিক্রেশদন্বন্ধ আত্যন্তিকরূপে দগ্ধ না হইলেও ব্ৰহ্মবিদ্ধাবলে 
আপেক্ষিক অমৃতত্ব লাভ লয়। অতএব হুঙ্ষমভূতাশ্ররত্ব ও অচ্চিরাদি- 
মার্দাবলম্বন সম্ভব হয়। প্রাণ কিছু আশ্রয় না করিরা গমন করিতে পারে 
না; অতএব এই সিদ্ধান্তে কোন দোষ নাই ) ৷ 

কিন্তু এই স্থলে বক্তব্য এই যে, অবিদ্যা থাকিতে অমুতত্ব (মোক্ষ ) 
লাভ হওয়া কথার কোন অর্থই নাই, এবং শ্ৰুতি কোন স্থানে এইরূপ 
অবস্থার প্রতি লক্ষ্য করিয়! অমৃতত্বপদ ব্যবহার:করেন নাই । “অন্ুপোন্য” 
শব্দের অর্থ পরিত্যাগ ন! করিয়! অর্থাৎ ইন্দ্রিয়াদির সহিতই যুক্তপুরুবও 
মোক্ষমার্গে গমন করেন। অবিদ্বার সহিত সম্বন্ধ পরিত্যাগ না করিয়া, 
আপেক্ষিক অমৃতত্ব লাভ হয় বলিয়| যে শাঙ্করভায়ো উল্লিখিত হইয়াছে, 
তাহা স্থত্ৰের বাক্যার্থের দ্বারা কোন প্রকারে প্রতিপন্ন হয় না; ইহা 
সম্পূর্ণ কাল্পনিক । 

৪র্থ অঃ ২য় পাদ ৮ সুত্ৰ তদাপীতেঃ সংসারব্যপদেশাৎ ॥ 

[ আ|--অপীতেঃ = আপীতেঃ ; অপীতিঃ ব্ৰহ্মভাবাপত্তিঃ । ] 

ভাষ্য ।---তদমৃতত্বং দেইসম্বন্ধমদগ্ধৈ,ব বোধ্যম্‌। কুতঃ? “ত 
তাঁৰদেৰ চিরং যাবন্ন বিমোক্ষোহথ সম্পৎস্তে” ইতি রি 


ংসারব্যপদেশীৎ ॥ 
অস্তাৰ্থঃ---পূৰ্ব্বস্‌ত্ৰে বলা হইয়াছে যে, দেহসম্বন্ধ দগ্ধ না হইয়াই 


৪ম্ঃ ২প| ৯-১০সূ] বেদান্ত-দর্শন | ৪৯৫ 


অমৃতত্ব লাভ হয়, তৎসম্বন্ধে শ্রুতিই “তন্ত তাবদেব চিরং” ( ব্ৰহ্মজ্ঞানী- 
পুরুষের ততকালই বিলম্ব যতকাল তাহার প্রারন্ধকর্মভোগ হইতে মুক্তি 
না হয়; দেহান্তে তিনি ব্রঙ্গান্বারূপ্য লাভ করেন ) ইত্যাদি বাক্যে (ছাঃ ৬ 
অঃ ১৪ থ) উপদেশ করিয়াছেন । উক্ত শ্রুতিবাক্যে জানা যায় যে দেহ 
হইতে সম্পূর্ণ বিমুক্তিলাভ না কর। পর্য্যন্ত, জ্ঞানীপুরুষেরও অপর জীবের 
ন্যায় সাংসারিক কার্য থাকে। ( অতএব নাড়ীমুখ প্রবেশের পূৰ্ব্ব পর্য্যন্ত 
যে জ্ঞানী ও অজ্ঞানীর সমভাব (ইন্দ্িয়ের মনে লয়, মনের প্রাণে লয় 
ইত্যাদি ) উক্ত হইয়াছে, তাহা সঙ্গত। 

৪র্থ অঃ ২য় পাদ ৯হ্ত্র। সুন্মমং, প্রমাণতশ্চ তথোপলব্ধেঃ ॥ 

ভাষ্য ।--সুক্মমং শরারমনুবৰ্ত্ততে “বিদ্যুস্তং প্রতিব্ৰয়াৎ, সত্যং 
জুয়া» ইতি প্ৰমাণতত্তস্তাবোপলক্ধেঃ ॥ 

অন্তাৰ্থঃ--স্থূলদেহ বিনষ্ট হইবার পর জ্ঞানী পুরুষের সুক্মশরীর থাকে; 
কারণ শ্রতিপ্রমাণের দ্বারা তাহাই বোধগম্য হয়। য়, শ্ৰুতি দেবযানপথে 
€ অর্চিচরাদিপথে ) গমনকারী জ্ঞানী পুরুষ এবং চন্দ্রমার কথোপকথন বর্ণনা 
করিয়াছেন, তাহা সুক্মশরীর ন৷ থাকিলে সন্তৰ হইতে পারে না। সংবাদ- 
বোধক শ্রতিবাক্য যথা, “বিদ্যস্তং প্রতিত্রয়াৎ” ( বিদ্বান পুরুষ চন্দ্ৰমাকে 
প্রত্যুত্তর করেন ) ইত্যাদি। (কৌ ২ অঃ ) 

২য় অঃ ৪র্থ পাদ১০ স্ত্র। নেপমৰ্দ্েনাতঃ ॥ 

ভাষ্য ।৷--অতঃ “অথ মণ্ডযোহমৃতে| ভবতি” ইতি ন দেহ- 
সম্বন্ধোপমৰ্দ্দেনমৃতত্বং বদতি । 

অন্তার্থঃ--“অনন্তর মর্ত্যজীব অমৃতত্ব লাভ করে” (কঠ, ২অঃ ৩ব ) 
এই শ্রুতিবাক্য দেহ্‌সহন্ধ বিনষ্ট হইবার পর অমৃতত্বলাভ হইবার বিষয় বলেন 
নাই, ( পরন্ত দেহ থাকিতেই অমুতত্বলাভের বিষয় উপদেশ করিয়াছেন )। 


৪৯৬ বেদান্ত-দর্শন। [৪অঃ ২পা ১১-১২সু 


এতদ্দারাও জান! যায় যে, জীবিতকালেই ব্ৰহ্মসাক্ষাৎকার হয়, এবং জীব 
মুক্তিলাভ করে । অতএব মুক্তপুরুষের স্থুলদেতের পতনের পর শ্রক্মাদেহের 
সহিত সম্বন্ধবিশিষ্ট হইয়া থাকাতে কোন বিচিত্রতা নাই! 

৪ৰ্থ অঃ ৩য় পা ১১ স্থত্র। অস্তৈব চোপপত্তেরুত্মা। 

ভাষ্য ।--স্থূলদেহে সূক্মমদেহস্থৈব ধৰ্ম্মভূতঃ উন্নোপলভ্যতে। 
তস্মিন্নসতি তদনুপলন্ধেরিত্যুপপত্তেঃ । 

অস্তাৰ্থঃ--সুক্মশরীরেরই ধৰ্ম্মভূত উদ্মা! (উত্তাপ ) স্থূলদেহে দুষ্ট হয়; 
কারণ সৃুক্্মশরীর নিষ্গান্ত হইলে স্থুলদেহে উদ্া দৃষ্ট হয় না) ইহাদ্বার| 
প্রতিপন্ন হয় যে, স্থুলদেহের উত্তাপ নিজের নহে, তাহা সৃক্মদেহের। 

৪ৰ্থ অঃ ২য় পাদ ১২ সুত্র । প্ৰতিষেধাদিতি চেন্ন শারীরাৎ স্পষ্ট 
হোকেযাম্‌ ৷ 

ভাষ্য --“অথাকাময়োমানেো যোহকামে! নিষ্ষীমঃ আপ্তকামঃ 
আত্মকামে৷ ন তন্ত প্রাণা উৎক্রামন্তি ব্ৰহ্ধৈৰ সন্‌ ত্ৰহ্ধাপ্যেতী”-তি 
বিপ্রতিষেধাদ্ধিত্য উৎক্রান্তিরনুপপন্নেতি চেনায়ং  বিরোধঃ, 
যতোহয়ং প্রাণানামুংক্রান্তিপ্রতিষেধাদ্বিদু্যঃ প্রকৃতাচ্ছারীরা-“ত্ত- 
স্মাৎ প্রাণ৷ উৎক্ৰামন্তী”-তি স্পট একেষাং পাঠে। তন্মাদেব 
তেষামুৎক্ৰান্তিপ্ৰতিষেধঃ শ্ৰয়তে ৷ 

অস্তাৰ্থঃ-_“পরন্ত বিনি কামনা করেন না; অতএব কামাঁনারহিত, 
নিষ্কাম, আপ্তকাম এবং আত্মকাম, তাহার প্রাণসকল (ইন্দ্রিরসকল ) 
উৎক্রান্ত হয় না, ব্ৰহ্মভাবলাভ করিয়া, তিনি ব্ৰহ্মকেই প্রাপ্ত হয়েন” 
বৃহদারণ্যকের চতুর্থ অধ্যায়ের চতুর্থ ব্ৰাহ্মণে যে এই বাক্য উল্লিখিত 
হইয়াছে, তাহাতে প্রাণের উৎক্রান্তি নিষিদ্ধ হওয়াতে, বিদ্বীন্‌ পুরুষের 
দেহ হইতে প্রাণসকলের উৎক্রান্তি, যাহা পূর্বে কথিত হইয়াছে, তাহা 


৪অঃ ২পা ১১-১২সু] বেদান্ত-দৰ্শন। ৪৯৭ 


উপপন্ন হয় না; এইরূপ আপত্তি হইলে ' তদুত্তরে বলিতেছি যে, 
উল্লিখিত শ্ৰুতিবাক্যের সহিত পূৰ্ব পূর্ব সুত্রোল্লিখিত মীমাংসার কোন 
বিরোধ নাই। কারণ বৃহ্দারণ্যকোক্ত পুর্বকথিত শ্রুতিবাক্যে শারীর- 
বিদ্বান্পুরুষ হইতেই ইন্দ্রিরসকলের উৎক্রান্তির প্রতিষেধ হইয়াছে, শরীর 
হইতে উৎক্রান্তির প্রতিষেধ হয় নাই; মাধ্যন্দিনশাখায় উক্ত শ্রুতির পাঠে 
“তন্ত প্ৰাণা” স্থলে “তন্মাৎ গ্রাণা” এইরূপ পাঠ থাকাতে ইহা স্পষ্টরূপেই 
প্রমাণিত হয়। উক্ত শ্রুতি এই, ঃ--“যোহকামে৷ নিষ্কাম আপ্তকাম আত্ম 
কামো ন তশ্মাৎ প্রাণা উৎক্রামন্তি” )। অতএব বিদ্বান্‌ পুরুষের প্রাণ (ইন্দ্ৰিয়) 
সকল তাহাকে পরিত্যাগ করিয়া! যায় না, তৎসহ তাহারাও বঙ্গভাব প্রাপ্ত 
হয়, ইহাই প্রথমোক্ত শ্রুতিও উপদেশ করিয়াছেন বলিয়া বুঝিতে হইবে । 
এই সূত্ৰকে শাঙ্করভাষ্যে ছুইভাগে বিভক্ত করা হইয়াছে। “প্রতি- 
ষেধাদিতি চেন্ন শারীরাৎ” এই অংশকে একটি স্বতন্ত্ৰ সুত্র, এবং “স্পষ্ট 


হোকেবাং” এই অংশকে অপর একটি স্বতন্ত্ৰ সূত্ৰ বলিয়া শাঙ্করভাষ্যে 
ইহাদিগকে পৃথক্‌ পুথক্রূপে ব্যাখ্যাত করা হইয়াছে । প্রথমোক্ত অংশের 
অর্থসন্বন্ধে কোন ব্যাখ্যবিরোধ নাই । যথা, এই স্ুত্রের ব্যাখ্যানে “থান 
কামরমানো বোহকামে” ইত্যাদি পুর্ক্বোদ্ধত বুহদারণ্যকের চতুর্থ ধ্যায়োক্ত 
বাক্য উল্লেখ করিয়া, আচাৰ্যা শঙ্কর বলিয়াছেন £--“অতঃ পরবিষ্ঠাবিষয়াত, 
প্রতিষেধাৎ ন পরত্রহ্মবিদে! দেহাত প্রাণানা মৃতক্রান্তিরন্তীতি চেব্নেত্যুচ্যতে ৷ 
যতঃ শারীরাদাত্মন এবঃ উৎক্রান্তিপ্রতিষেধঃ প্রাণানাং, ন শরীরাৎ। কথমব- 
গম্যতে। “ন তন্মাৎ প্রাণ। উৎক্রামন্তি” ইতি শাখান্তরে পঞ্চমীপ্রয়োগাং ৷ 
সম্বন্ধনামান্তবিষয়া হি যষ্ঠা শাখান্তরগতয়| পঞ্চম্য। সন্বন্ধবিশেষে ব্যবস্থাপ্যতে ৷ 
তন্মাদিতি চ প্ৰাধান্তাদভ্যুদয়নিঃশ্ৰেয়সাধিকৃতো দেহী সম্বধ্যতে, ন দেহঃ। ন 
তন্মাদুচ্চিত্ৰমিষো৷জ্জীবাৎ প্ৰাণ৷ উৎক্ৰামন্তি সহৈৰ তেন ভবস্তি ইত্যর্থঃ ৷ 


অন্তাৰ্থঃ--"পূৰ্ব্ৰোক্ত “অথাকাময়মানো”  ইত্যাদিবাক্য পরবি্যা 
৩২ 


৪৯৮ বেদান্ত-দর্শম। [ ৪অঃ ২পা ১১-১২সু 


বিষয়ক হওয়ায় এবং তাহাতে প্রাণের উতক্রান্তি প্রাতযিদ্ধ হওয়ায়, পর- 
ব্ৰহ্মবিৎ পুরুষের মৃত্যুকালে দেহ হইতে প্রাণনকলের উৎক্রান্তি হয় না, 
ইহাই সিদ্ধান্ত হয়। এইরূপ আপত্তি হইলে, তাহা সঙ্গত নহে। কারণ 
শরীর হইতে প্রাণসকলের উংক্রান্তি উক্তবাক্যে প্রতিষিদ্ধ হয় নাই, শারীর- 
পুরুষ হইতেই উৎক্রান্তির প্রতিষেধ হইয়াছে। যদি বল, শ্রুতিবাক্যের 
অর্থ কি নিমিত্ত এইরূপ বুঝিতে হইবে? তাহার উত্তর শীখান্তর “ন 
তন্মাৎ প্ৰাণ৷ উৎক্রামস্তি” এইরূপ পাঠ উক্ত শ্রুতির থাক! দৃষ্ট হয়, তাহাতে 
ষষ্ঠ্ন্ত “তন্ত প্ৰাণা” স্থলে পঞ্চম্যন্ত “তম্মাৎ প্রাণা” এইরূপ পাঠ আছে। 
যষ্ঠীবিভক্তি যে পাঠে আছে, তাহাতে কেবল সম্বন্ধমাত্র প্রকাশিত হয়। 
(“তাহার প্রাণসকল উৎক্রান্ত হয় না” এইমাত্র বাক্যার্থ। কিন্ত তীহার 
প্রাণ সকল কাঁহা হইতে উৎক্রান্ত হয় না, দেহ হইতে অথবা শারীর জীব 
হইতে, তাহা উত্তবাক্যে বিশেষরূপে উল্লিখিত হয় নাই )। কিন্তু পঞ্চমী- 
বিভক্তি পাঠান্তরে থাকার, শারীরজীব হইতেই যে উৎক্রান্তি হয় না, তাহ! 
সপষ্টর্ূপে বোধগম্য হর (কারণ “তম্মাৎ” শব্দের পূৰ্ব্বে “শরীর” শব্দের 
উল্লেখমাত্র নাই, বিদ্বান্‌ পুরুষেরই উল্লেখ আছে, অতএব “তম্মাৎ” শব্দে 
তম্মাৎ পুরুষাৎ, ইহাই স্পষ্ট সিদ্ধান্ত হয় )। “্তন্মাৎ” শব্দের প্রীধান্ত 
হেতু মোক্ষাধিকারিদেহীর সহিতই “তৎ” শব্দের সম্বন্ধ, দেহের সহিত 
নহে। অতএব কশ্ৰুতিবাক্যের অর্থ এইরূপই বুঝিতে হইবে যে, দেহ 
পরিত্যাগ করিয়া গমনেচ্ছু জীবের প্রাণসকল তাহা হইতে উৎক্রান্ত হয় 
না, অর্থাৎ তাহার সহকারী হয়।” 

পরন্ত এই স্থত্রের এইরূপ অর্থ করিয়া, আচাৰ্য্য শঙ্কর বলিয়াছেন যে, ইহা 
পুৰ্ব্বপক্ষীয় সুত্ৰ, ইহাতে বেদব্যাস নিজমত জ্ঞাপন করেন নাই; পূৰ্ব্বপক্ষ এই- 
রূপ উল্লেখ করিয়া, তদ্বত্তর পরসুত্ৰে বেদব্যাস প্ৰদান করিয়াছেন। যথ|,-- 

_ প্ষপষ্টে হোকেষাম্‌” 


৪অঃ ২পা ১১-১২সু] বেদান্ত-দর্শন । ৪৯৯ 


এই স্ত্রের অর্থ শ্রীশঙ্করাচাধ্য এইরূপে ব্যাখ্যা করিয়াছেন, যথা £-_ 
“সপ্রাণস্ত চ প্রবসতো ভবত্যুৎক্রান্তি্দেহাদিত্যেবং প্রাণ্ডে প্রত্যুচ্যতে “স্পষ্টো 
হেকেষাম্‌’।  নৈতদস্তি যছুক্তৎ পরক্রহ্মবিদোহপি দেহাদস্ত্যতক্ৰান্তিঃ, 
'প্রতিষেধন্ত দেহপাদানত্বাদিতি। যতো দেহাপাদন এবোত্রান্তি প্রতিষেধ 
একেঘাৎ সমায়াতুণাং স্পষ্ট উপলভ্যতে । তথা স্থার্ভভাগপ্রশ্নোন্তরে “যত্রায়ং 
পুরুষো মিরতে তদান্মাৎ প্রাণা উৎক্ৰামন্ত্যাহোস্বিন্নেতি” ইত্যত্র “নেতি 
হোবাচ যাজ্ঞবন্ধ্যং” ইত্যুতক্রান্তিপক্ষং পরিগৃহা ন তহ্যয়মন্ততক্রান্তেষু প্রাণেষু 
মুত ইত্যন্তামীশঙ্কায়। ‘মত্ৰৈব সমবলীয়ন্ত ইতি প্রবিলয়ৎ প্রাণানাং প্রতিজ্ঞা 
ততসিদ্ধয়ে “স উচ্ছয়ত্যাশ্মায়ত্যাশ্বাতো৷ মৃতঃ শেতে” ইতি সশব্দপরামৃষ্টস্ত 
প্রকৃতস্তোতক্রান্তাবধেরচ্ছয়নাদীনি সমামনন্তি। দেহ্‌স্ত চৈতানি স্থ্যর্ন 
দ্েহিনঃ ৷ তৎসামান্তাৎ ‘ন তন্মাৎ প্ৰাণা উতক্ৰামন্তাত্ৰৈৰ সমবলীয়ন্তে’ 
ইত্যত্রাপ্যভেদোপচারেণ। দেহদেহিনোদদেহপরামশিন! সর্বনায়! দেহ এব 
পরামৃষ্ট ইতি পঞ্চমীপাঠে ব্যাখ্যেয়ম্‌। যেষান্ত যষ্ঠীপাঠস্তেষাং বিদ্তত্সম্বন্ধিনু্যুং- 
ক্ৰান্তিঃ প্রতিষিধ্যত ইতি প্রাপ্ধোৎক্রান্তিপ্রতিষেধোর্থত্বাদস্ত বাক্যস্য দেহা- 
পাদানৈব সা প্রতিষিদ্ধ৷ ভবতি দেহাদুৎক্ৰান্তিঃ প্রাপ্তা ন দেহিনঃ। অপিচ 
চক্ষুষো বা মুদ্ধে। বাহন্যেভ্যো বা শরীরদেশেত্যস্তমুৎক্ৰামন্তং প্রাণোহনূত- 
ক্ৰামতি প্রাণমুৎক্ৰামন্তং সৰ্ব্বে প্রাণ অনুতক্ৰামন্তি’ ইত্যেবমবিদ্বদ্বিষয়েযু 
‘সপ্ৰপঞ্চমুতক্ৰমণং সংসারগমনঞ্চ দর্শরিত্বা ‘ইতি নু কাময়মানঃ’ ইত্যুপ- 
সংস্বৃত্যাহবিদ্বৎকথাম্‌ “অথাকাময়মানঃ, ইতি ব্যপদিশ্ডা বিদ্বাংসং যদি 
তদ্বৈষয়েহপ্যুতক্ৰান্তিমেব প্রাপয়েদসমঞ্জন এব ব্যপদেশঃ স্তাৎ। তম্মাদ- 
বিদ্বদ্বিযয়ে প্ৰাপ্তয়োৰ্গত্যুৎক্ৰান্ত্যোৰ্ব্বিদ্বদ্বিবয়ে প্ৰতিষেধ ইত্যেবমেৰ ব্যাখ্যেয়ং 
ব্যপদেশার্থব্বায়। ন চ ব্ৰহ্মবিদঃ সৰ্ব্বগতবন্ধাত্মভূতস্তা প্রক্ষীণকামকর্শ্মণ 
উৎক্ৰান্তিৰ্গতিৰ্ব্বোপপদ্ধতে নিমিতাভাবাৎ। ত্র ব্ৰহ্ম সমগ্ৰ,তে’ ইতি 
'চৈবঞ্জাতীয়কাঃ শ্ৰুতয়ে| গত্যুৎক্রান্ত্যোরভাবং সুচয়স্তি। | 


৫০০ বেদান্ত-দর্শন | [৪অঃ ২প৷ ১১-১২সু 


অন্তাৰ্থ £--“দেহপরিত্যাগকারী বিদ্বান পুরুষ প্রাণনকলের সহিত 
যুক্ত হইয়া, দেহ হইতে উৎক্রান্ত হয়েন। এইরূপ আপত্তির উত্তর_ 
“স্পষ্টো হোকেযাম্‌” এই সুত্রে দেওয়া হইতেছে । বথা £--“তত্মাত” 
পদে পঞ্চমীবিভক্তি দৃষ্টে যে “অথাকাময়মানো” ইত্যাদি পূর্বোক্ত শ্ৰুতি- 
বাক্যে দেহী পুরুষ হইতে প্রাণসকলের উৎক্রান্তির প্রতিধেধ করা হইয়াছে 
(দেহ .হইতে উৎক্রান্তির প্রতিষেধ করা হয় নাই ), স্থতরাং বৰহ্মজ্ঞানী- 
পুরুষের দেহ হইতে প্রাণের উৎক্রান্তি হয় বলিয়া! পূৰ্বূপক্ষে বলা হইল, 
তাহা প্ৰকৃত নহে। কারণ দেহ হইতেই উৎক্রান্তির প্রতিষেধ হওয়া 
একশাথার পাঠদুষ্টে স্পষ্ট উপলব্ধি হয়; ধথা__বৃহদারণ্যকোপনিষদের 
তৃতীয়াধ্যায়ে ২য় ব্ৰাহ্মণে, আর্তভাগ ও যাজ্ঞবক্ক্যের মধ্যে যে প্রশ্নোত্তর 
উক্ত আছে, তাহাতে দেখা যায়, আর্তভাগ প্রশ্ন করিলেন--“যখন এই 
পুরুষ মৃত হয়, তখন তীহায় প্রাণসকল উৎক্রান্ত হয়, অথবা হয় না ?” 
তুত্তরে বাজ্ঞবন্ধ্য বলিলেন, “না”, অর্থাৎ তীহার প্রাণসকল উৎক্রাস্ত 
হয় না। পরস্ত এইমাত্র বলাতে, এইরূপ আশঙ্কা হইতে পারে যে, প্রাণ- 
সকল উৎক্রান্ত না হওয়াতে, বিদ্বান পুরুষের মৃত্যুই হয় না; এই আশঙ্কা 
নিবারণার্থ পুনরায় যাজ্ঞবন্ধ্য বলিলেন “ইহাতেই ( এই দেহেই ) তাহার 
প্রাণসকল সমাক্‌ লয় প্রাপ্ত হয়; এইরূপে প্রাণসকলের লয় জ্ঞাপন করিয়া, 
তাহা প্রমাণিত করিবার জন্য পুনরায় বলিলেন “তিনি তখন উচ্ছ নতা 
( বাহাবায়ুপ্ৰপুর্ণে বৃদ্ধি) প্রাপ্ত হয়েন, এবং আত্মাত হয়েন (ঘর্‌ ঘর্‌ 
শব্দ করেন ), এবং এইরূপ ঘর্‌ ঘর্‌ শব্দ করিয়া মৃত হইয়া শয়ন করেন” । 
এই সকল বাক্যে শ্রুতি “স” শব্দের সহিতই অন্বয় করিয়া “উৎক্রান্তি” 
হইতে “উচ্ছয়নাদি” পর্য্যন্ত ক্রিয়া উল্লেখ করিয়াছেন; পরন্ত “উচ্ছয়নাদি” 
কাৰ্য্য দেহেরই হয়, তাহা দেহীর নহে; এই “উচ্ছয়নাদির” সহিত উৎ- 
ক্ৰান্তি” পদেরও সমার্থভাব থাকায়, “ন তম্মাৎ প্রাণ উৎক্রামন্তি, অত্ৰৈক 


৪অঃ ২প৷ ১১-১২সু ] বেদান্ত-দর্শন | ৫০১ 


সমবলীয়ন্তে” এই স্থলেও পরবাঁক্যের সহিত সামঞ্জস্য রক্ষা করিয়া! “তম্মাঁৎ” 
পদে যে তদ্শন্দের পর পঞ্চমীবিভক্তি আছে, সেই তদ্শন্দ যদিও আপাততঃ 
দেহীকেই বুঝায়, তথাপি উক্ত স্থলে “দেহ” অর্থেই তাহার প্রয়োগ বুঝিতে 
হইবে। আর যাহারা “ন তন্মাৎ প্ৰাণা উৎক্রামন্তি” এইরূপ পাঠ না 
করিয়া, “ন তন্তু প্ৰাণা উতক্রামন্তি” এইরূপ পাঠ করেন, তাহাদের পাঠে 
বিদ্বাম্‌ পুরুষের সম্বন্ধে শ্ৰুতি উৎক্রান্তি প্রতিষেধ করিয়াছেন; উৎক্রান্তির 
প্রতিষেধ ও বাক্যদ্বারা প্রাপ্ত হওয়াতে, দেহ হইতে উৎক্রান্তি প্রতিযিদ্ধ 
হইয়াছে বলিয়| বুঝিতে হয়। বিদ্বান পুরুষের দেহ হইতে যে প্রাণাদির 
উৎক্রান্তি হয় না, তাহা সিদ্ধান্ত করিবার আরও হেতু এই যে বুহদারণ্যকে 
চতুর্থাধ্যায়ে চতুর্থ ব্ৰাহ্মণে শ্ৰুতি প্রথমতঃ জীব উৎক্রান্ত হইলে, “চক্ষু, মূদ্দা 
অথবা শরীরের অন্ত প্রদেশ হইতে প্রাণ উৎক্রান্ত হইয়া তাঁহার সহকারী হয়; 
সুখ্যপ্রাঁণ উৎক্রান্ত হইলে, অন্যান্য প্রাণ সকল ইহার অনুসরণ করে” ইত্যাদি 
বাক্যে অবিদ্বান্‌ পুরুষের সম্বন্ধে প্রাণাদির সহিত উৎক্রমণ এবং পুনরায় সংসার 
গমন প্রদর্শন করিয়া, “ইতি নু কাঁময়মান2, ( সকাম পুরুষের এই প্রকার 
গতি) এই বাঁক্যেরদ্ধারা তদ্বিযয়ক গতিবর্ণনার উপদংহারক্রমে, তৎপরে ‘অথ৷- 
কাময়মানঃ (অনন্তর যিনি নিষ্কামী ) ইত্যাদি বাক্য উপদেশ করাতে, যদি 
বিদ্বান পুরুষেরও তদ্রপ উৎক্রান্তিই উপদেশ করেন, তবে শ্রুতির উপদেশ 
অসমঞ্জস হইয়া পড়ে। অতএব সিদ্ধান্ত করিতে হয় যে, অবিদ্বানের 
সম্বন্ধে যে গতি ও উৎক্রান্তির বিষয় শ্রুতি প্রথমে উপদেশ করিয়াছেন, 
তাহাই বিদ্বানের বিষয়ে পরে প্রতিষেধ করিয়াছেন; শ্রুতিবাকোর এইরূপ 
অর্থ করিলেই, তাঁহার অর্থবত্তা স্থিরতর থাঁকে। ব্রহ্মবিদ্‌ পুরুষ সর্ধগত 
ব্রন্দের সহিত একত্বপ্রাপ্ত হয়েন, তাহার, সকাঁমকন্ সমস্ত বিনাশপ্রাপ্ত 
হয়, সুতরাং তাঁহার দেহ হইতে উৎক্রান্তির পক্ষে কোন নিমিত্ত থাকে 
না; অতএব মরণান্তে তাঁহার দেহ হইতে উৎক্রান্তি ঘুক্তিমূলেও উপপন্ন 


৫০২ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ২পা ১১-১২সু 


হয় না। “এখানেই তিনি ব্ৰহ্ম লাভ করেন” ইত্যাদিপ্রকার শ্ৰুতিবাক্য 
সকলও ব্ৰহ্মজ্ঞানীর উৎক্রান্তিগতি না থাকারই স্ুচক। 

পরন্ত শ্রীভাষ্যও € রামানুজভাঘ্যও ) নিম্বার্কভাস্তেরই অনুরূপ ৷ 
অতএব এই স্থলে বিচাৰ্য্য এই, কোন ব্যাখ্যা স্থত্রের প্রকৃত ব্যাখ্যা 
বলিয়া গ্রহণীয় ? ব্যাখ্যাদ্বয় সম্পূর্ণরূপে বিরোধী, ইহাদের সামঞ্জস্য কোন 
প্রকারেই হইতে পারে না। 

প্রথমতঃ দেখ| যায় যে, পপ্রতিষেধাদিতি চেন্ন শারীরাৎ” সুত্রের এই 
অংশ বদি শাঙ্করিকব্যাখ্যানুসাঁরে পুর্ধবপক্ষের উক্তিম'ত্র বলা যায়, তবে 
তাহার উত্তরম্বরূপে যে নেদব্যাস “স্পষ্টো হোকেযাম্” এই সুত্রাংশ রচনা 
করিয়াছেন, তাহার কোন নিদর্শন শেষোক্ত সুত্রাংশে (অথবা সুত্রে) 
নাই। পক্ষব্যাবর্তনস্থলে বেদব্যাস ব্ৰহ্মসূত্ৰে “তু” অথবা “বা” অথবা “ন বা” 
ইত্যাদি শব্দ উত্তরস্থানীয় সূত্রের স্পষ্টবাকোর দ্বার! যেখানে উত্তরস্থানীয় সূত্র 
বলিয়া এ সুত্রকে বোধগম্য কর! না যায় তথায় সর্ধত্রই ব্ৰহ্মসুত্ৰে সংযোজিত 
করিয়াছেন; কিন্তু এইস্থলে তাঁহ! ! করিয়া যেরূপভাবে সুত্ৰ রচনা 
করিয়াছেন, তাহা পাঠে সুত্রার্থ হি বোধ হয় যে স্থত্ৰের “স্পষ্ট 
হোকেযাম্” অংশ প্প্রতিষেধাদিতি চেন্ন শারীরাৎ” এই অংশের পোষক, 
তদ্বিপরীত-মত-জ্ঞাপক নহে। এই ছুই অংশ বিভাগ করিয়া পৃথক্‌ পৃথক্‌ 
হুই সূত্ৰৃপে যেরূপ শঙ্করাচাৰ্যা প্রদর্শন করিয়াছেন, তাহাতে সূত্রার্থের কোন 
তারতম্য হয় না। এই স্থত্রের গঠনের সহিত অপর দুইটি সংত্রের দৃষ্টান্ত 
দেওয়! যাইতেছে । যথা, ব্ৰহ্মসূত্ৰের তৃতীয়াধ্যায়ের দ্বিতীয়পাদের দ্বাদশ ও 

ত্ৰয়োদশ স্ুত্র। দ্বাদশস্ুত্র, যথা “ভেদাদিতি চেন্ন প্রত্যেক মতদ্বচনাঁৎ” 
এইস্থলে “ভেদাৎ” এই অংশ পুর্ববপক্ষ, তাহা তৎপরস্থিত ‘ইতি চে” 
বাঁকোর দ্বারা প্রদর্শন করিয়া, তছ্ত্তরে বেদব্যাস বলিতেছেন “ন” এবং 
তৎপরেই কেন নহে, তাহার কারণ পপ্রত্যেকমতদ্চনাৎ” এই বাক্যেরদ্বারা' 


৪অঃ ২পা ১১-১২সু] বেদান্ত-দৰ্শন | ৫০৩ 


প্রদর্শন করিয়াছেন; এবং “অপি চৈবমেকে” এই ত্ৰয়োদশস্থত্ৰদ্বার| উক্ত 
কারণের সমর্ষন করিয়াছেন ৷ এই চতুর্থাধ্যায়ের দ্বিগীয়পাদের দ্বাদশসংখ্যক 
সূত্র, যাহার অর্থ বিচার করা যাইতেছে, তাঁহার গঠন পূর্বোক্ত তৃতীয়াধ্যায়ের 
দ্বিতীয় পাদের ১২শ ও ১৩শ সংখ্যক স্থত্ৰদ্বয়ের ঠিক অন্ুরূপ। পূর্বদপ্রদণিত 
রীত্ানুসারেই ইহার অর্থ গ্রহণ করা অবস্ঠকর্তবা । যথা “প্রতিষেধাৎ” এই 
অংশ পূর্ববপক্ষ, তাহা তৎপরপ্থিত “ইতি চেৎ” বাক্যের দ্বারা প্রদর্শন করিয়া 
তদ্ুত্তরে বক্তা স্ুত্রকার বলিতেছেন “ন” ; এবং কেন নহে, তাহার কারণ 
প্রদর্শন করিতে গিয়া সুত্রকার বলিতেছেন “শারীরাৎ” ; এবং তৎপরবত্তী 
পল্পষ্টো৷ হোকেষাম্‌্” বাক্যের দ্বারা তাহারই সমর্থন করিয়াছেন বলিয়া 
অনুমতি হয়। অতএব স্তরের গঠনের বিচাঁরদ্বারা স্থত্রের উভয়াংশ 
একই সিদ্ধান্ত জ্ঞাপন করিতেছে বলিয়াই অনুমতি হয় । আচাৰ্য্য শঙ্কর যে 
একাঁংশকে পূৰ্ব্বপক্ষ এবং অপরাংশকে সেই পূর্বপক্ষের উত্তর বলিয়া 
কল্পনা করিয়াছেন, তাহা স্থত্রের গঠন বিচারে অনুমান করা যাইতে 
. যাইতে পারে না। 

দ্বিতীয়তঃ, এই ১২শ স্থত্রের চাঁরিটি স্থত্ৰ পূৰ্ব্বে, চতুর্থাধ্যায়ের দ্বিতীয়- 
পাদের ৭ম সংখ্যক সুত্রে বেদব্যাস বলিয়াছেন “সমান! চাক্ত্যুপক্রমাৎ”, 
তাহার ব্যাখ্যা শঙ্করাচার্য্য স্বয়ং এইরূপ করিয়াছেন যথা, “সমান| চৈষাৎ- 
ক্ৰান্তিৰ্ব্বাঙ মনসীত্যাদ্ত| বিদ্বদবিদ্ষোরাস্থত্যুপক্ৰমাৎ ভবিতুমৰ্হতি। অবি- 
শেষশ্রবণাৎ” (এই ৭ম সুত্রব্যাখ্যানে তত্সম্বন্ধীয় শাঙ্করভাষ্য উদ্ধৃত ও 


ব্যাখ্যাত করা হইয়াছে, তাহা দ্ৰষ্টব্য ) অর্থাৎ ব্রহ্মজ্ঞ ও অব্রক্গজ্ঞ-পুরুষের 
উৎক্রান্তিক্রম, বাগাদি ইন্দ্িয়ের মনে লয় হওয়া, মনের মুখ্য প্ৰাণে লয় হওয়া, 


মুখ্যপ্রাণের জীবের সহিত সমতাপ্রাপ্ত হওয়া পর্য্যন্ত সমান, কারণ তাহার 
কোন বিভিন্নতা শ্রুতি বলেন নাই ৷ (বিদ্বাম্‌ শব্দের ব্রহ্মজ্ঞ অর্থে ব্যবহার ব্ৰহ্ম 
সুত্রে সর্বত্রই হইয়াছে, তৎসম্বন্ধে কোন বিরোধ নাই ) ও সুত্রে “অমৃতত্বং 


৫০৪ বেদান্ত-দর্শন। [৪অঃ ২প| ১১-১২দু 


চান্পোয্য” অংশের যে ব্যাখ্যা শাঙ্করভায্যে উক্ত হইয়াছে, তাহা যে সঙ্গত 
নহে, তাহা পূৰ্ব্বে প্ৰতিপন্ন করা হইয়াছে। মাত্র চারিটি স্তর পূৰ্ব্বে বেদব্যাস 
এইরূপ বলিয়া, ১২শ সুত্রে নিষ্কাম বিদ্বান পুরুষের কোন প্রকার উৎক্ৰান্তি 
(গতি ) নাই বলিবেন, ইহ! কি প্রকারে সঙ্গত হইতে পারে ? যদি সপ্তণ ও 
নিপুণ উপাসকভেদে এইরূপ উতক্রান্তি ও অনুতক্ৰান্তির বাবস্থা করা 
তাহার অভিপ্রায় হইত ( শঙ্করাচাৰ্য্য এইরূপই মীমাংসা করিয়াছেন ), তবে 
ততদন্বন্ধে ত্র রচন| করিয়া, তিনি তাহা স্পষ্টরূপে নির্দেশ করিতেন ; কিন্ত 
সমগ্র গ্রন্থে কোন স্থলে তিনি এইরূপ নির্দেশ করেন নাই; পক্ষান্তরে 
তৃতীয় অধ্যায়ের তৃতীয়পাদের ৫৭ সংখ্যক সুত্রে (“বিকয়োহবিশিষ্টফলত্বাৎ” 
সুত্রে ) এইরূপই নিৰ্দ্দেশ করয়াছেন যে, সৰ্ব্ববিধ বিদ্ভারই এক ফল ব্ৰহ্ম- 
প্রাপ্তি। স্ৃতরাৎ এইরূপ ভেদকল্পনা করিবার নিমিত্ত কোন প্রকার হেতু 
ৃষ্ট হয় না। 

তৃতীয়তঃ, “নিষ্কাম, অপ্তকাম, আত্মকাম” পুরুষের গতিবিষয়ক শ্রুতি 
শঙ্করাচার্ধ্য উদ্ধত করিয়া স্বীয় ব্যাখ্যার সমর্থন করিয়াছেন। কিন্তু এই 
স্থলে জিজ্ঞান্ত এই, সপুণব্ৰহ্মোপাসক, যিনি ব্ৰহ্মজ্ঞানলাভ করিরা বিদ্বান- 
পদবী প্রাপ্ত হয়েন, তিনি কি নিষ্কাম ন! হইয়াই ব্রহ্মবিৎ হয়েন? তাহার 
জীবিতকালেই  ব্ৰহ্মজ্ঞানপ্ৰাপ্তির সম্ভাবনা শ্রুতি অনুসারে বেদব্যাস 
তৃতীয়াধ্যায়ের শেষপাদ হইতে আরম্ভ করিয়া চতুৰ্থাধ্যায় পর্য্যন্ত সৰ্ব্বত্ৰ 
বর্ণনা করিয়াছেন ; এবং শাঙ্করভাহ্যে ও তাহার বিপরীত কোন ব্যাখ্যা করা 
হয় নাই। সুতরাং তিনি জীবিতকালেই আপ্তকাম হয়েন, ইহাও অবশ্যই 
স্নীকাধ্য। ব্ৰহ্মদৰ্শন হইলে, জীবের হদয়গ্রস্থি ছিন্ন হয়, পুর্ববসঞ্চিত কর্ম্ম- 
সকলের ক্ষয় হয়, আরব্কন্্ন, যন্নিমিত্ত এইরূপ হইলেও তাহার দেহ জীবিত 
থাকে, তাহাতে তিনি কোন প্রকার লিপ্ত হয়েন না, ইত্যাদি সমস্তই 
সর্ববিধ ব্ৰহ্মবিদ্ধায় প্রতিষ্ঠ ব্ৰহ্জ্ঞানীর পক্ষে বেদব্যাস শ্ুতিপ্রমাণানুসারে 


৪অঃ ২পা ১১-১২সূ ] বেদান্ত-দৰ্শন | ৫০৫ 


পূৰ্ব্বেই সিদ্ধান্ত করিয়াছেন; এবং তৃতীয়াধ্যায়ের উপাসনাপ্রকরণে স্পষ্ট" 
রূপে মীমাংসা করিয়াছেন যে, বিদ্যা বিভিন্ন হইলেও সকল ব্ৰহ্মবিদ্ধারই 
এক ফল ব্ৰহ্ম প্ৰাপ্তি, এবং ব্ৰহ্মবিদ্ধ| সিন্ধ হইলে, জীবিতকালেই ব্ৰহ্মদৰ্শন 
লাভ হয়। সগুণব্ৰহ্মে'পাসকের ন্যায় নিগুণিব্রক্ষোপাসকও ব্ৰহ্মদৰ্শনলাভান্তে 
জীবিত থাকেন; অত এব সর্ববিধ ব্রন্মোপা'সকেরই জীবিতকালেই নিষ্কামত্ব 
ও আপ্তকামত্ব লব্ধ হইতে পারে । সুতরাং যখন জীবমুক্ত সর্ববিধ ব্রহ্ধে'- 
পাসকই “অকাম, নিষ্কাম, আন্মকাম ও আপুকাম” হরেন, তখন *: এবং 
স্ত্রকার কেহই কোন স্থানে তীহাদিগের মধ্যে শ্রেণীবিভাগ করিয়া চরমকাঁলে 
গতিবিষয়ে তারতম্য প্রদর্শন না করাতে, শঙ্করাচার্য্য যে এইরূপ তারতম্য 
কল্পনা করিয়াছেন, তাহা একান্ত অমূলক বলিয়াই বোধ হয়। যদি “অথা- 
কাময়মানো যোহকামো নিষ্কামঃ” ইত্যাদি শ্রতিবাক্যের অর্থ শঙ্কর'চাৰ্য্যের 
ব্যাথ্যান্ুপ কর! যায়, তবে বলিতে হয় যে, সর্ববিধ ব্ৰহ্মজ্ঞ ( বিদ্বান ) 
পুরুষের সন্বন্ধেই তাহা খাটে; সগুণ ও নিগু উপাসক উভয়ই যখন 
নিষ্কামপ্রভৃতি অবস্থালাভ করেন, এবং কেবল নিষ্কামত্বপ্রভৃতি উল্লেখ করিয়া 
যখন শ্রুতি উতক্রান্তি গ্রতিষেধ করিয়াছেন, এবং উক্ত নিষ্কামীদিগের মধ্যে 
যখন কোন শ্রেণীভেদ করেন নাই, তখন সৰ্ব্ববিধ জীবন্ুক্তপুরুষের পক্ষেই 
উক্ত প্রতিযেধ থাটে। পৰন্ত, পূৰ্ব্বোক্ত “সমান| চান্যত্যুপক্রমাৎ” ইত্যাদি 
বহুসংখ্যক সুত্রে পূৰ্ব্বে ও পরে সুত্রকার ভগবান বেদব্যাসও জীবন্ম ক্ত বিদ্বান্‌ 
পুরুষেরও দেহ হইতে উৎক্রান্তি হওয়া শ্রুতিপ্ৰমাণানুসারে সিদ্ধান্ত 
করিয়াছেন, তাহাতে কোন ব্যাখ্যাবিরোধ নাই । সুতরাং ইহাই সিদ্ধান্ত 
করিতে হয় যে, শঙ্করাচার্য্ের ব্যাখ্যা! কাল্পনিক এবং প্রকৃত নহে। 

কেবল অনির্দেশ্ত “নং” ব্ৰহ্মোপাসকের অথব| আনন্দ বৰ্জ্জিত কেবল 
“চিদ্রপ ব্ৰহ্ধোপাসকের দেহীন্তে কোন গতি নাই, সপ্তণ ( সৰ্ব্বজ্ঞ সৰ্ব্ব- 
শক্তিমান আনন্দময় ) ব্ৰহ্বের উপাঁসকগণেরই দেহান্তে গতি হয়, এইরূপ 


৫০৬ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ২প৷ ১১-১২সু 


বিভাগ করিবার পক্ষে বাস্তবিক কোন সঙ্গত হেতু থাকাও দৃষ্ট হয় না। যিনি 
যেরূপের উপাসনা করেন দেহান্তে তিনি তদ্রপত! প্রাপ্ত হয়েন, ইহা 
ছান্দোগ্য শ্রুতি (৩য় অঃ ৪র্থ খঃ ) “যথাক্ৰতুৱখিল্লোকে পুরুষো ভবতি, 
তথেতঃ প্রেত্যভবতি” এই বাক্যে ম্পষ্টরূপে উপদেশ করিয়াছেন। যীহারা 
সগুণ ব্রন্মোপাসক তাঁহারা ব্ৰহ্মকে সৰ্ব্বব্যাপী সর্বশক্তিমান রূপেই উপাসনা 
করেন; এবং ব্ৰহ্ম যে সৰ্ব্বব্যাপী সর্বশক্তিমান তাহা অসংখ্য শ্রুতি বর্ণনা 
করিয়াছেন, এবং কোন ভাষ্যকারও তাহা অস্বীকার করেন নাই ও করিতে 
পারেন না। নিগুণ উপাঁসকের নিকট তিনি যেমন নিজ আত্ম! স্বরূপ, 
সগুণ উপাসকের নিকটও তিনি আত্ম! স্বরূপ, তিনি সগুণ উপাঁসকের আত্মা 
হইতে দূরে নহেন, জীবাত্মা তীহারই চিদংশ মাত্র। নিপুণ উপাসক এ 
পরমাত্বান কোন গুণ ধ্যান করেন না, সগুণ উপাসক গুণের সহিত তাঁহার 
ধ্যান করেন, এইমাত্র প্রভেদ ; উভয়ের পক্ষেই তিনি অদূরে স্থিত। তবে 
নিগুণ উপাসক দেহান্তে তাহাকে প্ৰাপ্ত হয়েন, সগুণ উপাসক তাঁহাকে 
প্রাপ্ত হয়েন না, ইহার সঙ্গত কোন হেতু থাকাও দৃষ্ট হয় না। উভয়বিধ 
উপাসকইত ব্ৰহ্মেরই উপাসক, কেহইত কেবল নামাদি প্ৰতীকাবলম্বনে উপাসক 
নহেন।উভয়ই নিষ্কাম, উভয়ই আত্মকাম, এবং জীবিতে ব্ৰহ্মসাক্ষাৎকার করিয়া 
আপ্তকাম হইতে পারেন! এবং শ্রুতি কিন্বা সৃত্রকার কোন স্থলে ইহাদের 
মধ্যে ভেদ, অথবা ইহাদের শেষ গতির ভিন্নতা, প্রদর্শন করেন নাই । অতএব 
উভয়ের পক্ষেই যখন ব্ৰহ্ম সমানরূপে আত্মস্থ ও অদূরবৰ্ত্তা, তখন তত্নিমিত্ 
নিগুণ উপাসকের দেহান্তে অন্যত্র গতি না থাকা সিদ্ধান্ত করিলে সগুণ 
উপাসকেরও সেই একই হেতুতে গতি নিষেধ করিতে হয়। কিন্তু ব্ৰহ্মজ্ঞের 
দেহান্তে যে অচ্চিরাদিমার্গে গতি হয়, তাহা শ্ৰুতি বহুস্থানে বর্ণনা 
করিয়াছেন ; যথা ছান্দোগ্য (৮ম অঃ ওয় খঃ ) “এষসম্প্রসাদৌহম্মাচ্ছরীরাৎ 
সমুখায় পরৎ জ্যোতিরূপ সম্পদ্ স্বেন বূপেণাভিনিষপদ্যতএষ আম্মা” এইরূপ 


৪অঃ ২পা ১১-১২সু] বেদান্ত-দৰ্শন। ৫০৭ 


অন্যত্র “তয়োদ্ধমায়ন্নমুতত্বমেতি” ইত্যাদি। এবং ভগবান্‌ সূত্ররারও তাহা 
নির্দেশ করিয়াছেন । অতএব শ্রীমচ্ছঙ্করাচার্য্যের সিদ্ধান্তকে কোন কারণেই 
সৎ সিদ্ধান্ত বলিয়া গ্রহণ করা যাইতে পারে ন! । 

চতুর্থতঃ, শাস্ত্ৰীয় প্ৰমাণাভাবেও যদি সগুণ ও নিগুণ উপাসনার ভেদ 
কল্পনা করিয়া সগুণ উপাসকেরই অচ্চিরাদিমার্গে গতি, এবং নিপুণ উপা- 
সকের গত্যভাব আচাৰ্য্য শঙ্করের প্রদর্শিত হেতু মূলেই সিদ্ধান্ত করিতে +চ্ছা 
কর, তথাপি নিবিষ্ট হইয়া বিচার করিলে, পূর্ব্বোদ্ধৃত সূত্রভায্যে শঙ্করাচাৰ্য্য 
যে সকল হেতুতে স্বৰ্বত সুত্রব্যাখ্যা স্থাপন করিতে চেষ্টা করিয়াছেন, তাহা 
সঙ্গত বলিয়! অনুমিত হইবে না। শঙ্করোক্ত হেতুসকল এক একটি করিয়া, 
নিয়ে আলোচিত হইতেছে ঃ-- 

(১) বুহদারণ্যকৌপনিধদের তৃতীয়াধ্যায়ের দ্বিতীয় ব্রাহ্গণোক্ত আর্তভাগ 
ও যাজ্ঞবন্ধ্যের মধ্যে প্রশ্নোত্তর উদ্ধৃত কারয়!, তিনি উহার ব্যাখ্যা দ্বার! 
প্রথমতঃ স্বীয় মতের পুষ্টি সাধন করিতে প্রয়াস করিয়াছেন। উক্ত 

 প্রশ্বোভ্তরের সার নিম্নে বণিত হইতেছে ১- 
বুহদারণ্যকোপনিষদ, তৃতীয়াধ্যায়, 'দ্বতীয় ব্রাহ্মণ । 

“জরৎকাঁরুবংশোস্তব আর্তভাগ যাজ্ঞবন্ধ্যকে সম্বোধন ক্রিয়া বলিলেন, 
ষাজ্ঞবন্ধ্য, গ্রহ কয়টি এবং অতিগ্রহ কয়টি? যাজ্ঞবন্ধ্য বলিলেন, গ্রহ আটটি: 
এবং অতিগ্রহও আটটি । আর্তভাগ বলিলেন, অষ্টগ্রহ এবং অষ্ট অতিগ্রহ 
কিকি?১। 

“্বাজ্ঞবন্ক্য বলিলেন, প্রাণ গ্রহ; ওঁ প্রাণ রূপ গ্রহ অপান-নামক 
অতিগ্রহকর্তৃক আকৃষ্ট হইয়া, এ অপানের দ্বারাই গন্ধ গ্রহণ করিয়া. 
থাকে । ২। 

“বাক অপর একটি গ্রহ। এ বাক্‌ নামরূপ (বক্তব্যবিষয়রূপ ) অতি-- 
গ্রহকর্তৃক গৃহীত হয়, বাক্‌ দ্বার! নামসকল উচ্চারণ করা যাঁয়। ৩। 


৫০৮ বেদন্তি-দর্শন। [৪অ.২পা ১১-১২সু 


“জিহ্বা অপর. একটি গ্ৰহ ৷ . এ জিহবা রসনামক অতিগ্রহকর্তৃক গৃহীত 
হয়, জিহ্বারদ্বার! ও রদসকল আস্বাদন করা যায়! ৪1 

“চক্ষু একটি গ্রহ। তাহা রূপনামক অতিগ্রহ কর্তৃক গৃহীত হর। 
চক্ষুরদ্বারা রূপসকল দর্শন করা যায় । ৫ ৷ 

“শ্রোত্র একটি গ্রহ, আহা শব্দনামক অতিগ্রহের দ্বারা গৃহীত হর । 
-শ্রাতের দ্বারা শব্দদকল শ্ৰবণ কর! বায়। ৩। 

“মন একটি গ্রহ, মন কামন*রূপ অতিগ্রহকর্তৃক গৃহীত হয়। মনের 
দ্বার! কাম্যবিষয়সকল কামন| করা যায় । ৭। 

“হস্তদ্বয় গ্রহ ৷ ইহার! কর্ম্মরূপ অতিগ্রহকর্তৃক গৃহীত হর। হস্তদ্বয়ের 
দ্বার! কন্মসকল সম্পাদন করা ষায়”। ৮। 

“ত্বক্‌ গ্রহ। তাহা স্পর্শরূপ অতিগ্রহের দ্বার! গৃহীত হয়। ত্বকৃ দ্বার! 
স্পর্শনকল অনুভূত হয়। এই অষ্টগ্রহ ও অষ্ট অতিগ্রহ বৰ্ণিত হইল ৷ ৯ । 

“আর্তভাগ পুনরায় জিজ্ঞানা করিলেন, যাজ্ঞবন্ধ্য ! দৃশ্যমান এতৎ 
সমস্তই মৃত্যুর অনস্বরূপ । পরন্ত মৃত্যুও ধাহার অন্নস্বরূপ, সেই দেবতা কে? 
যাজ্ঞবন্ধ্য বলিলেন, অগ্নিই মৃত্যু ; সেই অগ্ন অপের (জলের ) অন্ন। অপ্‌ 
মৃত্যুকে জয় করিয়া থাকে (জীব অপৃকে আশ্রয় করিয়া মৃত্যুকে জয় 
করে ‘| ১৭৷ ( এইস্থলে ছান্দোগ্যোক্ত পঞ্চাগ্নিবিদ্ত দ্রষ্টব্য )। 

“আর্তভাগ পুনরায় জিজ্ঞাসা করিলেন, যাঁজ্ঞবন্ধ্য ! যখন এই পুরুষের 
মৃত্যু হয়, তখন প্রাণসকল তাহা হইতে উৎক্রান্ত হয়, অথবা হয় না? যাজ্ঞ- 
বন্ধ্য বলিলেন,--ন| ; ইহাতেই লয় হয়; তিনি স্ষীত হইতে থাকেন, ঘর ঘর্‌ 
শব্দ করিতে থাকেন; এরূপ শব্দ করিয়া মৃত হইয়| শয়ন করেন ৷ ১১। 

( এই শেষোক্ত ১১শ সংখ্যক প্রশ্নোত্তিরই গ্রহণ করিরা শাঙ্করভাব্যে 
বিচার প্রবর্তিত হইয়াছে )। অতএব মূলশ্রুতি, বাহার অর্থ উপরে ব্যাখ্যাত 
হইল, তাহা অবিকল এইস্থলে উদ্ধত করা হইতেছে £-- 


৪অঃ ২পা ১১-১২সু] বেদান্ত-দর্শন ৷ ৫০৯ 


“যাজ্ঞবন্ধ্যেতি হোবাচ যত্ৰ৷য়ং পুরুষো জিয়ত উদস্মাৎ প্রাণাঃ ক্ৰাম-- 
স্ত্যাহো নেতি ? নেতি হোবাচ যাজ্ঞবক্ক্যোইব্রৈৰ সমবলীয়ঞ্জে স উচ্ছুয়-- 
ত্যাধ্বায়ত্যাধ্ধাতে| মৃতঃ শেতে” 1 ১১ । 

“আর্তভাগ বলিলেন, যখন এই জীবের মৃত্যু হয়, তখন কে তাহাকে 
ত্যাগ করে না? যাজ্ঞবন্ধ্য বলিলেন, নাম তাঁহাকে ত্যাগ করে না) নাম 
অনন্ত, বিশ্বদেবগণ অনন্ত; মৃতব্যক্তি নামের দ্বারা লোকসকলকে জয় 
করে। ১২। 

“পুনরায় আর্তভাগ বলিলেন, বাঁজ্ঞবন্ক্য ! যখন এই মুতপুরুষের 
বাক্‌ অগ্নিতে, প্রাণ বায়ুতে, চনক্ষুদ্বয় আদিত্যে, মন চন্দ্ৰে, কর্ণ দিক্‌ 
সকলে, স্থুলশরীর পৃথিবীতে, আত্মা আকাশে, লোমসকল ওষধিতে, 
কেশসকল বনস্পতিসমূহে, রক্ত এবং রেতঃ জলে, লয় প্রাপ্ত হয়, তখন, 
সেই পুরুষ কোথায় অবস্থিতি করে? তথন বাজ্ঞবন্ক্য বলিলেন, হে 
সৌম্য আর্ভভাগ ! আমার হস্ত ধারণ কর, আমর! দুজনেই এই প্রশ্নের 
উত্তর একান্তে অবধারণ করিব, জনাকীর্ণস্থানে (সভামধ্যে ) ইহার উত্তর 
দাতব্য নহে। অনন্তর তাঁহারা দুইজনে, সভাস্থল পরিত্যাগ করিয়া, 
তদ্বিষয়ে মন্ত্ৰণা করিলেন । তাঁহারা মীমাংসা করিয়াছিলেন, কৰ্ম্মই জীবের 
আশ্রয়, কৰ্ম্মকেই তাঁহারা প্রশংসা করিয়াছিলেন; পুণ্যকশ্মকারী জীব 
পুণ্যের দ্বারা পুণ্যকেই প্রাপ্ত হয়েন, পাপকর্মকারী জীব পাপের দ্বারা 
পাপকেই প্রাপ্ত হয়েন। এইরূপ উত্তর শ্রবণ করিয়া, আর্তভাগ পুনরায় 
প্রশ্ন করা হইতে বিরত হইলেন” ৷৷ ১৩ ॥ 

ইতি বুহদারণ্যকে তৃতীয়াধ্যায়ে দ্বিতীয়ৎ ব্ৰাহ্মণম্‌। 

পূর্বোক্ত ১১শ সংখ্যক প্রশ্নোত্তরব্যাখ্যাদ্বারাই প্রথমতঃ শঙ্করাচার্য্য 
স্বীয় মতের পোষকতা করিয়াছেন; তাঁহার মতে এই প্রশ্নোত্তর 
কেবল ব্ৰহ্মজ্ঞপুৰুষবিষয়ক, অর্থাৎ ব্ৰহ্মজ্ঞপুৰুষের মৃত্যুকালে তীহার 


৫১০ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ২পা ১১-১২সূ 


প্রাণসকল উৎক্রান্ত হয় কি না? ইহাই আঁ্তভাগের প্রশ্ন ; তত্সম্বন্ধে 
যাজ্ঞবন্ধ্যের উত্তর “না” হয় না। শঙ্করাচার্য্যের মতে এই প্ৰশ্নোত্তৰের 
সারম্ম এই বে, বিদ্বান্‌ পুরুষের মৃত্যুকালে তাঁহার প্রাণসকল দেহ 
হইতে উংক্ৰান্ত হয় না, দেহেই বিলীন হয়। যদি প্রশ্ন কেবল ব্রঙ্গজ্ঞপুরুব- 
সম্বন্ধে না হইয়া, বিদ্বান ও অবিদ্বান উভয়ের সম্বন্ধে হয়, অথবা কেবল 
অবিদ্বান্‌ পুরুষের সম্বন্ধে হয়, তবে উক্ত ১১শ প্রশ্নোত্বরের ব্যাখ্যা যেরূপে 
শঙ্করাচার্ধ্য করিয়াছেন, (অর্থাৎ দেহ হইতে প্রাণসকল উৎক্রান্ত হয় না, 
‘দেহেই বিলীন হয়), তাহ! কখনই সঙ্গত হইতে পারে না; কারণ 
অবিদ্বান্‌ পুরুষের প্রাণসকল যে মৃত্যুকালে তংসহ দেহ হইতে উৎক্রান্ত 
হয়, তাহ! শ্রুতি স্পষ্টর্ূপে অন্যত্র বর্ণনা করিয়াছেন ; যথা, “তমুতক্ৰামন্তং 
প্রাণোহনৃত্ক্রামতি অন্ত, নবতরং কল্যাণতরং রূপং কুরুতে” (বৃঃ ৪অঃ 
ওক্রা) (জীব উৎক্রান্ত হইলে, তৎপশ্চাৎ প্রাণও দেহ হইতে উৎক্রমণ করে 
এবং অন্য নূতন ইষ্টসাধক রূপ নিৰ্ম্মাণ করে )। ভগবাম্‌ বেদবাঁসও তাহ 
স্পষ্টর্ূপে পূৰ্ব্ব পূৰ্ব সুত্রে সিদ্ধান্ত করিয়াছেন, এবং ইহা শঙ্করাচার্যের ও 
'সম্মত। অতএব উক্ত প্রশ্নোত্তর কেবল ব্রহ্মবিৎপুরুষের সম্বন্ধে যদি না হয়, 
তবে শঙ্করাচার্যের ব্যাখ্যা যে কখনই সঙ্গত হইতে পারে না, আহ| 
অবশ্ঠ স্বীকার করিতে হইবে। 

পৰন্ত, উক্ত প্রশ্নোত্তর যে কেবল ব্ৰহ্ধবিদ্বিষয়ক, তাহা শঙ্করাচাৰ্য্য কি 
নিমিত্ত বলিতেছেন, তাহার কোন কারণ তিনি প্রদর্শন করেন নাই। 
আর্তভাগ ও যাজ্ঞবন্ধ্যের যে বিচার হইয়াছিল, তাহ! সম্যক্‌ বিবৃত হইয়াছে । 
প্রথম প্রশ্ন, গ্রহ ও অতিগ্রহ কয় প্রকার ও কি কি? তদুত্তরে যাজ্ঞবন্ধ্য 
আটটি ইন্দিয় ও আটটি ইন্দ্রিয়ার্থকে গ্রহ ও অতিগ্রহ বলির! বৰ্ণন| 
করিয়াছেন। তৎপরে প্রশ্ন, মৃত্যু কাহার অন্ন? তছ্ত্তরে যাজ্ঞবন্ধ্য 
বলিয়াছেন, অগ্নিই মৃত্যু, এবং সেই অগ্নি অপের অন্ন। তৎপরে প্রশ্ন, 


৪অঃ ২পা ১১-১২সূ] বেদান্ত-দৰ্শন। ৫১১ 


পুরুষের মৃত্যুকাল উপস্থিত হইলে, তাহা হইতে তাঁহার প্রাণসকল উৎক্ৰান্ত 
হয় কিনা? উত্তর, ন| ৷ পুনরায় প্রশ্ন, পুরুষ মৃত হইলে, কি তাঁহাকে 
পরিত্যাগ করে না? উত্তর, নাম। তত্পরে প্রশ্ন, পুরুষ মৃত হইলে, 
তীহার দেহ ভস্মীভূত হইলে, তিনি কি অবলম্বন করিয় থাকেন ? উত্তর 
কর্ম্ম। পুণ্যকৰ্ম্ম পুণ্যলোকপ্রাপ্থি করায়, এবং অপর পুণ্যকর্শে 
প্রেরণা করে; পাপকর্্ম তদ্বিপরীত ফল প্রদান করে। এইমাত্র সমগ্র 
বিচার। ইহাতে ব্রহ্মবিৎপুরুষের সম্বন্ধে বিশেষরূপে কোন প্রসঙ্গই 
দেখা যাইতেছে না। ১১শ প্রশ্নের পূর্ববর্তী প্রশ্নোত্তরে, অপের (জলের ) 
আশ্রয় গ্রহণ করিয়া অগ্রিরূপ মৃত্যুকে জয় করিবার কথাই উল্লেখ আছে) 
দশমপ্রশ্ন পরব্রন্গোপাঁসনাবিষয়ক নহে, অগ্নিজয়মাত্রই ইহার বিষয়) 
কারণ যাজ্ঞবন্ধোর উত্তর শুনিয়া আর্তভাগ তাহ| প্রকৃত উত্তর নহে বলিয়। 
প্রতিবাদ করেন নাই ; অতএব প্রশ্নও অগ্নি এবং অপৃবিষয়ক ছিল বলিয়! 
প্রতিপন্ন হয়। এবং ১২শ ও ১৩শ প্রশ্নোত্তরে মৃতপুরুষকে “নাম” পরি- 
ত্যাগ করিয়! যায় না, এবং পাপকর্ম্মের ফলে মৃতপুরুষ পাপভোগ, ও 
' পুণ্যকৰ্ম্মের ফলে পুণ্যভোগ প্রাপ্ত হইয়া থাকেন, ইত্যাদি বাক্যে স্পষ্টই 
প্রতীয়মান হয় যে, ব্ৰহ্মবিৎ পুরুষের সম্বন্ধে এই সকল প্রশ্নোত্তর নহে। 
এই সকল কারণে অবিদ্বান্‌ পুরুষই পুর্বোল্লিখিত ১১শ সংখ্যক প্রশ্নোভ্তরের 
বিষয় বলিয়! শ্রীরামান্তজস্বামি-প্রভৃতি ব্যাখ্যা করিয়াছেন। এই শ্রুতিতে 
কেবল বিদ্বান্‌ পুরুষই লক্ষিত হইয়াছেন বলিয়া মনে করিবার কোন 
সঙ্গত কারণও শঙ্করাচাৰ্য্য প্রদর্শন করেন নাই ; অতএব তদুক্ত মীমাংসা ও 
শ্ৰুতিব্যাখ্যা সঙ্গত হইতে পারে ন| মৃত্যুকাল উপস্থিত হইলে, পূৰ্ব্বোক্ত 
“গ্রহ” সকলের ( ইন্দ্ৰিয়সকলের ) কাৰ্য্য বন্ধ হয়, ইহা পচরাঁচরই দৃষ্ট হয়; 
তাহাতে আর্তভভাগ জিজ্ঞাসা করিতেছেন “এই সকল গ্রহ” কি জীবকে 
পরিত্যাগ করে ? যাজ্ঞবন্ধ্য বলিতেছেন “না”, অর্থাৎ দেহাদির ন্যায় তীাহা- 


৫১২ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ২প| ১১-১২সু 


হইতে (অক্ষ) বিচ্যুত হয় না, ভীহাতেই লীন হইয়া থাকে; ইহাদের 
কার্ধ্যরুদ্ধ হইলে, তিনি স্ফীত হইতে থাকেন, ঘর্‌ ঘর্‌ করিয়া শব্দ করিতে 
থাকেন এবং তৎপরে তিনি দেহকে পরিত্যাগ করেন; দেহ নিশ্চেষ্ট হইয়া 
পড়িয়া থাকে। তিনি যখন দেহ পরিত্যাগ করেন, তখন তাহাতে লীন, 
এহসকল অবশ্য তাহার সঙ্গেই যায়; ইহা শ্রুতি ভাবতঃ মাত্র এইস্থলে 
বলিয়াছেন; কিন্তু অন্য আঅতিতে তাহা স্পষ্টরূপে ব্যাখ্যা করিয়াছেন, তাহা 
পুর্বে উদ্ধত হইয়াছে । এই শ্রুতির এইরূপ অর্থ স্পষ্টরূপে শ্রীরামানজন্বামী 
স্বীয় ভাষে লিখিয়াছেন ; যথা! “অবিদ্বস্ত প্রাণাহন্ুৎক্রান্তিবচনং, স্থলদেহবৎ 
প্রাণ ন সুচন্তি, অগ্রিতু ভূতস্ৃক্ষ্মবজ্জীবৎ পরিঘজ্য গচ্ছন্তীতি প্ৰতিপাদয়তি”। 

শ্রীমচ্ছস্কর|চার্ধ্য স্বীকার করিয়াছেন যে, শ্রুতিতে বে “অন্মাৎ” শব্দ 
আছে “( অস্মাৎ গ্রাণাঃ ক্রামন্তি )”, তাহা এ বাক্যের অনবয়ান্ুসারে “পুরুষ”- 
বোধক; এঁ' বাক্যের প্রথমোক্ত চরণে শ্রুতিতে উক্ত হইয়াছে “অয়ং 
পুরুষে! স্ৰিয়তে”, সেই পুরুষশবের সহিতই পরবন্তী “অন্মাৎ” শব্দ সমন্বিত, 
অর্থাৎ “অন্মাৎ’’ শব্দে “এই পুরুষ হইতে” বুঝায় ; “পুরুষের শরীর হইতে” 
এই অর্থ বাক্যের অন্বয়ের দ্বারা লব্ধ হয় না; কারণ “অন্মাৎ” শব্দের পূৰ্ব্বে 
“শরীর” শব্দের কোন প্রয়োগই নাই। পরন্ত ইহা স্বীকার করিরাও 
তিনি বলেন যে, “ন উদ্ছুয়তি, আত্মায়তি” ( সে অর্থাত মৃত্যুমুখে পতিত 
ব্যক্তি স্ফীত হয়, ঘর্‌ ঘর্‌ শব্দ করে ), এই পরবর্তী বাক্যে স্পষ্ট বোধ হয় 
বে “ন” শব্দ শরীরবাঁচক, কারণ স্ফীত হওয়া, ঘর্‌ ঘর্‌ শব্দ করা শরীরেরই 
কাৰ্য্য জীবের নহে। অত্তএব প্রাণসকল “সমবলীরস্তে” ( তাহাতে সম্যক্‌ 
বিলীন হয় ) প্রদেও শরীরেই বিলীন হয় বুঝিতে হইবে; “স” শব্দ জীব- 
"বাচী হইলেও তাহা শরীরার্থক, সুতরাং “অন্মাৎ” পদও “শরীরাৎ” অর্থে 
ব্যবহৃত হইয়াছে বুঝা উচিত । 

এই স্থলে বক্তব্য এই যে “সে ক্ষীত হয়, ঘর্‌ ঘর করে”, এই বাক্যে 


৪অঃ ২প| ১১-১২সু ] বেদান্ত-দৰ্শন। ৫১৩ 


স্ফীত হওয়া, ঘর্‌ ঘর্‌ শব্দ কর! যদিও শরীরেরই কাৰ্য্য সন্দেহ নাই, কিন্ত 
শরীরধারী জীবসন্বন্ধে এইরূপ বাক্য সচরাচরই প্রয়োগ হইয়া থাকে । 
আমি স্ফীত হুইয়াছি, আমি কৃশ হইয়াছি, আমি গৌর, আমি কৃষ্ণ, 
ইত্যাদি বাক্যব্যবহার সর্বদাই প্রসিদ্ধ আছে। যদিও প্রধানতঃ শরীর- 
সম্বন্ধেই এই সকল বাক্য সাৰ্থকতা লাভ করে, তথাপি শরীর জীবের সহিত 
৷ একাত্মভাবে সম্বন্ধবিশিষ্ট হইয়া অবস্থিতি করাতে, এবং তাহাতে জীবের 
আত্মবুদ্ধি থাকাতে, এই সকল বাক্যের যিনি বক্তা, তিনি জীবেরই প্রতি 
তৎসমস্ত আরোপিত করিয়া বাকাপ্রয়োগ করিয়া থাকেন; শ্রুতিও তদ্রপই 
করিয়াছেন। যদি “সেই পুরুষ স্ফীত হয়েন” প্রভৃতি বাক্যকে লক্ষ্য 
করিয়া, সেই পুরুষশব্দের শরীরমাত্র অর্থ করা যায়, এবং তদ্দ্টে 
“সমবলীয়ন্তে” ও “উত্ক্ৰামন্তি” পদেরও শরীর হইতে উৎক্রান্তি না হওয়া 
এবং শরীরেই লয় হওয়া অর্থ করা হয়, তবে প্রশ্নোক্ত “অিরতে” এবং 
পরবর্তী “মৃতঃ শেতে” পদেরও অর্থ এইরূপই কর! উচিত হয়, অর্থাৎ প্রশ্নের 
অর্থ তবে এইরূপ করিতে হয় যে, “শরীর যখন মৃত হয়, তখন তাহা হইতে 
প্রাণনকল উৎক্রান্ত হয় কি না”? এবং উত্তরেরও এইরূপ অর্থ করিতে 
হয় “না, হয় না, শরীরেই লীন হয়, শরীর স্ফীত হয়, ঘর্‌ ঘর্‌ করিয়! মৃত 
হুইয়! শয়ন করে” । কিন্তু “শরীরের মৃত্যু” এইরূপ বাক্য সচরাচর ব্যবহৃত 
হয় না, শ্রুতিও করেন নাই; গৌণার্থে হইলেও জীবেরসম্বন্ধেই জন্ম, মৃত্যু 
প্রভৃতি শব্দের প্রয়োগ হইয়া থাকে ; এবং এই স্থলে যে জীবসম্বন্ধেই প্রশ্ন, 
তাহা পরবর্তী বাক্যে স্পষ্টই প্রতিপন্ন হয়; যথা, “নাম জীবকে পরিত্যাগ 
করে না, দেহের উপকরণসকল পৃথিব্যাদিতে লয় প্রাপ্ত হয়; স্বৰৃত পুণ্য 
ও পাপরূপ কৰ্ম্মকে আশ্ৰয় করিয়া জীব তৎফলভোগ করেন” ইত্যাদি । মৃত্যু 
অর্থাৎ দেহত্যাগ পর্য্যন্ত যাহ! যাহ! ঘটে, তাহাই শ্রুতি এইস্থলে বর্ণনা 
করিয়াছেন; মৃত্যুর পর প্রাণসকল যে দেহে লীন হইয়া থাকে, জীবের 


৩৩ 


৫১৪ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ২পা ১১-১২সু 


অনুগমন করে না, তাহ| শ্ৰুতি বলেন নাই। অতএব “উচ্ছুতি ও আধ্যায়তি” 
পদের উপর নির্ভর করিয়া, সমগ্র বাক্যে “পুরুষ” এবং “স” শব্দের “শরীর” 
অর্থ করা যুক্তিসঙ্গত নহে । 

অবশেষে বক্তব্য এই, “প্রতিষেধাদিতি চেন্ন শারীরাৎ” এই পরিষ্কার 
যুক্তিপূৰ্ণ সুত্রাংশকে যদি পুর্ববপক্ষত্বরূপে বেদব্যাস বর্ণনা করিয়া থাকেন, এবং 
“ষ্পষ্টে৷ হোকেষাম্‌” এই অংশে যদি তাহার উত্তর দিয়া থাকেন, তৰে পূর্ব্বো- 
ল্লিখিত শ্রত্যুক্ত “সমবলীয়ন্তে” পদের অর্থ “শরীরেই লয় হওয়া” সুস্পষ্টরূপে, 
অর্থাৎ অবিতকিতভাবে সকলের বোধগম্য হওয়া উচিত। কিন্ত পূৰ্ব্বোক্ত 
ব্যাখ্যাবিরোধ এবং যুক্তিৃষ্টে, কি ইহা বলিতে পার! যায় যে, উক্ত শ্ৰুতি- 
বাক্যে “দমবলীয়ন্তে” এই ক্রিয়ার অপাদান “অন্মাৎ” (পুরুষাৎ) পদের 
সপষ্টরূপে উল্লেখ থাকাঁতেও, এই “অম্মাৎ” শব্দের “শরীরাং” অর্থ এমনই 
স্পষ্ট যে, বেদব্যাস তৎসম্বন্ধে অন্য কোন ব্যাখ। ন| করিয়া, কেবল “স্পষ্ট” 
এই কথাদ্বারাই সমস্ত আপত্তি খণ্ডন করিয়াছেন ? অতএব এস্থলে শাঙ্করমত 
গ্রহীতব্য নহে। 

(২) অতঃপর শ্রীমচ্ছস্করাচার্ধ্য বৃহদারণ্যকৌপনিষদের অপর একটি 
বাক্যের উল্লেখ করিয়া স্বীর স্ত্রব্যাখ্যার পুষ্টিদাধন করিতে প্রনত্র করিয়া 
ছেন। এক্ষণে তদ্বিষয় সমালোচিত হইতেছে £- 

বৃহদারণ্যকোপনিষদের চতুর্থাধ্যায়ে রাজধি জনক ও বাজ্ঞবন্ক্যের মধ্যে 
যে সংবাদ হইয়াছিল, তাহা বিবৃত হইয়াছে । ও চতুর্থাধ্যায়ের চতুর্থ 
ব্ৰাহ্মণে ৫ম ও ৬ষ্ঠ সংখ্যক বাক্যে যাজ্ঞবঞ্্য এইরূপ বলিয়াছেন £-+ 

“স বা অয়মাত্ম| ব্ৰহ্ম বিজ্ঞানময়ো মনোময়ঃ প্রাণময়শ্চক্ষুময়িঃ শ্ৰোত্ৰময়ঃ 
পৃথিবীময়ঃ  আপোময়ো বাযুময় আকাশময়স্তেজোময়োহতেজোময়ঃ 
কামময়োহকামময়ঃ ক্রোধময়োহক্রোধময়ো ধৰ্ম্মময়োহধৰ্ম্মময়ঃ সৰ্ব্বময়স্তদ্‌ 
যদেতদিদম্ময়োইদোময় ইতি, যথাকারী যথাচারী তথা ভবতি ধুসাকারী 


৪অঃ ২পা ১১-১২সূ ] বেদান্ত-দর্শন। ৫১৫ 


সাধুৰ্ভবতি, পাপকারী পাপে৷ ভবতি, পুণ্যঃ পুণ্যেন কৰ্ম্মণা ভবতি, পাপঃ 
পাপেন অথো খন্বাহঃ কামময় এবায়ং পুরুষ ইতি স্‌ যথাকামে৷ ভবতি 
তৎক্রতু$বতি, যং ক্রতুর্ভবতি তৎ কৰ্ম্ম কুরুতে, যং কৰ্ম্ম কুরুতে 
তদভিসম্পদ্ভতে ॥ ৫ 

“তদেষ গ্লোকো ভবতি । তদেব সক্তঃ সহ কণ্মণৈতি লিঙ্গং মনো যত্ৰ 
নিষক্তমন্ত প্রাপ্যান্তং কর্মনস্তস্ত যং কিঞ্চেহ করোত্যয়ম্। তম্মাল্লোকাৎ 
পুনরেত্যট্মৈ লোকায় কৰ্ম্মণ ইতি নু কাময়মানোহথাকাময়মানে। বোহকামে| 
নিষ্কাম আপ্তকাম আত্মকামঃ ন ত্য প্রাণা উৎক্রামন্তি ব্ৰহ্মৈব সন্‌ 
বন্ধাপোতি” ॥ ৬ ॥ 

অন্তাৰ্থঃ--এই জীবাত্ম৷ ব্ৰহ্ম, ইতি বিজ্ঞানময়, মনোময়, প্রাণময়, 
চক্ষ্্ময়, শোত্রময়, পৃথিবীময়, আপো ময়, বায়ুময়, আকাশময়, তেজোময়, 
অতেজোময়, কামময়, অকামময়, ক্ৰোধময়, অক্ৰোধময়, ধৰ্ম্মময়, অধৰ্ম্ম- 
ময়, যাহা কিছু প্রত্যক্ষাপ্ৰত্যক্ষীভূত তত্সর্ব্বময়। যেরূপ কৰ্ম্ম করেন, যেরূপ 
আচারবিশিষ্ট হয়েন, তদ্রপই হয়েন। সাধুকৰ্ম্মকারী সাধু হয়েন, পাপকৰ্ম্ম- 
কারী পাপী হয়েন, পুণ্যকৰ্ম্মকরী পুণ্যযোন প্রাপ্ত হয়েন, পাপকৰ্ম্মকারী 
পপষোনিপ্রাপ্ত হয়েন। অতএব পুরুষকে কামময় বল! যায়; তাঁহার মদ্রপ 
কামনা, তদ্পই কওঁ| হয়েন এবং তদনুসারে তিনি কৰ্ম্মসকল আচরণ করেন, 
এবং যদ্রপ কর্শ্ম করেন, তদ্ৰূপ অবস্থাই তিনি প্রাপ্ত হয়েন। ৫। 

তৎসম্বন্ধে এইরূপ শ্লোক উক্ত হইয়াছে, যথা, ইহলোকে জীব নে সকল 
কৰ্ম্ম করেন, তাহাতে তিনি আঁসক্তচিত্ত হইলে, সেই অ:সক্তিনিবন্ধন তংসহ 
পরলোকগত হইয়া, তাহা ক্ষয় না হওয়! পর্য্যন্ত, পরলোকে তাহার ফল- 
ভোগ করিয়া থাকেন। ভোগান্তে পরলোক হইতে (নিক্ষান্ত হইয়া ) 
পুনরায় ইহলোকে কৰ্ম্মকরণাৰ্থ প্রত্যাগমন করেন। কামনাবান্‌ পুরুষের 
সন্বন্ধেই এই কথা ৷ অকামনাব'ন্‌ পুরুষের সম্বন্ধে এক্ষণে বলা হইতেছে; 


৫১৬ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ২প৷ ১১-১২দু 


যিনি অকাম, নিষ্কাম, আপ্তকাম ও আত্মকাম, তীহার প্রাণসকল উৎক্রান্ত 
হয় না; তিনি ব্ৰহ্ম হইয়! ব্হ্মকেই প্রাপ্ত হয়েন। ৬। 

এই ৫ম ও ৬ষ্ঠ সংখ্যক বাক্যের পূৰ্ব্বে উল্লিখিত চতুর্থ ব্রাহ্মণের প্রথম 
হইতে যাজ্ঞবন্ধ্যোক্ত বাক্যসকলের মৰ্ম্ম নিয়ে বিবৃত হইতেছে ঃ--- 

যখন এই পুরুষ দুৰ্বল হইয়া মোহিতের ন্যায় পতিত হয়েন, তখন 
তাহার প্রাণ ( ইন্দ্রিয় ) সকল তদভিমুখে আগমন করে । সেই পুরুষ তৈজস 
চক্ষুরাদি ইন্দিয়দিগকে গ্রহণ ক্রিয়া হৃদয়প্রদেশে গমন করেন; তখন 
চাক্ষুষপুরুষ-_আদিত্য চক্ষুৱিন্ৰিয়কে অনুগ্রহ করিতে পরাজ্মুখ হয়েন, অতএব 
পুরুষের তখন রূপজ্ঞান হয় নাঁ। ১। 

চক্ষুঃ তখন আত্মার সহিত একীভূত হয়, এবং লোকে বলে “অমুক 
দেখিতেছে না।” এইরপে স্ৰাণেন্দ্ৰিয়, রসনা, শ্রবণ, মন, ত্বক্‌, বুদ্ধি জীবের 
সহিত একীভূত হয়; লোকে বলে “তিনি ত্রাণ করিতেছেন না, শ্রবণ 
করিতেছেন না, বোধ করিতেছেন না” ইত্যাদি । তখন তাঁহার হৃদয়ের 
অগ্রভাগ আলোকিত হইয়া প্রকাশ পায়; ও হদয়াগ্র নাড়ীমুখ প্রকাশিত 
হইলে, জীবাত্মা চক্ষু, মূৰ্দ্ধী বা শরীরের অপরাংশ দ্বার! শরীর হইতে উৎক্রান্ত 
হয়; তিনি উৎক্রান্ত হইলে মুখ্যপ্রাণও তৎসহ উৎক্রান্ত হয়, এবং তৎপশ্চাৎ 
অপর ইন্দ্রিযনকলও তত্সহ উৎক্রান্ত হয়; তিনি তখন কৰ্ম্মসংস্কারকে 
সঙ্গে লইয়াই দেহ হইতে গমন করেন; বিদ্যা, কৰ্ম্ম ও পূৰ্ব্বপ্ৰজ্ঞা 
তাহার অনুগমন করে। (“তং বিদ্যাকন্ণী সমন্বারভেতে পূর্ব্বপ্রজ্ঞা 


চ৮)1২। 

যেমন তৃণ-জলৌকা একটি তৃণের অন্ত্যভাগে গমন করিয়া, অপর একটি, 
তৃণকে আশ্রয় করিয়া, প্রথমোক্ত তৃণ হইতে আপনাকে উপসংহার করে, 
তদ্রপ এই জীব, স্থলশরীরকে পরিত্যাগ করিয়া, অবিদ্ভাবশতঃ দেহান্বর 
অবলম্বন করে, এবং অবলম্বন করিয়া পূৰ্বদেহ হইতে উপসংহৃত হয় । ৩। 


৪অঃ ২পা ১১-১২মু ] বেদান্ত-দর্শন। ৫১৭ 


যেমন স্থুবর্ণকাঁর স্বর্ণের অংশসকল লইয়| নূতন সুন্দর সুন্দর বস্তু নিৰ্ম্মাণ 
করে, তদ্ৰূপ জীবাত্ম৷ এই স্থুলদেহবিনাশান্তে অবিদ্যা অবলম্বন করিয়া অন্ত 
নূতন অভীগ্মিত পৈত্ৰ্য, অথবা! গান্ধৰ্ব্ব, অথবা দৈব, অথবা প্ৰাজাপত্য, অথব| 
ব্ৰাহ্ম, অথবা অন্ত প্রাণিসকলের রূপ অবলম্বন করে। ৪। 

এইরূপে প্রথম হইতে চতুর্থবাক্য পর্য্যন্ত সর্বপ্রকার জীবের পরলোক- 
প্রাপ্তি বর্ণনা করিয়া, তথায় গমনান্তে কি হয়, তাহা তৎপরবন্ভী এই সকল 
বাক্যের পরেই পূৰ্ব্বোদ্ধ.ত ৫ম ও ৬ষ্ঠ বাক্যে শ্রুতি উল্লেখ করিয়াছেন । 
পঞ্চম বাক্যে পাপী, পুণ্যাত্মা, কামী, অকামী, সকলেরই দেহান্তে যথো- 
পযুক্ত গতির বিষয় উল্লেখ করিয়া, ৬ বাক্যে শ্ৰুতি বলিয়াছেন যে, 
কৰ্ম্মানুসারে তৎফলসকল পরলোকে ভোগ করিয়া, সকামকৰ্ম্মকারী জীব 
পরলোক হইতে নিঙ্গ্ৰান্ত হইয়া ইহলোকে পুনরায় কৰ্ম্ম করিবার নিমিত্ত 
আগমন করেন। এই বাক্যের অব্যবহিত পরেই বলিয়াছেন যে, নিষ্কাম- 
পুরুষের সম্বন্ধে এই নিয়ম নহে; “তাহাদের প্রাণসকল আর উৎক্রান্ত হয় না, 
তিনি ব্ৰহ্ম হইয়| ব্ৰহ্মকে প্রাপ্ত হয়েন |” এতদ্বারা স্পষ্টই প্রতিপন্ন ইইতেছে 
যে, নিষ্কামী পুরুষ যে আর সংসারে প্রত্যাবৃত্ত হরেন না, তাহা উপদেশ 
করাই এই স্থলে তির স্পষ্ট অভিপ্রায় । অবিগ্যাবশতঃই সংসারে পুনরায় 
আগমন হয়, ইহা! শ্রুতি প্রথমতঃ বর্ণনা করিয়াছেন ; বিদ্বাম্‌ পুরুষের অবিদ্যা 
বিনষ্ট হওয়ায়, তাহার প্রত্যাগমন হয় না, তাহাই শ্রুতি এই স্থলে স্পষ্টন্ূপে 
উপদেশ করিয়াছেন। স্থুলদেহপরিত্যাগকালে পরলোকগমনের সময় দেহ 
হইতে প্ৰাণ উংক্রান্ত হয় কি না, তদ্বিযয় উপদেশ করা এই স্থলে শ্রুতির 
অভিপ্রায় বলিয়া অনুমান করা যায় না; পরলোকে কর্মফলভোৌ গান্তে, 
পুনরায় ইহলোকে আবৃত্তি, যাহা সকীমপুরুষসন্বন্ধে পূর্ক্বোদ্ধ তে ৬ষ্ঠ সংখ্যক 
বাক্যের প্রথমাংশে শ্ৰুতি বর্ণনা করিয়াছেন, তাহাই উক্ত বাক্যের শেষাংশে 
নিষ্কাম পুরুষের সম্বন্ধে নিষেধ করিয়াছেন। অতএব অকাম পুরুষ যে আর 


৫১৮ বেদান্ত-দৰ্শন । [৪অঃ ২প| ১১-১২সূ 


সংসারে প্রত্যাবর্তন করেন না ইহাই উপদেশ করা উক্ত শ্ৰুতিবাক্যের অভি- 
প্রায়। শ্রুতি বলিতেছেন যে, ব্ৰহ্মজ্ঞ অকাম পুরুষের ইন্দিয়নকল তাহার সহিত 
ব্ৰহ্মপত৷ প্রাপ্ত হয়। অতঃপর ৭ম বাক্যে ব্ৰহ্মজ্ঞপুৰুষের জীবিতকাঁলেই 
ব্ৰহ্ম সাক্ষাৎকারের বিষয় উপদেশ করিয়া শ্রুতি বলিয়াছেন যে, 
জীবনুক্তপুরুষের দেহে আত্মবুদ্ধি সম্পূর্ণরূপে অপগত হয়, এবং তিনি 
ব্হ্মভাব প্রাপ্ত হয়েন, এবং দেহান্তের পর তিনি মুক্তিপথে গমন করেন 
“তেন ধীর! অপি যান্তি ব্ৰহ্মবিদঃ স্বর্ণৎ লোকমিতঃ উৰ্দ্ধৎ বিমুক্তাঃ।” অতঃপর 
নবম বাকো ব্ৰহ্মবিদ্্‌গণের গন্তব্য পন্থার শুরুত্বাদি বর্ণ * বর্ণনাপুর্ব্বক শ্ৰুতি 
বলিয়াছেন “এষ পন্থা ব্ৰহ্মণ৷ হানুবিত্তপ্তেনৈতি ব্রহ্মবিৎ” ( ব্ৰহ্মবিৎ পুরুষ 
এই পন্থার অনুসরণ করিয়| গমন করেন )। অতএব এই শ্রুতির বাঁক্যার্থ- 
বিচারেও, শাঙ্করব্যাখ্যা সঙ্গত বলিয়া অনুমিত হয় না। স্থুলদেহের পতনে 
অন্যত্র গমন না করিয়াই ব্রহ্মবিদ্গণের ব্রহ্গরূপতা লাভ করা পক্ষের অনুকুল 
এই বাক্য হইলে, ভগবান স্ত্রকাঁর বৃহদারণ্যকের তৃতীয়াধ্যায়ের ২য় 
ব্ৰাহ্মণের পূৰ্ব্বোদ্ধত ১১শ বাক্যের ন্যায় এই চতুর্থাধ্যায়োক্ত বাক্যের উল্লেখ 
অবশ্য সুত্রে করিতেন। এই শেষোক্ত বাঁক্যের শ্রীমচ্ছস্করাচার্যের কৃত অর্থ 
কদাপি হইতে পারে না, এবং কেহ করে না বলিয়াই, তিনি এই বিচারস্থলে 
এঁ বাকোর প্রতি লক্ষ্যমাত্র না করিয়া! তৃতীয়াধ্যায়োক্ত পূর্বোক্ত সন্দিদ্ধার্থ 
বাক্যের ব্যাখ্যার নিমিত্ত সুত্র রচনা করিয়াছেন বলিয়া অনুমিত হয়। 


* (১) “এষ শুরু এষ নীল!” ইত্যাদি শ্ৰুতিতে সুৰ্যোর শুরুত্বাদি বর্ণ থাক! বণিত 
আছে। ব্ৰহ্মবিদ্‌গণ সুধামণ্ডলকে ভেদ করিয়] উর্ধে গগন করেন। তন্নিমিত্ত তাহাদের 
পস্থার শুক্তাদি বর্ণ উল্লিখিত হইয়াছে বলিয়া অনুমান করা যায়। এবঞ্চ মুদ্ধন্ত নাড়ী দ্বারা 
ব্ৰহ্মবিদ্গণ দেহ পরিত্যাগ করিয়] উর্দ্ধে গমন করেন ৷ এ মূর্ধন্ত নাড়ী যে রসের দ্বারা 
পূর্ণ থাকে তাহার বর্ণ পরিবন্তিত হয়, এই নিমিত্তই ব্ৰহ্মবিদ্গণের গস্তব্যপথে বর্ণের শুক্লাদি 
পাৰ্থকা উপদিষ্ট হইয়াছে; এইরূপ কাহার কাহার অভিমত | পয়ন্ত ব্ৰহ্মবিদ্‌গণ যে দেহ 
পরিত্যাগ করিয়া! গমন করেন, তাহ! উভয় ব্যাথ্যায়ই সিদ্ধ হয়। 


৪অঃ ২প| ১১-১২সু] বেদান্ত-দর্শন । ৫১৯ 


অতএব এই শ্রুতির ব্যাখ্যা অবলম্বন করিয়া শঙ্করাচার্য্য যে স্বীয় মতের 
পুষ্টিসাঁধন করিতে প্রযত্ন করিয়াছেন, তাহাও নিষ্ফল । 

(৩) অতঃপর আচাৰ্য্য শঙ্কর বলিয়াছেন যে, ব্ৰহ্মবিৎ পুরুষের 
যখন “সৰ্ব্বগতব্ৰহ্মাত্মভূতত্ব” সিদ্ধি হয় এবং তীহার কৰ্ম্মসকল যখন সম/ক্‌ ক্ষয়- 
প্রাপ্ত হয়, তখন দেহ হইতে তাহার উৎক্রান্তি যুক্তিতঃও অসম্ভব ; এবং 
পূর্ব্বোন্ত জনক ও যাজ্ঞবন্ধ্যের সংবাঁদোপলক্ষে কথিত “অত্র ব্ৰহ্মসমশ্ন তে” 
ইত্যাদিক্রুতিবাক্যে যখন ব্ৰহ্মবিৎ পুরুষ এখানেই ব্ৰহ্মকে প্রাপ্ত হয়েন 
বলিয়া উল্লেখ আছে, তখন উতক্রান্তির সম্ভাবন! কোথায় ? 

এই সম্বন্ধে প্রথমতঃ বক্তব্য এই যে, জীবনুক্তপুরুষগণ যে সকল কৰ্ম্ম 
করেন, তাহাতে তাহারা লিপ্ত হয়েন না সত্য, কিন্তু সেই সকল কৰ্ম্ম 
অবশ্য তঁহাদিগকেই আশ্রয় করিয়। থাকে; কারণ ও সকল কৰ্ম্মের স্মৃতি 

উহাদের থাকে, তাহা প্রত্যক্ষ এবং শাস্ত্রপ্রমাণ সিদ্ধ । পরস্ত শ্রুতি- 
প্রমানানগুপারে বেদব্যাস বলিয়াছেন যে পদ্মপত্রস্থ জলের প্যায় জীবনুক্ত- 
পুরুষদিগের কৰ্ম্ম তাঁহাদিগের সহিত লিপ্ত হয় না। সেই সকল কৰ্ম্ম 
তাহাদিগকে ব্রহ্মলোকে লইয়া যাইতে সক্ষম, সেই সকল কৰ্ম্ম ব্ৰহ্মলোকের 
দ্বারস্থিত বিরজানদী উত্তীৰ্ণ হইবার সময় তীহাদিগ হইতে সম্যক্‌ 
বিশ্লিষ্ট হইয়া, তীহাদিগের বন্ধু ও ছেষ্টাগণকে আশ্রয় করে; এইরূপ 
কৌধীতকী শ্রুতি উল্লেখ করিয়াছেন; ইহা পূর্বে বর্ণিত হইয়]ছে। যদি 
এই সকল কৰ্ম্ম দেহত্যাগের সঙ্গে সঙ্গেই বিনষ্ট হয় বলিয়া সিদ্ধান্ত করা 
যায়, তাহাঁতেও ব্ৰহ্মোপাসনারপ কৰ্ম্ম, যাহা বিদ্বাম্‌ পুরুষেরও কর্তব্য বলিয়া 
পূৰ্ব্বাধ্যায়ে বাবস্থাপিত হইয়াছে, দেই কৰ্ম্মবলেই তিনি ব্ৰহ্মলোকে নীত 
হইতে পাঁরেন। এবঞ্চ পুর্ববসংস্কার যেমন ব্ৰহ্মবিদ্গণের স্থূলদেহকে রক্ষা 
করিয়। বর্তমান থাকে, তঙ্িমিত্ত ব্রহ্মবিৎ হইয়াও তাঁহার! স্থূল দেহাব- 
লগ্ঘনে জীবিত থাকেন, পরম্ত স্থুলদেহনিষ্ঠ সংস্কারের ক্ষয়ে স্থুলদেহের 


৫২০ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ২প| ১১-১২সু 


পতন হয়; তদ্রুপ তখনও সৃস্মদেহনিষ্ট সংস্কারের বিদ্যমানত! হেতু 
তদবলম্বনে তাঁহারা ব্ৰহ্মলোকে গমন করেন) তথায় ও সুন্ষ্মদেহনিষ্ঠ 
সংস্কারও একেবারে ক্ষয়প্ৰাপ্ত হইলে তাঁহার! স্বীয় চিদানন্দরূপে প্রতিষ্ঠা 
লাভ করেন। এই সিদ্ধান্তে কোন প্রকার অযৌক্তিকতা নাই। অতএব 
ব্রহ্গলোকপ্রাপক কোন নিমিত্ত নাই, এই কথ! কেবল অনুমানের উপর 
নির্ভর করিয়া! সিদ্ধান্ত কর! যায় না। 


এবঞ্চ ব্ৰহ্মসাক্ষাৎকার যে এই দেহ জীবিত থাকিতেই হইতে পারে, 
তাহা বেদব্যাস ইতিপুর্্ক্ব স্পষ্টরূপে বর্ণনা করিয়াছেন, এবং “অন্ত ব্ৰহ্ম- 
সমগ্ন তে” ইত্যাদিবাক্যে শ্রতিও তদ্দিষয়ের স্পষ্টূপে উপদেশ করিয়াছেন, 
এবং শ্রীমচ্ছক্কর চার্যেরও এই বিষয়ে কোন বিরুদ্ধ ব্যাখ্যা অথবা বিরুদ্ধ 
মত নাই; এই সিন্ধান্ত সৰ্ব্ববাদিসন্মত। এই ব্ৰহ্মসাক্ষাংকার হলেই, 
পুরুষ মায়াবন্ধ হইতে মুক্ত হয়েন; সুতরাং তাহাকে জীবন্ম্ত বলা যায়; 
তিনি জীবিত থাকিয়াও মুক্ত, তীহার আর পুনরায় অবিদ্ভাবন্ধন কখন 
ঘটে না, এবং কৌন প্রকার কর্ম তাহাকে লিপ্ত করিতে পারে নাঁ। 
এতৎ সমস্তই সৰ্ব্ববাদিসন্মত, এবং বেদব্যাস তাহা ম্পষ্টরূপে পুর্বে বর্ণনা 
করিয়াছেন। এই জীবন্মক্ত অবস্থায় পুরুষের সর্বত্র সমদর্শন সর্বাশান্তে 
প্রসিদ্ধ আছে; জীবঘুক্তপুরুষ আপনাকে এবং জগৎকে ব্ৰহ্মৱপেই দর্শন 
করেন । ইহাও সর্ধবাদিসন্মত। কারণ, ইহা ন! হইলে “মুক্ত” কথার 
কোন অথই থাকে না। শ্রুতি বলিয়াছেন, বাঁমদেবের ব্রদ্মসাক্ষাৎকার 
হইবার পর, তিনি বলিরাঁছিলেন, “অহং স্থৰ্য্যয, অহং মনুঃ” ইত্যাদি, অর্থাৎ 
তিনি আপনাকে এবং সূর্য্য, মন্ত ইত্যাদি সমস্ত জাগতিক বস্তুকে ব্ৰহ্ম 
হইতে অভিন্নরূপে দর্শন করিয়াছিলেন । বাস্তবিক জীবিত থাকিয়া জীবমুক্ত- 
পুরুষ যে সকল পুণ্য ও পাপ কৰ্ম্ম করেন, তাহাতে যে তিনি লিপ্ত হয়েন 
না, তাহারও এইমাত্রই কারণ যে, সর্বত্রই তাহার ব্ৰহ্মবুদ্ধি প্রতিষ্ঠিত 


৪অঃ ২পা ১১-১২সূ ] বেদান্ত-দৰ্শন। ৫২১ 


খাকে। ভেদনুদ্ধিহেতুই সাধারণ জীবের অপ্রাপ্তবিষয়ে আকাঙ্গা 
ইত্যাদি জাত হইয়া, তীহাতে বাসনানুরপ সংস্কারৱসকলও উপজাত হয়; 
ভেদবুদ্ধিরহিত হইলে, কাজেই তদ্রপ বাসন| ও সংস্কার উপজাত হইতে 
পারে না। অতএব শ্রুতি যে বলিয়াছেন, “এখানেই তিনি ব্ৰহ্মকেই 
প্রাপ্ত হয়েন” ইহ জীবন্ম,ক্তপুরুষের সম্বন্ধে নিশ্চয়ই সত্য । বৃহদারণ্যকে 
চতুর্থাধ্যায়ে চতুৰ্থব্ৰাহ্মণে যাজ্ঞবন্ধ্য ও জনক সংবাদে ১৩শ বাঁকো এইরূপ 
স্পষ্ট উক্তি আছে, বে খ্যস্তানুবিত্তঃ প্রতিবৃদ্ধ আঘ্মাম্মিন্‌ সংদেহে গহনে 
প্রবিষ্টঃ স বিশ্বকৃৎ স হি সর্ধন্তকর্তী তন্ত লোকঃ স উ লোক এব” (এই 
গহনস্বরূপ অনেকার্থসম্কুলদেহে প্রবিষ্ট আত্মাকে যিনি সম্যক জ্ঞাত হইয়া- 
ছেন, তিনি সর্ধকর্তা, এই লোক তাঁহার, এবং তিনি এই লোক )। 
ততৎপরে ১৪ সংখ্যক বাক্যে খর শ্ৰুতি বলিয়াছেন “ইহৈব সন্তোহথ 
বিদ্মস্তদ্বয়ং ন চেদবেদির্মহুতী বিনষ্টিঃ, যে তদ্দিছ্রমৃতাস্তে ভবস্তি” আমরা! 
এই দেহে থাকিয়াই আত্মাকে বিদিত হই, আত্মাকে যদি আমরা বিদিত 
না হইতাম, তবে আমাদের মহৎ বিনাশ উপস্থিত হইত, বীহারা ইহা 
জানেন তাঁহারা অমৃত হয়েন )। ব্ৰহ্ম সৰ্ব্বগত এবং সেই সর্বগত ব্ৰহ্ধের 
সহিত জীবন্ম ক্তপুরুষের অভেদজ্ঞানহেতু তাঁহার পদর্বগতব্র্গাত্বতা” 
সিদ্ধ! আছে। পরন্ত জীব স্বরপতঃ অণুস্বরূপ ; সুতরাৎ ব্ৰহ্মের সহিত 
তাহার ভেদাভেদমম্বদ্ধ, ইহা বেদব্যাস পূর্ব্বেই বিশদ্রূপে প্রতিপন্ন করিরা- 
ছেন। অতএব জীব মুক্ত হইলেও, তাঁহার পক্ষে স্থুলদেহধারী হইয়| 
থাকা অসম্ভব হয় না; মুক্ত হইয়াও তিনি এই দেহে জীবিত থাকেন। 
অতএব এই দেহান্তে, সুগ্মদেহধারী হইয়া এই দেহ হইতে উৎক্ৰমণপূৰ্ব্বক 
তাহার পক্ষে প্রথমে ব্ৰহ্ধলোকে গমন করা যুক্তিবিরুদ্ধ নহে। তীহার! 
সর্ধগতভাব লাভ করিবার পরেও যদি স্থুলদেহবিশিষ্ট হইয়া জীবিত 
থাকিতে পারেন, তবে স্থুলদেহান্তে স্থক্মদেহবিশিষ্ট হইয়া ব্ৰহ্মলোক 


৫২২ বেদান্ত-দৰ্শন । [৪অঃ ২পা ১১-১২সু 


পর্য্যন্ত গমন কর! অসম্ভব বলিয়| কিরূপে বলা যাইতে পারে? অতএব 
সর্ব্বগত ব্ৰহ্মকে মুক্তপুৰুষসকল লাভ :করা হেতুতে, মৃত্যুকালেই 
তাহাদের হুক্মদেহেরও আত্যন্তিকবিনাশ অথবা তীহাদিগহইতেই সম্যক্‌ 
বিশ্লেষ কল্পনা করিবার কোন সঙ্গত হেতু নাই। অতএব মৃতদেহ হইতে 
উৎক্রান্তিও অবশ্য স্ুসিদ্ধান্ত বলিয়াই গণ্য করিতে হইবে । ইন্দরিয়াদি সুক্ম- 
দেহেরই অঙ্গীভূত, তদ্বারাই সুক্মদেহ, রচিত হয়, ইহা সর্ধশাস্্রসম্মত ) 
সুতরাৎ ইন্্ৰিয়সকল যে মরণান্তে জীবের অঙ্গীভূত হইয়া গমন করে, ইহাই 
সংদিদ্ধান্ত। 

এইস্থলে জিজ্ঞাস্ত হইতে পারে যে, জীবশুক্তপুরুষ এবং বিদেহমুক্তপুরুষ 
€ অর্থাৎ যে মুক্তপুরুষের স্থলদেহ মৃত্যুকালে বিনষ্ট হইয়াছে ), এই উভয়ের 
মধ্যে প্ৰভেদ কি? তদ্বত্তরে এই স্থলে, এই ব্রহ্মস্ুত্রের ও শ্রুতির মীমাং- 
সানুলারে, এই মাত্রই বলা যাইতে পারে যে, জীবনুক্তপুরুষের ভেদবুদ্ধি 
রহিত হওয়াতে, এবং জুখ দুঃখ, পাপপুণ্য, সর্ববিষয়ে তাহার সমবুদ্ধি হও- 
রাতে, প্রারন্বকর্ম, যাহা জাতি, আয়ু ও ভোগ-স্থষ্টির দ্বারা ফলো মুখী হই- 
রাছে, তাহা বিনষ্ট করিতে মুক্তপুরুষের প্রবৃত্তি হইবার কোন কারণ নাই ও 
হয় না; এই দেহকে অবলম্বন করিয়াই তীহার| প্রথমে ব্রহ্মোপাসনায় প্ৰবৃত্ত 
হয়েন, ইহাকে বিনাশ করিবার অভিপ্ৰায়ে নহে; সেই উপাসনাবলে ব্ৰহ্ম- 
সাক্ষাৎকারলাভ হইলে, তখন স্থখ, দুঃখ, দেহ, বিদেহ, সকল বিষয়েই 
তাহাদের সমবুদ্ধি আবিভূতি হয়; তখন তদবস্থায় তাহাদের দেহ ও দেহ- 
সম্বন্ধীয় আৱদ্ধকৰ্ম্ম ও তদনুগাসী সুখদুঃখাদি বিনষ্ট করিবার নিমিত্ত নৃতন- 
কল্পে কোন ইচ্ছা বাঁ সাধন উদ্ভুত হওয়ার পক্ষে তাহাদের সম্বন্ধে কোন 
কারণ থাকে না । অতএব প্রারদবকর্ম, য'হ| তাহাদের দেহ, আয়ু ও ভোগ- 
রূপ ফল উৎপাদন করিতে উন্মুখ হইয়াছে, তাহা প্রতিরোধ করিতে 
আভ্যন্তরিক কোন শক্তির প্রেরণা ন! থাকায়, তাহা অপ্রতিহত থাকে। এই 


৪অঃ ২পা ১১-১২সূ ] বেদান্ত-দৰ্শন। ৫২৩ 


প্রারন্ধকৰ্ম্ম যতদিন এইরূপে ভোগের দ্বারা ক্ষয় না হয়, ততদিন মুক্তপুরুষ- 
দিগের সম্বন্ধে স্থলদেহের কাৰ্য্য অপর জীবের ক্লায়ই চলিতে থাকে । ইহাই 
জীবন্ুক্তপুরুষের বিশেষ প্রারন্ধকর্ম ক্ষয়ে, প্রথমতঃ স্থুলদেহনিষ্ঠ সংস্কার 
বিলুপ্ত হয়, এবং স্থলদেহ পতিত হয় । কিন্তু সুগ্মদেহের সংস্কার অধিক বদ্ধমূল, 
কারণ পূৰ্ব্ব পূৰ্ব্ব জন্মে স্থুলদেহের পতনে ও সুগ্মদেহাবলম্বমে জীব বৰ্তমান 
থাকা সিদ্ধ আছে। এই দেহেও স্থগ্মদেহের অঙ্গীভূত ইন্দ্রিয়াদিতে যে পরিমাণ 
আত্মবুদ্ধি থাকে হস্তপদাদি স্থুলদ্হাবয়বে সেই পরিমাণও আত্মবুদ্ধি থাকে। 
অতএব স্থলদেহের পতনেই সুঙ্মাদেহনিষ্ঠসংস্কার বিলুপ্ত হয় না। স্থুলদেহ 
বিনষ্ট হইলে, মুক্তপুরুষগণ স্থলদেহনিষ্ঠ সংগ্কারবর্জিত সু্মদেহমাত্র আশ্রয়- 
পুর্ববক, অর্টিরাদিমার্গে ব্ৰহ্মলোক পর্য্যন্ত গমন করেন, তথায় বাইতে 
যাহতে সুক্মদেহনিষ্ঠ সংস্কার সকল ক্রমশঃ হাস প্রাপ্ত হয়, ব্ৰহ্মলোকে এ 
সকল সুক্মসংস্কারও বিলুপ্ত হইলে তীাহার| বিদেহমুক্তপুরুষদিগের পদবীগ্রাপ্ত 
হয়েন; তখন তীহার! যে অবস্থা লাভ করেন, তাহা বেদব্যাস এই অধ্যায়ের 
শেষ প্রকরণে বর্ণনা করিয়াছেন ; তাহাতে উক্ত আছে যে, তাহাদের সুক্ষ 
দেহের উপকরণ সমস্ত সাক্ষাত্ৰক্ধজপতাল৷ভ করে, তাহারা বন্ধের স্তায় 
আনন্দময় ও “স্বরাট” হয়েন; কিন্ত এইরূপ. ব্রক্মসারূপ্যলাভ হইলেও, বিশ্বের 
স্থষ্টিংহারবিযয়ে স্বতন্ত্ৰ সামৰ্থ্য তাহাদের থাকে না । এতদ্বারা স্পষ্টই জানা 
যায় যে, ব্রহ্মের সহিত বিদেহমুক্তপুরুষদিগেরও সম্বন্ধ একান্ত অভেদদম্বন্ধ 
নহে, কিঞ্চিৎ ভেদও থাকে; অর্থাৎ তীহারা ব্ৰহ্ম হইতে অভিন্ন হইলেও 
বর্গের অংশস্বরূপেই থ'কেন, বিভূম্বরূপ পূর্ণব্রঙ্ম হয়েন না। অতএব 
জীবুক্তপুরুষ হইতে বিদেহমুক্তপুরুষের এই বিশেষ যে, জী বশুক্তপুরুষের 
সম্বন্ধে যেমন ফলদানে প্রবৃত্ত প্রারন্ধকৰ্ম্মের কথঞ্চিৎ অধীনতা আছে, বিদেহ- 
মুক্তপুরুষের সম্বন্ধে সেই অধীনতাও নাই ; জীবন্ুক্তপুরুষদিগের উক্ত কৰ্ম্ম৷- 
ধীনতা থাকাতে, তাহা ভোগের নিমিত্ত তাহাদের ত্রহ্গরূপতা প্রাপ্তি সম্পূর্ণ- 


৫২৪ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ২প| ১১-১২সু 


রূপে হয় না। সুতর'ৎ শ্রুতি “স্বরাট” শব্দের দ্বারা বিদেহমুক্তপুরুষদিগকে 
জীবমুক্তপুরুষ হইতে বিশেষিত করিয়াছেন। পরত্রহ্মরূপতী সম্পূর্ণরূপে লব্ধ 
হইলে প্রারন্ধকর্শ্মের (ভোগ, যাহ! জীবগুক্তপুরুষের সম্বন্ধে ব্যবস্থাপিত হই- 
য়াছে, তাহা হইতে পারে নাঁ। অতএব সেই ভোগের অনুরোধে জীবনুক্ত- 
পুরুষদিগের সম্বন্ধে পরব্ৰহ্মৱূপত্বপ্ৰাপ্তির বিষয় শ্রুতি উল্লেখ না করিয়া, 
বিদেহমুক্তপুরুষদিগের সম্বন্ধেই তাহা ব্যবস্থাপিত করিয়াছেন। বিদে5মুক্ত- 
পুরুষদিগের যে বুদ্ধি মন ইন্দ্রিরাদি সুগ্মশৱীরগত উপকরণনকল ব্ৰহ্মভাব- 
প্রাপ্ত হয়, তাহা কিরূপ, ইহা সহজে বোধগম্য হইবার নহে; যোগস্থত্রের 
বিভূতিপাদের ৩৫ সংখ্যক সূত্রের ভাষ্য “পৌরুষেয় প্রত্যয়” বলিয়া বেদ- 
ব্যাস যাহা উল্লেখ করিয়াছেন তাহার বিচার দ্বারা ইহ! কথঞ্চিং বোধগম্য 
হইতে পারে; কিন্তু বাস্তবিক পক্ষে ইহা বাক্যের অগম্য ; ধাহাদের বৰহ্মদৰ্শন 
হইয়াছে তীহারাই ইহা জ্ঞাত হইতে পারেন। 

পূৰ্ব্বোক্ত কারণে, উক্ত ১২শ সূত্রের ব্যাখ্যা ঠীমচ্ছঙ্করাচাৰ্য্য যেরূপে 
করিয়াছেন, তাহ| গৃহীত ন! হইয়া, এই গ্রন্থে ীমন্নিস্বাৰ্কাদি আচার্যোর 
ব্যাখ্যাই গৃহীত হইল । বস্তুতঃ “ব্ৰহ্ম সত্য, জগন্মিথ্যা’ এই মত যাহা 
আচাৰ্য্য শঙ্কর নাঁনাস্থানে নানাগ্রন্থে প্রকাশ করিয়াছেন, সেই মত সর্দাংশে 
সত্য বলিয়া গ্রহণ করিতে হইলে, ব্ৰহ্মজ্ঞ মুক্তপুরুষের দেহ হইতে মৃত্যুকালে 
উৎক্রান্তির নিষেধ অবশ্যই করিতে হয়; কারণ যে মতে দেহাদিপ্রপঞ্চ সত্য 
নহে, ইহাদিগকে সত্য বলিয়া বোধ করাই অজ্ঞান, সেই অজ্ঞান যখন ব্ৰহ্ম- 
জ্ঞানের দ্বারাই বিনষ্ট হয়, তখন ব্ৰহ্মজ্ঞানীর দেহ হইতে উৎক্রান্তি কথার 
অর্থই কিছু হইতে পারে না। অবিদ্বান্‌ পুরুষের অজ্ঞানহেতু দেহ ইন্দ্ৰিয় 
ইত্যাদিকে সত্য বলিয়া ভ্রম থাকাতে, তীহার সম্বন্ধেই যাতায়াত শব্দের 
ব্যবহার হইতে পারে। এই মতের পুষ্টিসাধন ও ইহার সহিত সামঞ্জস্ত রক্ষা 
করিবার অভিপ্রান্নেই শঙ্কর চার্ধ্য এই স্তরের ব্যাখ্যা এইরূপ করিতে বাধ্য 


৪অঃ ২পা ১১-১২সু] বেদান্ত-দৰ্শন। ৫২৫ 


হইয়াছেন; এইরূপ ব্যাখ্যা না করিলে, তাঁহার মায়াবাদের উপরও 
আস্থা স্থাপিত হইতে পারে না। কিন্ত প্রক্কতপ্রস্তাবে সুরের এইরূপ ব্যাখ্যা 
সুব্যাখ্য। বলিয়া স্বীকার করা যাইতে পারে না; তাহাতে তাহার মায়াবাদ 
খণ্ডিত হইলে, সেই মায়াবাঁদই বরং পরিহাধ্য বলিয়া সিদ্ধান্ত কর! উচিত। 
কিন্তু মুক্তিবিষয়ক বিচারের দ্বারা অন্য কারণেও শঙ্করাচাৰ্যোর উপদিষ্ট মায়|- 
বাদকে রক্ষা! কর! যায় না। জীবনু্তাবস্থা__জীবিতকালেই ব্ৰহ্মজ্ঞান লাভ 
করা, সম্ভব বলিয়৷ বেদব্যাঁস স্পষ্ট্ূপে উপদেশ করিয়াছেন ; এবং শঙ্করা- 
চার্য্যও তাহা স্বীকার করিয়াছেন। যদি কোন পুরুষের ব্ৰহ্মজ্ঞান লাভ হয়, 
তবে “জগৎ-মিথ্য”-বাদীদিগের মতে, কিরূপে সেই পুরুষের সম্বন্ধে “জীবিত” 
প্রভৃতি বাক্যের প্রয়োগ করা যাইতে পারে, তাহা বোধগম্য করা স্ুকঠিন। 
ফলপ্রদানে উন্মুখ কর্মের ভোগই বা সেই পুরুষের সম্বন্ধে কিরূপে উক্ত 
হইতে পারে? দেহ, কৰ্ম্ম এতত স্মন্তই ত অসত্য--মায়ামাত্ৰ, জ্ঞানোত- 
পত্তিতে ত তৎসমস্তই তাহার নষ্ট হইয়াছে ; তবে তাঁহার দেহ কি, প্রারৰূ- 
কৰ্ম্মই বা কি এবং তাঁহার ভোগ এবং মৃত্যুই বাকি? যদি তাঁহার সম্বন্ধে, 
তাঁহার নিজ জ্ঞানে এতৎ সমস্ত কিছুই না থাকিল, তবে তাহা অপরের 
জ্ঞানেই বা থাকিবে কি নিমিত্ত ? তাঁহার ব্ৰহ্মজ্ঞান উদয় হওয়া মাত্রই ত 
অপর লোকও তীহার মৃত্যু হইল বলিয়া দর্শন কর! উচিত; ব্ৰহ্মজ্ঞানের 
উদয় হইলে তাঁহার নিজের জ্ঞানে ত দেহ থাকিতেই পারে ন! বলিয়! স্বীকার 
করিতে হইবে, কারণ শাঙ্করিক মতে দেহের কোন অস্তিত্বই নাই, ইহা ভ্রম- 
মাত্র, ব্ৰহ্মজ্ঞানীর সেই ভ্রম অবশ্যই দুর হইয়াছে; অতএব ওঁ দেহের 
আশ্রয়ীভূত অবিগ্ভার বিনাশ হওয়াতে, অপর সকলেরও 'নিকট তীহার 
দেহ বিনষ্ট বলিয়া বোধ হওয়াই যুক্তিযুক্ত । বাস্তবিক জগতের ও কৰ্ম্ম- 
সকলের অনস্তিত্ববাদ কোন প্রকারেই সিদ্ধ হয় না। ইহাই এই বিচারেরও 


ফল । 


৫২৬ বেদান্ত-দৰ্শন।  [৪অঃ ২পা ১৩মু 

৪ৰ্থ অঃ ২য় পাদ ১৩ সূত্ৰ ৷ স্মর্য্যতে চ ॥ 

ভাষ্য ।--“সন্নিরুদ্ধস্ত তেনাত্ম৷ সৰ্ব্বেষায়তনেয়ু বৈ। জগাম 
ভিত্বা মুদ্ধীনং দিবমভ্যুৎপপাত হ॥ ইতি বিহুষ উৎক্ৰান্তিঃ 
স্মৰ্্যতে ॥ 

অস্তাৰ্থঃ--মহাভারতে উক্ত আছে যে, “তিনি দেহ পরিহার করিয়া 
মস্তক ভেদ করিয়| আকাশে উৎপতিত হইলেন, "এতদ্বারা বিদ্বান্‌ পুরুষের ও 
যে উৎক্রান্তি আছে তাহা! স্থৃতিও প্রমাণিত করিয়াছেন ৷ 

শাঙ্কর ভাষ্যে--- 

“সর্বভৃতাত্মভৃতশ্চ সম্যগ ভূতানি পশ্ঠতঃ | 
দেব! অপি মাৰ্গে মুহন্ত্যপদস্ত পদৈষিণঃ ॥” 

এই মহাভারতীয় বাক্য উদ্ধত করিয়! বল| হইয়াছে যে, এতদ্বারা 
বন্ধজ্ঞপুৰুষের দেহ হইতে উৎক্রান্তি নিষেধ করা হইয়াছে । এই শ্লোকের 
অর্থ এই £--“যিনি ভূতদকলকে আত্মভাবে দেখেন, যিনি সম্যক ভূত- 
সকলকে সমদূর্শন করেন, পদপ্রার্থী দেবতাসকলও সেই “অপদ” পুরুষের 
মাৰ্গ (গতি) বিষয়ে মোহপ্রাপ্ত হরেন অর্থাৎ তীহারাও তাহ জানিতে পারেন 
না” “পদৈধিণঃ দেবা?” শব্দে “পদ”-প্রার্থী দেবগণ বুঝায়) স্থতরাং 
“অপদ’’ শব্দে সেই পদ (ব্ৰহ্মপদ, ইন্দ্ৰপদ ইত্যাদি ) যাহার নাই এবং 
যিনি তাহা লাভ করিতে ইচ্ছা করেন না, তাহাকে বুঝায় । ব্ৰহ্মবিৎ পুরুষ 
দেবলোকও অতিক্রম করিয়া যান, সুতরাং দেবতারাও তাঁহার গন্তব্য স্বান 
অবগত নহেন; এই মাত্র এই শ্লোকের অর্থ । ইহা দ্বারা স্থতি কিরূপে 
ব্ৰহ্মবিৎ পুরুষের সম্বন্ধে স্থলদেহ হইতে উৎক্রান্তির নিষেধ করিয়াছেন বুঝা 
যায়, তাহ। শঙ্করাচার্য্য কিছুমাত্রই প্রকাশ করেন নাই৷ 

ইতি ত্রন্ষজ্ঞানাৎ দেবযানগতি প্রাপ্তি নিরূপণাধিকরণম্‌। 


৪অঃ ২প৷ ১৪-১৫ সু] বেদান্ত-দর্শন | ৫২৭ 


৪ৰ্থ অঃ ২য় পাদ ১৪ স্ত্র। তানি পরে তথ! হাহ । 
ভাষ্য--তেজঃপ্ৰভৃতিভূতসূন্মম৷ নি পরস্মিন্‌ সম্পন্ৰন্তে। তেজঃ 

পরস্তাং দেবতায়াম্»-ইত্যাহ শ্ৰুতিঃ। 

অন্তাৰ্থঃ--তেজঃ প্রভৃতি ভূতসৃক্মসকলও পরব্রন্মরূ্পতা লাভ করে। 
“তেজঃ পরমাস্মায় সমতাপ্ৰাপ্ত হয়” ইহাই শ্রুতি বলিয়াছেন। 

৪র্থ অঃ ২য় পাদ ১৫ সুত্র । অবিভাগো বচনাৎ । 

ভাষ্য |-- তেষাং  ৰাগাদিভূতসুন্মমাণাং  পরবেহবিভাগস্তাদা- 

ত্মমাপত্তি, এভিগ্ভতে চাসাং নামরূপে পুরুষ ইত্যেবং প্রোচ্যতে” 
ইতি বচনাৎ ॥ 

অন্তার্থ £:--“এবমেবাস্ত পরিদ্ৰষ্ট রিমাঃ যৌড়শকলাঃ পুরুষায়ণাঃ পুরুষং 
প্রাপ্যাস্তৎ গচ্ছন্তি” (প্রঃ ৬ ৫ ম) অর্থাৎ ( নদীসকল যেমন সমুদ্রে প্রবেশ 
করে) সেইরূপ এই ব্ৰহ্মদৰ্শী পুরুষের যোলকল| (একাদশ ইন্দ্রিয় ও পঞ্চ- 
ভূতসূক্ম ) পরমপুরুষকে প্রাপ্ত হইয়া অস্তগত হয়, ইত্যাদি বাক্যে প্রথমতঃ 
কলাসকলের ব্রহ্মরূপতাপ্রাপ্তি বর্ণনা করিয়া শ্রুতি বলিয়াছেন “ভিদ্যতে 
চানাং নামরূপে পুরুষ ইত্যেবং প্রোচ্যতে” (প্রঃ ৩, ৫ ) (সেই কল! সকলের 
নাম ও রূপ মিটিয়া যাঁর, তখন তাহাদিগকে পুরুষ এইমাত্র বলা যায় ) । 
এতদ্বার| বাগাদি ভূতসূক্ষ্ম কলাসকলের ব্ৰহ্ম হইতে অভিন্নত্ব ও তদাত্মপ্ৰাপ্তি 
প্রতিপন্ন হয়। ( এই “অবিভাগ” শব্দের অর্থ বিনাশ নহে, ব্ৰহ্মাত্মতাপ্রাপ্তি ; 
বস্তুতঃ কোন বস্তই একদা বিনষ্ট হয় না; সকলই ব্ৰহ্বের অংশরপে নিত্য 
অবস্থিত )। 

ইতি ব্ৰহ্মজ্ঞানাং স্‌ক্মদেহগত ভূতসুষ্মানাং বর্মরূপতা প্রাপ্তি নিরূপণাধি- 

করণম্‌। 


পপ 0০ 


৫২৮ বেদান্ত-দৰ্শন। ৪অঃ ২পা ১৬-১৭সু 


৪ৰ্থ অঃ ২য় পাদ ১৬ জুত্র। তদোকৌহগ্াজলনং, তৎপ্রকাশিত- 
দ্বারে বিদ্যাসামথ্যাত্তচ্ছেষগত্যনুস্থ তিযোগাচ্চ  হাৰর্দ্দানুগৃহীতঃ 
শতাধিকয়া ॥ 

ভাষ্য। “শতং চৈকা চ হৃদয়স্ত নাড্যঃ), তাসাঁং মুর্ধান- 
মভিনি/স্থতৈকা তয়োদ্ধমায়নমৃতত্বমেতি” ইতি শ্ত্যুক্তা নাড়ী 
বর্ততে।  বিগ্তাসামর্ঘযাত্তচ্ছেষগত্যনুস্মুতিযোগাচ্চ প্রসন্নেন 
বেছ্তেনানুগুইীতে| যদ| ভবতি, ততস্তপ্তোকো হৃদয়মগ্রন্বলনং, 
ভবতি, তদা পরমেশ্বরপ্রকাশিতদ্বারস্তাং বিদিত্বা বিদ্বান তয়৷ 
নিষ্জন্মতি। 

অন্তার্থ :--“হৃদয়প্ৰদেশে ১০১ নাড়ী আছে, তন্মধ্যে একটি নাড়ী 
হৃদয় হইতে মূর্ধার অভিমুখে গিয়াছে, এই নাড়ী দ্বারা উর্দ্ধদিকে গমন 
করিয়া ব্ৰহ্মবিৎ পুরুষ অমৃতত্ব লাভ করেন,” এইরূপে (কঠ ২ অঃ ৩ব) (ছাঃ 
৮অঃ ৬খ) শ্রুতি এক নাড়ী থাকা বলিয়াছেন, তাহ! আছে। নিজ 
বিষ্যাপ্রভাবে এবং নিজের শেষগতিস্বরূপ পরমাত্মার সৰ্ব্বদা ম্মরণহেতু প্রসন্ন 
শ্রীগবান্‌ পুরুযোস্তমের অনুগ্রহে সেই নাড়ীর মুলস্থান (ওক) অর্থাৎ 
হৃদয়ের অগ্রভাগ দীপ্তিষুক্ত হইয়া উঠে; তৎপরে ভগবতক্পায় সেই নাড়ীর 
দ্বার প্রকাশিত হয়; তাহা তখন বিদিত হইয়! বিদ্বান্‌ পুরুষ উক্ত নাড়ী- 
দ্বারা নিজ্ঞান্ত হয়েন। 

নাড়ীমুখ প্রকাশিত হইবার পূর্ববপর্ধ্যন্ত মৃত্যুকালে বিদ্বান ও অবিদ্বান্‌ 
পুরুষের তুল্যত্ব পূর্বে ব্যাখ্যাত হইয়াছে; এবং দেহান্তে বিদ্বান পুরুষের 
লিঙ্গশরীরের ব্রঙ্গরূপতাপ্রাপ্তিও পূৰ্ব্বে বণিত হইয়াছে । এইক্ষণে এই 
সূত্ৰ হইতে বিদ্বান্‌ পুরুষের উৎক্রান্তি-প্রণালী বিশেষরূপে বণিত হইতেছে। 

৪র্থ অঃ ২য় পাদ ১৭ সূত্ৰ । রশ্যনুসারী ॥ 


৪অঃ ২পা ১৮-১৯সূ ] বেদান্ত-দৰ্শন । ৫২৯ 


ভাষ্য --বিদ্বান্মদ্বন্তয়া নাডা নিক্ষম্য সূৰ্য্যরশ্ম্যনুসাৰ্যেবোৰ্দ্ধং 
গচ্ছতি “তৈরেব রশ্মিভিয়ি”-ত্যবধারণাৎ । 

অস্তাৰ্থঃ--বিদ্বান্‌ পুরুষ মূর্দগ্নাডীদারা নিষ্গৰান্ত হইয়া সুরধ্যরশ্ি 
(যাহা ওঁ মূর্দন্তনাড়ীর সহিত সম্বন্ধযুক্ত তাহা) অবলম্বন করিয়া উদ্দে 
গমন করেন । 

ইতি ব্ৰহ্মজ্ঞানাং দেহান্তে উর্দগমনপ্রণালী নিরপণাধিকরণম্‌। 

৪র্থ অঃ হয় পাদ ১৮ সুত্র । নিশি নেতি চেন্ন, সন্বন্ধস্ত যাবদ্দেহ- 
ভাঁবিত্বাদ্দরশয়তি চ ৷ 

ভাঁষ্য ।--নিশি মৃতস্ত বিদুষো ন পরপ্রাপ্তিরিতি ন বাচ্যম্‌, 
যাবদ্দেহভাবিকর্ম্মসম্বন্ধাপগমাত্তস্ত তৎপ্রাণ্ডিঃ স্তাদেব, “তস্য তাঁবদেব 
চিরং যাঁবনন বিমোক্ষেহথ সম্পতস্তে” ইতি শ্রুতেঃ । 

জস্তাৰ্থঃ--রাত্ৰিতে মৃত বিদ্বাম্‌ পুরুবের পরবনহ্ধপ্রাধ্যি হয় না, ইহা 
বক্তব্য নহে; যে পর্যন্ত দেহ থাকে সেই পর্যন্ত বিদ্বান পুরুষের কৰ্ম্মসম্বন্ধ 
থাকে, (যে কোন কালে দেহত্যাগ হউক) দেহত্যাগ হইলেই তাহার 
পরবদ্গপ্ৰাপ্তি অবশ্যম্ভাবী; কারণ শ্রুতি স্পষ্টরূপে বলিয়াছেন “তাঁহার 
ব্ৰহ্মপ্ৰাপ্তিবিষয়ে ততদিনই বিলম্ব যতদিন কৰ্ম্মসম্বন্ধ রহিত না হয়।” (ছাঃ ৬ 
অঃ ১৪ খঃ) (রাত্রিতে স্ু্যরশ্মি থাকে ন! বলিয়া, রাত্রিতে মৃত বিদ্বান্‌ 
পুরুষের এ রশ্মি অনুনরণ করিয়া উৰ্দ্ধে গমন কর! অসম্ভব, ইহ! বলা যায় 
নাঃ কারণ দেহের সহিত নিয়ত স্থৰ্য্যরশ্মির সম্বন্ধ আছে; শ্রুতি বলিয়াছেন 
“অহরেবৈতদ্রাত্রৌ বিদধতি” অর্থাৎ. কুর্যদেব রাত্রিকিলেও রশ্মি বিতরণ 
করেন; এই অর্থ শাঙ্করভাষ্যে করা হইয়াছে )। 

৪ৰ্থ অঃ ২য় পাদ ১৯ সুত্র । অতশ্চায়নেহপি দক্ষিণে ॥ 


নে 


৫৩০ বেদান্ত-দর্শন । [৪অঃ ২পা ২০সু 


ভাস্।_ _উক্তহেতোর্দক্ষিণায়নেহপি মৃত্য বিছুষো ত্ৰহ্ম- 
প্রাপ্তিঃ। 

অন্তার্_ পূর্বোক্ত হেতুতে দক্ষিণায়নে মৃত হইলেও বিদ্বান্‌ পুরুষের 
ব্ৰহ্প্ৰাপ্তির বাধ! হয় না; তিনি ব্ৰহ্মকেই প্রাপ্ত হয়েন। 


৪ৰ্থ অঃ ২য় পাদ ২০ সুত্র । যোগিনঃ প্রতি স্মৰ্য্যতে, শ্মার্ে চৈতে ৷ 
(ন্মার্তে = স্বৃতিবিষয়তৃতে ) | 
ভাষ্য ।_-ষত্র কালে ত্বনাবৃত্তিরি”-ত্যাদিনা চ ষোগিনঃ 
প্রতি স্মৃতিদ্য়ং স্মৰ্্যতে। তে চৈতে স্মরণার্ে,। অতো ন কাল- 
বিশেষনিয়মঃ। 


শ্রীমন্তবদগীতাঁয় “যে কালে মরিলে অনাবৃত্তি এবং যেকালে মরিলে 
আবৃত্তিপ্রাপ্তি হয়, তাহা বলিতেছি, হে ভরত-শ্রেষ্ঠ ! শ্রবণ কর” (গীতা ৮ 
অঃ ২৩ শ্লোক ১ ইত্যাদি বাক্যের পর উত্তরাযণ ও দিবাভাগে মৃত্যুতে 
অনাবৃত্তি ও দক্ষিণায়ন ও নিশাভাগে মৃত্যুতে আবৃত্তি উক্ত হইয়াছে। এই 
সকল বাক্যে গিতৃধান ও দেবযান এই ছুইমার্গে গতির বিষয় উল্লেখ হইয়াছে 
সত্য ; পরন্ত এই সকল বাক্য যোগীদিগের কেবল গতিদ্বয়ের বোধের নিমিত্ত । 
সকাম কর্মাঙ্গ অনুষ্ঠানের ফল পিতষানমার্গলাভ এবং জ্ঞানজ্ঞ অনুষ্ঠানের 
ফল দেবধানমার্গলাভ, ইহা নাধকদিগের হয় ; ব্রন্মজ্ঞযোগীদিগকে ইহা কেবল 
জ্ঞাপন করাই এ সকল বাক্যের অভিপ্ৰায়; তাহাদিগের সম্বন্ধেও মৃত্যুর বে 
কালনিয়ম আছে, তাহা অবধারণ করা এই সকল বাক্যের অভিপ্রায় নহে। 
কারণ তদ্বিষয়ক বাক্যের উপসংহারে শ্রীভগবান্‌ বলিয়াছেন “নৈতে স্থতী - 
পার্থ, জীনম্‌ যোগী মুহাতি কশ্চন” (এই ছুইমার্গ জানিয়া যোগিপুরুষ কিছুতে 
মোহপ্রাপ্ত হয়েন না), এই বাক্যে যোগীদিগের যে এই ছুই গতি জ্ঞাতব্য 
এইমাত্র বল! হইয়াছে ; জ্ঞান উপজাত হইলে ষে.দেবযানমার্গই লাভ হয়, 


ওঅঃ ২পা ২০দু] বেদান্ত-দর্শন । ৫৩১ 


তাহাই তাঁহাদের ম্মরণার্থ উক্তস্থলে উপদেশ করা হইয়াছে; ব্ৰহ্মজ্ঞানীরও 


যে মৃত্যুর সম্বন্ধে কালবিচার আছে, তাহা বল! উক্ত বাক্যের অভিপ্রায় 
শাহে। 


ইতি ব্ৰহ্মজ্ঞানাং দেহত্যাগ বিষয়কাঁল নিয়ম।ভাব নিরূপণাধিকরণম্‌। 
ইতি বেদান্তদর্শনে চতুর্থাধ্যায়ে দ্বিতীয়পাদঃ সমাপ্তঃ । 


€ তত্সহ । 


শ্বেদাদাজুদৰন্শন ৷ 


চতুৰ্থ অধ্যায়--তৃতীয় পাদ। 


৪ অঃ ৩য় পাদ ১ সুত্ৰ আর্চিরাদিনা তৎপ্রথিতেঃ | 

[ প্ৰথিতেঃ = প্রসিদ্ধে ৷ ] 

ভাষ্য |--এক এব মার্গোহচ্চিরাদিজ্ঞেয়োহতস্তেনৈৰ বিদ্বাংসো 
গচ্ছন্তি । “অচ্চিষমেবাভিসম্তবন্তি অচ্চিযোহ্হ, রহ্লু আপুর্য্যমাণ- 
পক্ষমা, পুধ্যমাণপক্ষান্তান্‌ যডুদঙ্ডেতি মাসাং, স্তান্মাসেভ্যঃ সম্বৎসরং, 
সম্বশুসরাদাদিত্যমা, দিত্যাচ্চন্দ্ৰমসং, চন্দ্রমসো বিদ্যুতং, তৎপুর- 
যোহমানবঃ, স এতান্‌ ব্ৰহ্ম গময়তি, এষ দেবপথে ব্ৰহ্মপথ ; এতেন 
প্রতিপদ্মমান। ইমং মানবমাবর্তং নাবর্তন্তে” ইতি ছান্দোগ্যে 
তেহচ্চিষমভি সম্তবন্তি, অর্চিযোহহ, রহ্লু আপূৰ্য্যমাণপক্ষমা, পূর্যয- 
মাণপক্ষাদ্যান্‌ যডুদভ্ডাদিত্যমেতি, মাসেভ্যঃ দেবলোকং, দেব- 
লোকাদাদিত্যমা, দিত্যাদ্বৈহ্যুতং, তান্‌ বৈদ্যুতাৎ পুরুষোহমানব 
এত্য ত্ৰহ্মলোকান্‌ গময়তি” ইতি বৃহদারণযকে ; হন্তত্রাপি তথৈব 
প্রসিদ্ধেঃ । | 

অন্তার্থঃ--নর্টিবাদিমার্দ একটিই আছে জানিবে। শরীর হইতে 
উৎক্রান্ত হইয়া, বিদ্বাম্‌ পুরুষ তদ্বাৱাই গমন করেন। ছান্দোগ্য 
উপনিষদের ৪ৰ্থ প্রপাঠক্রে ১৫শ খণ্ডে উল্লেখ আছে যে, “ব্ৰহ্মবিৎ পুরুষ 
অর্টিরাদিমার্ন প্রাপ্ত ইয়েন; অর্থাৎ প্ৰথমে অর্চিচকে প্রাপ্ত হয়েন, অর্চিচর পর 
অহরভিমানী দেবতাকে, তত্পরে শুক্লপক্ষাভিমানী দেবতাকে, গুক্লপক্ষা- 


৪অঃ ৩পা ২সূ ] বেদান্ত-দৰ্শন । ৫৩৩ 


ভিমানী দেবতার পর উত্তরারণধপ্মাসাভিমানী দেবতাকে, যণ্মাসাভিমানী 
দেবতার পর সম্বংসরাভিমানী দেবতাকে, সম্বৎ্সৱাভিমানী দেবতার পর 
আদিত্যাভিমানী দেবতাকে, আদিত্যাঁভিমানী দেবতার পর চন্দ্ৰমসভিমানী 
দেবতাকে, তৎপরে বিছ্যুদভিমানী দেবতাকে প্রাপ্ত হয়েন, তংপরে অমানব 
পুরুষ তীহাকে ব্র্গলোকপ্রাপ্তি করান; এইটিই দেবপথ, এইটিই ব্ৰহ্মপথ; 
এই পথ যাহার! প্রাপ্ত হয়েন, তাঁহারা পুনঃ পুনঃ আবর্তনশীল মনুষ্যলোকে 
আগমন করেন না।” বৃহদারণ্যকোপনিষদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ব্রাঙ্গণেও 
এইরূপই উল্লেখ আছে; যথ|,--“যে সকল অরণ্যবাসী শ্রদ্ধাযুক্ত হইয়া 
লত্যের উপাসনা করেন, তাহারাও এই অর্টিরাদিমার্থপ্রাপ্ত হয়েন; প্রথমে 
অচ্চিরভিমানী দেবতাকে প্রাপ্ত হইয়া, পরে অহরভিমানী দেবতা, তৎপরে 
শুরুপক্ষাভিমানী দেবতা, তংপরে উত্তরায়ণযণ্াসাভিমানী দেবতা, তৎপরে 
দেবলোকাভিমানী দেবতা, সৎপরে আদিত্যাভিমানী দেবতা, ততৎপরে 
বিছ্যুদভিমানী দেবতাকে প্রাপ্ত হয়েন ; তৎপরে অমাঁনব পুরুষ তাহাদিগকে 
ব্ৰহ্মলোকে লইয়া ধান” ৷ অন্তত্রও শ্রুতিতে এই প্রকার গতিই উক্ত আছে 
 বথ| কৌধীতকী ইত্যাদি )। 
ইতি আর্চচরাগ্তধিকরণম্‌ ॥ 


তর্থ অঃ এয় পাঁদ ২ সুত্র । বায়ুমন্দাদবিশেষবিশেষাভ্যাম্‌। 

৷ জন্দাৎম সম্বত্সরাহ।] 

ভাষ্য ৷--ছান্দেগ্যশ্ৰুতিপঠিতাৎ সম্বৎসরাদুর্ধমাদিত্যাৎ পূর্বব- 
“মগ্লিলোকমাগচ্ছতি স বায়ুলোকমি”-তি কৌধীতকীশ্র্ত্যুক্তং বায়- 
মভিসম্ভবতি, অবিশেষবিশেষাভ্যাম্‌ “অগ্নিলোকমাগচ্ছতি স বায়ু- 
লোকমি”-তাত্র বায়ুরবিশেষেনোপদিফ্টত্বাৎ, “তস্মৈ স তত্র 


৫৩৪ বেদান্ত-দর্শন । [৪অঃ ৩প ২সু 


বিজিহীতে যথা রথচক্রস্ত খং তেন স উদ্ছমাক্ৰমতে স আদিতা- 
মাগচ্ছতী”-ত্যত্র বিশেষাবগমাচ্চ। 

অস্তার্থঃ-_কৌধীতকী উপনিষদে প্রথমাঁধ্যায়ে দেববানপথে গতির 
বিষয়ে এইরূপ উল্লেখ আছে, বথা,_“স এতং দেবযানৎ পদ্থানমাপদ্যাগ্নি- 
লোকমাগচ্ছতি স বায়ুলোকৎ স আদিতালোকৎ স বরুণলোকং স ইন্দ্ৰলোকং 
স প্রজাপতিলোঁকৎ স ব্ৰহ্মলোকং” (তিনি দেবযানগপ্থাপ্রাপ্ত হইয়া, অগ্নিলোক 
প্রাপ্ত হয়েন, তিনি ক্রমশঃ বায়ুলোক, আদিত্যলোক, বরুণলোক, ইন্দ- 
লোক, প্রজাপতিলোক এবং অবশেষে ব্রন্দলোকপ্রাপ্ত হয়েন)। এই বর্ণন। 
সাধাঁরণভাবের বর্ণনা, ইহাতে পন্থাকে সম্যক বিশেষিত করিয়া নির্দিষ্ট করা 
হয় নাই ৷ ছান্দোগ্যশ্ৰুতির সহিত এই শ্রুতির যোগ করিয়। বুঝিতে হইবে 
যে, এই কৌধীতকীশ্রুতিতে যে অগ্নিলোকের পর বাযুলোকপ্রাপ্তির কথা 
উল্লেখ আছে, সেই বায়ুলোক-প্রাপ্তি ছান্দোগ্যোক্ত সম্বংসরাভিসানী দেব- 
লোকপ্রাপ্তির পর এবং আদিত্যলোকপ্রাপ্তির পূৰ্ব্বে; কারণ, কৌধীতকী- 
শ্রুতিতে অগ্নিলোকের পর যে বাঁযুলোকের কথা উল্লেখ আছে, সেই বারু- 
লোঁকের বিশেষ বর্ণনা উক্ত কৌধীতকীশ্রুতি করেন নাই; বুহদারণ্যকে ৫ম 
অধ্যায়ে ১০ম ব্ৰাহ্মণে তৎসম্বন্ধে বিশেষ বল! হইয়াছে, খা “যদ! বৈ পুরু- 
যোঁহম্মাল্লোকাৎ প্রৈতি স বারুমাগচ্ছতি তন্মৈ স তত্র বিজিহীতে যথ| চক্রস্ত 
খং তেন স উর্দমীক্রমতে স আদিত্যমাগচ্ছতি” (যখন শী পুরুষ ইহলোক 
পরিত্যাগ করিয়া গমন করেন, তখন তিনি বায়ুকে প্রাপ্ত হয়েন ; বায়ু তীহার 
নিমিত্ত আপনাকে সচ্ছিদ্র করেন, ওঁ ছিদ্র রথচক্রের ছিদ্রসদূশ ; সেই ছিদ্ৰ- 
দ্বারা পুরুষ উর্দগাঁমী হয়েন এবং তৎপরে আদিত্যকে প্রাপ্ত হয়েন)। 
( অগ্নিশবে জলন বুঝায়, অচ্চিশব্দেও জলন বুঝায়; অতএব কৌধীতকী- 
্রত্যুক্ত অগ্নি এবং ছান্দোগ্যোক্ত অচ্চি একই ; পরন্ত এইরূপ সন্দেহ হইতে 
পারে যে, অগ্নির পর যে বায়ূলোকপ্রাপ্তি কৌফীতকীশ্রুতিতে উল্লেখ আছে, 


৪অঃ ৩পা ৩সু] বেদান্ত-দর্শন। ৫৩৫ 


তাহা কি অচ্চিঃপ্রাপ্তির অব্যবহিত পরে এবং অহঃপ্রতৃতির পূৰ্ব্বে, অথব৷ 
অচ্চিরাদিসম্বংসরের পরে এবং আদিত্যের পুর্বে প্রাপ্তি হয়? তাহাতে 
সুত্রকার বলিতেছেন ষে, এই বাঁযুলোক-প্রাপ্তি সন্বংসরাভিমানী দেবলোক- 
প্রাণ্থির পরে এবং আদিত্যলোক-প্রাপ্তির পূৰ্ব্বে হয়; কারণ বাযুলোকের 
স্থান বিশেষূপে কৌধীতকী উপনিষদে নির্দিষ্ট হয় নাই; তাহাতে সাধারণ 
ভাবে বারুলেকিপ্রাপ্তিমাত্র উল্লেখ আছে; কিন্তু বৃহ্দারণ্যকৌপনিষদের 
উপদেশ দ্বারা ইহা স্পষ্ট জানা যার যে, বায়ুলোক-প্রাপ্তি আদিত্যলোক- 
প্রাপ্তির অব্যবহিত পূৰ্ব্বে হয়। ইহাই সুত্রার্থ। ) 
ইতি বায়ধিকরণম্‌। 


৪ৰ্থ অঃ ৩য় পাদ ৩ সুত্র। তড়িতোহধি বরুণঃ সন্বন্ধাত। 

( তড়িতঃ = বিদ্যুতঃ ; অধি= উপৰি ; বরুণঃ= বরুণলোকঃ; সম্বন্ধাৎ 
= বি্ুদ্বরুণয়োঃ সম্বন্ধাত ) ৷ 

ভাষ্য ৷ -_“স এতং দেবষানং পন্থানমাপদ্তায়িলোকমাগচ্ছতি 
স বায়ুলোকং স বরুণলোকং স ইন্দ্রলোকং স প্রজাপতিলোকং 
স ব্ৰহ্মলোকমি”-তি কৌধীতকীশ্রত্যুন্তো “বরুণশ্চন্দ্রমসে! 
বিছ্যুতমি”-তি ছান্দোগ্যক্রত্যুক্তবিদ্যুত উপরি তেজো বিদ্যুদ্বরুণ- 
সম্বন্ধাদিন্দ্ৰপজাপতী চ তদগ্রে যোজ্যৌ। 

অস্তার্থঁ-কোষীতকী উপনিষদে যে দেবযাঁনপথের কথা উল্লেখ হইয়৷ 
প্রথমে অগ্নিলোকপ্ৰাপ্তি, তৎপরে ক্ৰমশঃ বায়ুলোক, বরণলোক, ইন্দ্রলোক, 
প্রজাপতিলোক ও ব্ৰহ্মলোকপ্ৰাপ্তির কথা উল্লেখ আছে, সেই বরুণলোকের 


এ 


স্থিতি ছান্দোগ্যোন্ত চান্দ্ৰমস্‌ ও বিছ্যুৎলোকের উপরে বুঝিতে হইবে, কারণ 


৫৩৬ বেদান্ত-দৰ্শন । [৪অঃ ৩প| ৪-৫সু 


বিদ্যুতের সহিত বরুণের প্রকটসম্বন্ধ আছে; এই বরুণলোকের পর ইন্দৰলোক, 
প্রজাপতিলোক ও ব্ৰহ্মলোক । 


ইতি বরুণাঁধিকরণম্‌। 


তি 


চর্ঘ অঃ ৩য় পাদ ৪ সুত্র। আতিবাহিকাস্তল্লঙ্গাৎ । 

ভাষ্য ।__অচ্চিরাদয়ো গন্তুণাং গময়িতারঃ “স এতান্‌ ব্ৰহ্ম 
গময়তী*-ত্যমানবন্ত গমায়তৃত্বশ্রবণাৎ পূর্বেবষামপি  গময়িত্ত্বং 
গম্যতে । 


অস্তাৰ্থঃ--পূৰ্ব্বে যে অচ্চিরাদি ( অচ্চিঃ, অহঃ, শুক্লপক্ষ, যন্মাস, সম্বৎসর 
বায়ু, আদিত্য ইত্যাদি ) বল৷ হইয়াছে, ইহার! ব্ৰহ্মলোকে গন্তা পুরুষ- 
সকলের বাহনকারী দেবতা । কারণ বৃহদারণ্যক (ষ্ঠ অঃ ২ ব্রা) এবং 
ছান্দোগ্যোক্ত “স এতান্‌ ব্রহ্ম গময়তি” (তিনি ইহাদিগকে ক্গপ্রাপ্তি 
করান) এই বাক্যে অমান্যের (দেবতার ) ব্রহ্মলোকপ্রাপকত্ব উল্লেখ 
থাকাতে, এই বাহকত্বচিহুদ্বার। তৎপুর্ববন্তী অচ্চিঃ, দিবস ইত্যাদি শব্দের 
বাচ্য বাহক-দেবত! বলিয়াই সিদ্ধান্ত হয় । 

(এই সুত্রের পরে আর একটি সুত্ৰ শাঙ্করভাষ্যে ধৃত হইয়াছে, তাঁহা 
অপর ভাধ্যকারগণকর্তৃক ধৃত হয় নাই । সেই সুত্র এই £-_- 

“উভয়ব্যামোহাৎ তংসিদ্ধেঃ1” 


অচ্চিঃপ্রভৃতি যদি অচেতন হয়, তবে তাঁহারা, অচেতন হওয়াতে গন্ত। 
পুরুষকে স্থানান্তরে লইয়া যাইতে পারে না; গন্তা পুরুষ ও উক্ত পথের বিষয়ে 
অজ্ঞ; সুতরাং অচ্চিরাঁদি অচেতনপদার্থ নহে, তদভিমানী চেতন দেবতা ) । 
চর্থ অঃ ৩য় পাদ ৫ সুত্র । বৈদ্যুতেনৈৰ ততস্তচ্ছ তেঃ। 


৪অঃ ৩পা ৬-৮সু] বেদান্ত-দর্শন | ৫৩৭ 


ভাষ্য ।__বিছ্যুত উপরিষ্টাদমানবেনৈব বিদ্বানীয়তে। বরুণা- 
দয়স্ত সাহিত্যেনোপকারকাঁঃ । 
অন্তার্থঃ__বিছ্যতের উপরে অমানবপুরুষকর্তৃক বিদ্বান নীত হয়েন, 
বরুণাদি তাহার সঙ্গী হইয়| উপকার করেন। বৃহদারণ্যকশ্রুতি স্পষ্ট 
বলিয়াছেন “তান্‌ বৈছ্যুতান্‌ পুরুযোহুমানব এত্য ব্ৰহ্মলোকান্‌ গময়তি”। 
ইতি অচ্চিরাদীনাৎ দেবত্বনিরূপণাধিকরণমূ ৷ 


৪ৰ্থ অঃ ৩য় পাদ ৬ স্থত্ৰ কাধ্যং বাদরিরস্ত গত্যুপপত্তেঃ। 

ভাষ্য ।- _-অচ্চিরাদি-গণঃ কাৰ্য্যং ব্ৰহ্ম তহুপাসকান্নয়তি, কান্ত 
ব্ৰহ্মণ এব গত্যুপপত্তেরিতি বাদরিৰ্মন্যাতে। 

অন্ার্থঃ_বাদরিমুনি বলেন যে অচ্চিরাদিদেবতাগণ কাৰ্য্যব্ৰহ্ম অথাৎ 
হিরণ্যগর্ভকেই তদুপাসকগণকে প্রাপ্তি করান, পরব্ৰক্কে নহে; কারণ 
গতিশবের দ্বারা দেশবিশেষবর্তী কার্য্যব্রহ্মেরই সঙ্গতি হয়। 

৪ৰ্থ অঃ ৩য় পাদ ৭ সুত্ৰ । বিশেষিতত্বীচ্চ। 

ভাষ্য ।--“তেষু ব্ৰহ্মলোকেযু পরাঃ পরাবন্তে৷ বসন্তী”-তি 
লোকশব্দবহুবচনাভ্যাং বিশেষিতত্বাচ্চ ॥ 

অস্তাৰ্থঃ--বিশেষতঃ, বৃহদারণ্যককথিত পূর্ব্বোক্ত শ্ৰুতিবাক্যে উক্ত 
হইয়াছে যে, “তাহারা ব্ৰহ্মলে'কমকলে চিরকাল বাস করেন”; এই বাক্যে 
“রহ্মলোক” শব্দ এবং বহুবচন থাকায়, ইহা স্পষ্টই প্রতীয়মান হয় যে, 
অচ্ষিরাদিদেবগণ যথাক্ৰমে হিরণ্যগর্ভকেই প্রাপ্তি করান। 

রথ অঃ ওয় পাদ ৮ স্থত্র। সামীপ্যান্ত তদুপদেশঃ। 

ভাষ্য ৷--প্রথমজত্বেন ব্রঙ্গসামীপ্যান্ত এক্রহ্ধ গময়তী”-তি 
ব্যপদেশ উপপগ্ভতে। 


৫৩৮ বেদান্ত-দর্শন। [৪অঃ ৩প| ৯-১১সু 


অস্তার্থঃ-_বাঁদরিমুনি বলেন, “ব্ৰহ্ম গময়তি” (ব্রহ্মকে প্রাপ্তি করান ) 
এই বৃহদারণ্যকোক্ত পদে যে “ব্ৰহ্ম শব্দ ব্যবহৃত হইয়াছে, তাহা অসঙ্গত 
নহে; কারণ হিরণ্যগর্ভ ব্ৰহ্মাই স্বষ্টির আদিপুরুয, তাহার পরব্রহ্মসামীপ্যহেতু 
তাহাকে ব্ৰহ্মপদবী দেওয়া হইয়াছে। 

৪ৰ্থ অঃ ৩য় গাদন স্থত্র। কার্য্যাত্যয়ে তদধ্যক্ষেণ সহাতঃ পরম- 
ভিধানাৎ । 

ভাহ্য।- কাধ্যব্র্ধলোকনাশে কার্য্যব্রঙ্ণা সহ কার্য্যব্রদ্ধণঃ 
পরং প্রাপ্পোতি “তে ব্ৰহ্মলোকেতু পরান্তকীলে পরামৃতাৎ পরি- 
মুচ্যন্তি সর্বেব* ইত্যভিধানাৎ ॥ 

অন্তৰ্থঃ--কাৰ্য্যবক্মলোকের লয়কালে তদধ্যক্ষ-হিরণ্যগর্ভের সহিত 
তল্লোকবাদী সকলে শুদ্ধ ব্ৰহ্মপদ প্রাপ্ত হয়েন, ইহ৷ শ্ৰুতি বলিয়াছেন; যথা 
“তে ব্ৰহ্মলোকে” ইত্যাদি । অতএব ব্রঙ্গলোক প্রাপ্ত পুরুষের যে সংসারে 
অনাবৃত্তি-স্চচক শ্রুতি আছে, তাহাও উক্ত “তে ব্ৰহ্মলোকে” ইত্যাদি শ্ৰুতি- 
বাক্যের দ্বারা সমঞ্জসীভৃত হয়। (মু ৩, ২য় খঃ ) 

৪ৰ্থ অঃ ওয় পাদ ১০ সুত্র । স্মুতেম্চ। 

ভাগ ।--“ব্ৰহ্মণী সহ তে সৰ্ব্বে সম্প্রাপ্তে প্রতিসঞ্চরে ৷ 
পরস্তান্তে কৃতাত্বানঃ প্রবিশত্তি পরং পদমি”-তি স্মুতে- 
শ্চোক্তার্থোহবগম্যতে । 

জন্তাৰ্থঃ--স্মৃতিতেও এইরূপই উল্লেখ আছে, যথা, “মহাপ্রলয় উপস্থিত 
হইয়া, হিরণ্যগৰ্ভ ব্রহ্মার লয় হইলে, তল্লোকবাসী সকলে লব্ধ-্রঙ্গ জ্ঞান হইয়া 
বিষ্ণুর পরমপদে প্রবেশ করেন” । 


৪ৰ্থ অঃ ওয় পাদ ১১ হুত্ৰ পরং জৈমিনিমুখ্যত্বাৎ । 


৪অঃ ৩প| ১২-১৩সূ ] বেদান্ত-দর্শন। ৫৩৯ 


ভাষ্য ৷--“পরং ব্ৰহ্ম নয়তি” “এতান, ব্ৰহ্ম গময়তী”-তি 
ব্ৰহ্মশব্দস্থা পরস্মিন_ মুখ্যত্বাৎ। 


অন্তার্থঃ_-জৈমিনি মুনি বলেন যে, পরক্র্গপ্রাপ্তি করাইবার নিমিত্তই 
অচ্চিরাদিদেবগণ লইয়া যান; ইনি বলেন যে, এইস্থলে ব্ৰহ্মশৰ্দ পরবনস্ধ- 
বোধক ; কারণ “পরং ব্ৰহ্ম নয়তি”, “এতান্‌ ব্রহ্ম গমরতি” ইত্যাদি স্থলে 
ব্রঙ্গশবের মুখ্যার্থে ই প্রয়োগ হইয়াছে; ব্রহ্মশব্দ মুখ্যার্থে পরব্ৰহ্মকেই বুঝায়: 
এই মুখ্যার্থ পরিত্যাগ করিয়া, গৌণার্থ গ্রহণ করা সঙ্গত নহে। ( লোকশক 
বহুবচনাস্ত হওয়াতেও তন্বারা কার্য্যব্রহ্ম বুঝায় না; কারণ ব্ৰহ্ম সৰ্ব্বগত 
হইলেও, তিনি স্বেচ্ছায় বিশেষদেশবর্তী হওয়ার কোন বাঁধা হয় না। কারণ 
শ্ৰুতি বলিয়াছেন “যোহস্তাধ্যক্ষঃ পরমে ব্যোমন্‌ তিষ্ঠতি তদ্বিষ্ণোঃ পরমং 
পদম্‌” ইত্যাদি । এবং ব্ৰহ্মলোকেরও নিত্যত্ব সিদ্ধ আছে, “অক্কৃতং কৃতান্ম; 
ব্ৰহ্মলোকং সম্ভবানি” ইত্যাদিশ্রুতি তাহার প্রমাণ । লোকপ্রদেশের বাহুল্য- 
বিবক্ষাতে বহুবচন ব্যবহৃত হওয়া অসঙ্গত নহে ; যথা, স্মৃতি বলিয়াছেন, “যে 
লোকা মম বিমলাঃ সক্বদ্বিভাত্তি বরহ্মাৈঃ স্থরবুষভৈরপীয্যমাণাঃ ৷৷ তাম্‌ক্ষিপ্রং 
ব্ৰজ সততাগ্রিহো ত্রযাজিন্মভুলো ভব গরুড়োত্তমাঙ্গযান” ইত্যাদি দ্রোণ- 
পৰ্ব্বোক্ত জীভগবদ্বাক্য। এজীঞ্জীনিবাসাচাৰ্্যকৃতভাষ্য হইতে এই ব্যাখ্যাৎশ 
গ্রহণ করা হইয়াছে। ) 

৪র্থ অঃ ৩য় পাদ ১২ সুত্ৰ ৷ দর্শনাচ্চ। 

ভাষ্য ।__“পরং জ্যোতিরুপসম্পন্য স্বেন র্লপেণাভিনিষ্পদ্ধতে” 
ইতি পরপ্রাপ্যত্বদর্শনাচ্চ। 

অস্তার্থঃ__শ্রুতিও অন্ত্ৰ পরবঙ্প্ৰাপ্তিই স্পষ্টরূপে প্রদর্শন করিরাছেন। 
যথা, “পরং জো্যোতিরুপদম্পদ্ত” ইত্যাদি । (ছাঃ ৮ অঃ ৩ খঃ) 

৪ৰ্থ অঃ ৩য় পাদ ১৩ সুত্ৰ ৷ ন চ কার্যে গ্রতিপত্তাভিসন্ধিঃ । 


৪০ বেদান্ত-দর্শন। [৪ অঃ ৩পা ১৪সু 


(ব্ৰহ্মোপাসকস্য মৃত্যুকালে য। প্রতিপন্যভিসন্ধিঃ ব্ৰহ্মপ্ৰাপ্তিসঙ্কলঃ সা 
ন কার্যে ব্ৰহ্মণি সম্ভবতি ইত্যর্থঃ )। 
ভাগ্য ।- এপ্রজাপতেঃ সভাং বেশ্ম প্রপ্ভে” ইত্যয়ং প্রাপ্তেঃ 
সঙ্কল্প কাধ্যবক্ধবিষয়কে| ন, কিন্তু পরমাত্মবিষয়কঃ = তস্য 
বাধিকারাৎ । 
অন্তাৰ্থঃ--“আমি প্রঙ্গাপতি ব্রহ্মার সভাগৃহপ্রাপ্ত হইলাম” ছাঃ ৮অঃ ১৪ 
খঃ) এই শ্রুতিবাক্যে যে এইরূপ সঙ্কল্প উক্ত আছে, তাহ! কাৰ্য্যব্ৰহ্মবিষয়ক 
নহে, তাহ| পরমাত্মবিষয়ক ; কারণ “নামরূপয়োনির্বহিত! তে যদন্তর! তদ্‌- 
বর্ম” (তিনি নাম ও রূপের নিৰ্ব্বাহক; নাম ও রূপ যাহার বহির্ধর্তী, তিনি 
ব্ৰহ্ম ) ইত্যাদি (ছাঃ ৮ অঃ ১৪ খঃ ) শ্ৰুতিবাক্যে যে পরবন্ধের প্রস্তাব 
আরম্ত হইয়াছে, উক্ত গতিশ্রুতি ও প্রস্তাবেরই অন্তৰ্গত। অতএব পর- 
ব্ৰহ্মই লব্ধ হয়েন, কাধ্যব্ৰদ্ম নহেন । 


৪ৰ্থ অঃ ৩য় পাদ ১৪ স্থত্ৰ। _ অপ্রৰতীকালথ্বনান্যয়তীতি বাদরায়ণ 
উভয়থ| দোষাত্তংক্ৰতুশ্চ। 


ভাষ্য ।--অৰ্চ্চির।দিগণঃ  প্রতীকালম্বনব্যতিৰিক্তান, পরত্রহ্ধো- 
পাসকান, ব্ৰহ্মাত্মকতয়াহক্ষৱস্বরূপৌপাসকাংশ্চ পরংৰক্ম নয়তি। 
কুতঃ ? উভয়থ| দোষাঁং। কার্য্যোপাসকান্নয়তীত্যত্র “অস্ম|- 
চ্ছরীরাত সমুখায় পরং জ্যোতিকরুপসম্পন্তে”-ত্যাদিশ্যুতিবাকোপঃ 
স্থাত। পৰোপাসীনানেৰ নয়তীতি 'নিয়মে তু “তদ্যইঞ্খং 
বিছূর্যে চেমেহরণ্যে শ্রদ্ধাং তপ ইত্যুপাসতে তেহচ্চিষমভি 
সম্তবন্তী”-তিশ্ৰুতিব্যাকোপঃ স্যাৎ। .“তস্মাদ যথাক্ৰতুরন্মিল্লেকে 
পুরুষে! ভবতি তথেতঃ প্রেত্য ভবতী”-ত্যাদিশ্রুতেস্তৎক্রতুস্তথৈব 
প্রাগোতীতি সিদ্ধান্তো ভগবান, বাঁদরায়ণো মন্যতে | 


৪অঃ ৩প| ১৪সু ]  বেদান্ত-দৰ্শন। ৫৪১ 


অন্তাৰ্থঃ--পূৰ্ব্বোক্তবিষয়ে মহৰি বাদরায়ণের মীমাংসা এই যে, যাহারা 
কেবল প্রতীকালম্বনে উপাসন| করেন, € অর্থাৎ যীহার| ব্ৰহ্মভাবে নাম, মনঃ 
অথবা এইরূপ অপর প্রতীককে ব্ৰহ্মভাবে উপান্তর্ূপে ভজন করেন-_“ষে 
নামব্রদ্ষেত্যুপামীতে” ইত্যাদিক্রত্যুক্তনা মাদিপ্রতীকে বৰহ্ধোপাসন| করেন) 
তদ্বাতীত অপর পরবদ্গোপাসকদিগকে, এবং খাঁহার! নিজ আত্মাকে ব্ৰহ্ম- 
স্বরূপ ভাবনা করিয়া অক্ষরাত্মার উপাসনা করেন, তাহাদিগকে অর্চিরাঁদি 
বাহক-দেবতাগণ পরব্রহ্মকেই প্রাপ্তি করান, কাধ্যব্ৰহ্ধকে নহে। কারণ, 
পূর্বোক্ত উভয় ( বাদরিকৃত ও জৈমিনিকৃত ) মীমাংসাঁতেই দোষ আছে; 
যদি কার্ধ্যব্রঙ্গেপাসকদিগকেই অর্চিচরাদিদেবগণ বহন করিয়া লইয়| কার্য্য- 
ব্ৰহ্মপ্ৰাপ্তি করান (যাহার! পরব্রঙ্গোপাসনা করেন তীাহাদিগের কোন লোকে 
গমন নাই এবং তাহাদিগকে লইয়া! যান না), এইরূপ মীমাংসা কর যায়, 
তবে “অন্মাচ্ছরীরাৎ সমুখায় পরং জ্যোতিরুপসম্পদ্ঘ” (দহর এবং সত্য- 
বিদ্যানিষ্ঠ পরব্রক্গোপ।সকগণ এই শরীর হইতে উখিত হইয়া স্বয়ং জ্যোতি 
পরমাত্মাকে প্রাপ্ত হইয়া স্বীয় ব্রহ্মভাবলীভ করেন) ইত্যাদিশ্রতিবাক্যের 
(ছাঃ ৮ অঃ ৩, ১২ খঃ) সহিত এই মীমাংসার বিরোধ হয়। আর যদি 
কেবল পরব্রক্মোপাসককেই অর্টিরাদিদেবগণ লইয়া যান, এইরূপ মীমাংসা 
করা যায়, তবে “তদ্য ইখং বিহুর্ষে চেমেহরণ্যে শ্রদ্ধাং তপ ইত্যুপাসতে 
তেহর্টিষমভিসন্তবস্তি” (ছাঃ ৫ অঃ ১* খঃ ) ( ধাহারা ইহা! জানেন, এবং, 
ধাহারা অরণ্যে তপস্তারূপ অন্ধাকে উপাসনা করেন, তাহার অৰ্চ্চিরাদি- 
গতিপ্রাপ্ত হয়েন ) ইত্যাদিশ্রিতিবাক্য পঞ্চাগ্রি উপাসকদিগের অগ্চিরাদিগতি 
উপদেশ করাতে, উক্ত শ্রুতিবাক্যসকল সেই মীমাংসার বিরোধী হয়। শ্রুতি 
বলিয়াছেন “অতএব পুরুষ ইহলোকে যদ্রপ ক্রতুবিশিষ্ট হয়েন, ইহলোক 
পরিত্যাগ করিয়া, তদ্রপতাই প্রাপ্ত হয়েন, (ছাঃ ৩ অঃ ১৪ খঃ) এইরূপ 
অক্লান্ত শ্রুতিও আছে; তদ্বার| সিদ্ধান্ত হয় যে, যিনি যদ্রপ ক্রতু (উপাসনা) 


৫৪২ বেদান্ত-দর্শন।  [৪অঃ ৩প৷ ১৫সু _ 


সম্পন্ন হয়েন, তিনি তদ্ৰপ স্বরূপপ্রাপ্ত হয়েন ; হিরণ্যগর্ভোপাসক হিরণ্যগর্ভকে 
প্রাপ্ত হয়েন, পরবন্দোপাসক পরক্রঙ্গকেই প্রাপ্ত হয়েন। শ্রীবাদরায়ণ বেদ- 
ব্যাসের এই সিদ্ধান্ত । 

৪র্থ অঃ ৩পাদ ১৫ সুত্র বিশেষং চ দর্শয়তি। 

ভাষ্য।--“যাবন্নান্নেগতং  তত্রীস্ত  ষথাকামচারে| ভবতী”- 
ত্যাদিকা শ্ৰুতিঃ প্রতীকোপাসকস্থা গত্যনপেক্ষং ফলবিশেষং চ 
দৰ্শ য়তি । 

অস্তাৰ্থঃ--কেবল নামাদিপ্রতীকোপাসকদিগের সম্বন্ধে শ্রুতি পরত্রহ্ম- 
প্রাপিকা গতি উল্লেখ ন! করিয়া, তীহাদিগের অপর ফলবিশেষই প্রদর্শন 
করিয়াছেন ; যথা,--“যাবন্নাগ্নোগতৎ তত্রান্ত যথাকামচারো ভবতি বাগ্াৰ 
নায় ভূয়সী যাবদ্ধাচোগতৎ তত্রান্ত বথাঁকমিচারে। ভবতি মনে! বাব বাচে 
ভুয়£” ইত্যাদি (যত দুর পর্য্যন্ত নামের গতি, তাঁহার মধ্যে নাম ধ্যাতার 
কামচারতা জন্মে ; বাক্‌ নাম অপেক্ষ শ্রেষ্ট, তছপানক যতদুর বাক্যের গতি 
ততদুর পর্য্যন্ত কামচারী হয়েন ; মন বাক্‌ অপেক্ষা শ্রেষ্ঠ, তরুপাপক মনের 
গতির সীমার মধ্যে কামচারী হয়েন) ( ছাঃ ৭ অঃ ৯ থঃ)। এই নিমিস্ত 
কেবল প্রতীকোপ।সক ভিন্ন অপরের পরত্রহ্ছ প্রাপ্তি বলা হইল। 

ইতি পরব্রহ্মোপাসকাঁনাঁং অক্ষরেপাসকা নাঞ্চ পরব্রন্গপ্রাপ্থি, তদিতরাণাং 
উপাশ্তলোকপ্রাপ্তি নিরূপণাধিকরণম্‌। 

ফলতঃ সিদ্ধান্ত এই যে, যিনি ধাহার উপাসন| করেন, তিনি দেহপরি- 
ত্যাগ করিয়া তদ্রপতা প্রাপ্ত হয়েন | কেবল নাম, মন ইত্যাদি প্রতী- 
ককে বাহারা উপাসন! করেন, তীহাদিগকে প্রতীকোপাসক বলে; সেই সকল 
প্রতীকে প্রকাশিত বর্গের যে নকল শক্তি আছে, তদুপালক তৎসমস্ত প্রাপ্ত 
হইয়া, তদুনুরূপ কামচারতাপ্রাপ্ড হয়েন; তাঁহাদের ধ্যানে প্রতীকই প্রধান 
হওয়ায়, ব্রহ্ম অপ্রধানভাবে তাহাদের উপান্ত হয়েন, সুতরাং মুখ্যবক্গ-প্রাপ্টি 


_৪অঃ ৩প| ১৫সু ]  বেদান্ত-দৰ্শন। ৫৪৩ 


রূপ ফল তাহাদের সাক্ষাৎসম্বন্ধে হয় না। পরন্ত বাহার! ব্ৰহ্মকে সৰ্ব্বান্তধ্য৷মী, 
সর্বনিয়ন্তা, সৰ্ব্বকৰ্ত, সত্যসঙ্কল্প, সৰ্ব্বাত্ম|, শুদ্ধ, অপাপবিদ্ধ, ইত্যাদিরপে 
বিশেষপ্রতীকনিরপেক্ষ হইয়া ধ্যান ও উপাসন| করেন, তাঁহাদের উপাসনার 
পরব্রহ্ষই প্রধানরূপে ধ্যেয়; সুতরাং তাহাদের দেহান্তে পরব্ৰহ্মপ্ৰাপ্তিই 
শ্রুতি উপদেশ করিয়াছেন, তাহাদের মুখ্যব্রক্মোপাসনার অঙ্গীভূত অপর 
কৰ্ম্মা্গ থাকিলেও ( গৃহস্থদিগের পক্ষে বেদব্যাস তাহা পুর্ববাধ্যায়ে বিধিবদ্ধ 
করিয়াছেন), তদ্বার| তাহাদের মুখ্যবগ্গোপাসনার আনুকুল্যই হয়। ধীহারা 
উক্তপ্রকারে মুখ্যব্ৰহ্মোপাসন| করেন না, প্রতীকাঁদিই মুখ্যরূপে ধাহাদের 
উপান্ত, তাঁহাদেরও উপাসনার বৰ কাহার কাহার দেবযানমাৰ্গলাভ 
হইতে পারে; পরন্ত তাহারা সেই উপাসনাবলে পরব্রহ্মকে প্রাপ্ত হয়েন না, 
তীঁহারা উপাসনার ফলস্বরূপ ইন্দ্ৰলোকাদি উচ্চ লোকসকল প্রাপ্ত হইতে 
পারেন, এবং শাস্ত্ৰে কথিত আছে যে, তীহার| কেহ কেহ্‌ বদ্ধলোকও প্ৰাপ্ত 
হইতে পারেন; কিন্তু তাহারা এ উপাসনার বলে পরব্রক্মকে সাক্ষাৎসম্বন্ধে 
এই দেহত্যাগের পরেই প্রাপ্ত হয়েন না; ব্ৰহ্মলোকে তাহার! পরব্রঙ্গোপ।সন। 
করিয়া পরে ব্রহ্মার সহিত একীভূত হইয়া তৎসহ পরব্ৰহ্মকে প্রাপ্ত হয়েন। 
বাহার! প্রত্যগাক্মাকে ব্রঙ্গাত্মকবোধে অক্ষর স্বরূপের ধ্যান করেন, তাহাদের 
উপাসন৷ গ্রতীকাবলম্বন-উপাসনা না হওয়ায়, তাহীদেরও দেহান্তে সাক্ষাৎ- 
সম্বন্ধে পরবছ্ধপ্ৰাপ্তি হয়। অতএব কেবল প্রতীকাবলম্বন-উপাসক ভিন্ন সাক্ষাৎ- 
সম্বন্ধে সত্যকা মত্বাদি গুণবিশিষ্ট পরত্রহ্মোপাসক, এবং অক্ষরোপাঁসকগণ অমানৰ 
পুরুষ দ্বারা শীত হইয়া পরব্র্গপ্ূপতা প্রাপ্ত হয়েন ; ইহাই শ্রীতগবান্‌ বেদব্য সের 
মীমাংসা, এবং ইহাই পূৰ্ব্বোদ্ধৃত বৃহদারণ্যকপ্রভৃতি শ্ৰুতিৰাক্যের মৰ্ম্ম । 
ইতি বেদান্তদৰ্শনে চতুর্থাধ্যায়ে তৃতীয়পাদঃ সমাপ্তঃ। 
ওঁ তঙ্নৎ। 


শেদাজ-দৰ্লন 1 


চতুর্থাধ্যায়-_ চতুর্থ পাদ। 


৪ৰ্থ অ ৪র্থ পাদ স্থত্র। সম্পণ্যাবির্ভাবঃ স্বেন শব্দাত। 


ভাষ্য ।---জীবোহচ্চিরাদিকেন মার্গেণ পরং সম্পন্য স্বাভাবি- 
কেন রূপেণাবির্ভবতীতি “পরং জ্যোতিরুপসম্পন্ত স্বেন রূপেণাভি- 
নিষ্পগ্ভত”-ইতিবাঁকোন প্রতিপান্যতে, স্বেনেতি শব্দাৎ । 

অন্তার্থঃ__-অচ্চিরাদিমার্গে গমনান্তর পরবহ্মকে প্রাপ্ত হইয়া জীব স্বীয় 
স্বাভাবিকরূপপ্রাপ্ত হয়েন; অর্থাৎ তাঁহার দেবকলেবর কি অপর কোন 
বিশেষধৰ্ম্মবিশিষ্ট কলেবরপ্রাপ্তি হয় না; শ্রুতি যে “স্বেন” (নিজের ) শব্দ 
ব্যবহার করিয়াছেন, তন্দ্রা ইহা নিশ্চিত হয়; শ্ৰুতি যথাঃ--“এবমেবৈষ 
সম্প্রসাদেহিম্মাচ্ছিরীরাৎ্ সমুখায় পরং জ্যোতিরুপসম্পদ্ধ স্বেন রূপেণাভি- 
সম্পদ্ধতে” ( ছান্দোগ্যে ৮ অঃ ১২ খঃ প্রজাপতিবাক্য )। (এই সংসার- 
দুঃখবিমুক্ত সম্প্রসাদপ্রাপ্ত পুরুষ এই শরীর হইতে সম্যক উখিত হইয়া 
পরমজ্যোতিতে প্রতিষ্ঠিত হয়েন, (সর্বপ্রকাঁশক ব্ৰহ্মে প্ৰতিষ্ঠিত হয়েন ) 
হইয়া স্বীয় স্বাভাবিক বিশুদ্ধরপে আবিভূতি হয়েন )। 

রথ অঃ ৪র্থ পাদ ২ স্ুত্র। মুক্তঃ প্রতিজ্ঞানাৎ ৷ 


ভাষ্য ।-বন্ধাদিমুক্ত এবাত্র স্বেন রিপেণাভিনিষ্পগ্ভতে 
ইত্যুচ্যতে। কুত;? দ্য আমা! অপহতপাগ্নেশ-ত্যুপক্ৰম্য “এতং 
ত্বেব তে ভূয়োহনুব্যাখ্যান্তামী”-তি প্রতিজ্ঞানাৎ ৷ 


অন্তাৰ্থ:--পূৰ্ব্বোক্ত ছান্দোগ্য শ্রুতি যে “স্বেন রপেণাভিনিষ্পদ্ধতে” 


৪অঃ ৪প| ৩-৪সু] বেদান্ত-দর্শন। ৫৪৫ 


(স্বীয় স্বাভাবিকর্পপসম্পন্ন হয়েন (ছাঃ ৮ অঃ ১২ খঃ) বলা হইয়াছে, 
ইহার অর্থ সৰ্ব্ববিধ বন্ধ হইতে মুক্ত হয়েন। ইহা উক্ত শ্রুতির প্রতিজ্ঞাবাক্য- 
দ্বারা স্থিরীকৃত হয়। শ্রুতি প্রথমে আখ্যায়িকাঁর উপক্রমে বলিয়াছেন ‘ষ্‌ 
আত্মা অপহতপাপ্]” (ছাঃ ৮ অঃ ৭ খঃ) (আত্মা নিষ্পাপ, নিৰ্ম্মল ); 
এই উপক্রমবাঁক্যে আত্মার স্বাভাবিক মুক্তস্বরপ বর্ণনা কর! হইয়াছে, এবং 
পরে “এতং ত্বেব তে ভূয়োইনুব্যাখ্যান্তামি” ( ছাঃ ৮ অঃ ১১ খঃ) (তোমাকে 
পুনব্ধার এই আত্মার কথা বলিতেছি ); এইরূপ প্রতিজ্ঞা করিয়া পরে 
গ্রকরণশেষে উক্ত “স্বেন রূপেণাভিনিষ্পগ্যতে” এই বাক্য দ্বার! আখ্যায়িক! 
সমাপন করিয়াছেন। 

৪ৰ্থ অঃ ৪র্থ পাদ ৩ সুত্ৰ । আত্মা প্রকরণাঁ | 

ভাষ্য --_আত্মিবাবিভূতরূপস্তৎপ্রকরণাৎ । 

অস্তার্থঃ_পূর্ব্বোক্ত “পরৎ জ্যোতিরুপসম্পন্ধ” ইত্যাদিবাক্যে যে “জ্যোতিঃ 
শব্দ আছে, তাহা আত্ম-বোধক ; কারণ, উক্ত প্রকরণে আত্মাই বণিত 
হইয়াছেন। এই সুত্রের ভায্য সমাপনান্তে গ্ৰীনিবাসাচাৰ্য্য বলিয়াছেন 
“্তন্মাদচ্চিরাদিনা পরং ব্রহ্মোপদন্পদ্য স্বাভাৰিকেনৈৰ বূপেণাভিনিষ্পগ্ভতে 
প্রত্যগাত্মেতি পিদ্ধম্‌’ (অতএব অচ্চিবাদিমার্সে গমন করিয়া, পরব্ৰহ্গে সম্যক্‌ 
প্রতিষ্ঠালাভান্তে জীব স্বাভাবিক দেহাদিবিকারশূন্য বিশুদ্ধরূপ প্রাপ্ত হয়েন, 
ইহা সিদ্ধান্ত হইল; অচ্চিরাদিমার্গগাসী পুরুষ যে কার্য্যরহ্মকেই প্রাপ্ত হয়েন, 
পরব্ৰহ্মকে প্রাপ্ত হয়েন না, এবং যাহার! দেহান্তে পরব্রহ্মকে প্রাপ্ত হয়েন, 
তীহার! অচ্চিরাদিমার্গে গমন করেন না; এইরূপ সিদ্ধান্ত সঙ্গত নহে )। 
ইতি বিদেহমূক্ৰস্ত স্বরূপে প্রতিষ্ঠা নিরপণাধিকরণম্। 
৪ৰ্থ অঃ ৪র্থ পাদ ৪ স্ত্র। অবিভাগেন দৃষ্টত্থাৎ ৷ 
ভাষ্য |-_মুক্ত: পরম্মাদাতআীনং ভাগাবিরোধিনা অবিভাগে- 


A) 


৫৪৬ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ৪পা ৫সু 


নানুভবতি। তত্বস্ত তদানীমপরোক্ষতো দৃষ্টত্বা, শাস্তস্তাপ্যেবং 
দৃষ্টত্বাৎ। 

অন্তার্থ 2-অঃশ যেমন অংশীরভাগমাত্র হইয়াও অংশী হইতে অভিন্ন, 
তদ্রুপ মুক্তপুরুষ আপনাকে পরমাস্মা হইতে অভিন্নরূপে অনুভব করেন; 
তৎকালে সমস্তকেই পরমাশ্বস্বরূপে দর্শন হয়, শাস্ত্ৰও এইরূপই প্রকাশ 
করিয়াছেন। 

বিদেহমুক্তপুরুষের সৰ্ব্ববিধ বন্ধন মুক্ত হওয়াতে, তাঁহার ব্ৰহ্ম হইতে 
কখন ক্ষুরিত হয় না, তিনি ব্রহ্মরূপেই সমস্ত প্রত্যক্ষ করেন। কিন্তু পূৰ্ব্বে 
জীব স্বভাঁবতঃ অণুস্বরূপ বলিয়া বেদব্যাস উপদেশ করিয়াছেন, 
ব্ৰহ্ম কিন্তু বিভূস্বরূপ ; সুতরাং মুক্তাবস্থায়ও জীব ব্রঙ্গোর অংশ, পূৰ্ণব্ৰহ্ম 
নহেন; মুক্তজীব আপনাকে ব্ৰহ্ম হইতে অভিন্ন অর্থাৎ তিনি ব্রন্মের অংশ 
হওয়াতে ব্ৰহ্ম বলিয়াই সর্বদা আপনাকে অনুভব করেন, এবং সমস্ত 
জগৎংকেও তদ্রপ দর্শন করেন “সদেব সৌম্যেদমগ্র আসীত,” “সৰ্ব্বং 
খন্বিদং ব্ৰহ্ম" ইত্যাদি শ্রুতিবাক্যে দৃশ্যমান জড়জগতেরও ব্ৰহ্মাভিন্নত্বসিদ্ধি 
আছে। কিন্তু এতত্সমস্ত ব্ৰহ্ধের অংশমাত্ৰ ; “একাংশেন স্থিতো জগৎ” 
ইত্যাদিবাক্যে নীতা এবং “অংশোনানাব্যপদেশাদন্তথা চাপি” ইত্যাদি সুত্রে 
তাহা সিদ্ধান্ত হইয়াছে । সুতরাং জীবাত্ম| ব্ৰহ্ম হইতে অভিন্ন, তাঁহার 
অংশস্বরূপ; সংসারাবস্থার তিনি তাহা বুঝিতে পারেন না, মুক্তাবস্থায় 
তাঁহার এই ব্রঙ্গাংশরূপতা (সুতরাং অভিন্ত্ব ) সম্পূর্ণ ক্ষত্তিপ্রাপ্ত হয়। 
সর্বপ্রকার দেহাঁভিমান বিছুরিত হয়, সর্ববিধ বিশেষ দেহের সহিত যোগ 
বিলুপ্ত হয়। 

ইতি বিদেহমুক্তণ্ত ব্ৰহ্মাভিন্ন রূপেণস্থিতি নিরপণাধিকরণম্‌। 


৪র্থ অঃ ৪র্থ পাদ ৫ সুত্র । ত্ৰাহ্ষেণ জৈমিনিরুপন্যাস্যাদিভ্যঃ । 


৪অঃ ৪পা ৬-৭সু ]  বেদান্ত-দৰ্শন | ৫৪৭ 


ভাষ্য !--অপহতপাপাত্বাদি-ব্ৰাহ্মেণ গুণেন যুক্ত: প্রত্য- 
গীত্মাহবির্ভবতীতি জৈমিনিৰ্মন্যতে। দহরবাক্যে ব্ৰহ্মসম্বন্ধিতয়| 
অস্তানামপহতপাপৃত্বাদীনাং প্রজাপতিবাক্যে প্রত্যগাত্মসম্বন্ধি- 
তয়াইপ্যুপন্তাসাদিনা জক্ষণাদিভ্যশ্চ । 

অন্তার্থ -_জৈমিনি বলেন, যে ব্ৰহ্ধের যে অপহতপাপাত্বাদি গুণসকল 
শ্ৰুতিতে উক্ত আছে, মুক্তাবস্থায় জীব তদ্দিশিষ্ট হইয়| আবিভূতি হয়েন। 
কারণ “দহর”-বিছ্যা-বিষয়ক বাক্যে এই অপহতপাপ্]ত্ব, সত্যসঙ্কল্পত্ব, সর্ববজ্তত্ 
প্রভৃতি গুণ বহ্মসম্বন্ধে উক্ত হইয়াছে; পূর্বোক্ত প্রজাপতিবাক্যে উক্ত 
অপহতপাপ্ুত্বাদি গুণ মুক্তজীবসন্বন্ধেও “এষ আন্মাপহতপাপ্||” “সত্যকামঃ 
সত্যসঙ্কল্প”” ইত্যাদি উপন্তাসবাক্যে উক্ত হইয়াছে । এবং “স তত্র পর্য্যেতি 
জক্ষন্‌ ক্রীড়ন্‌ রমমাঁণঃ” ( তিনি সেইকালে স্বেচ্ছায় পরিক্রম করেন, ভোগ 
করেন, ক্রীড়া করেন, রমমাঁণ থাকেন ) ইত্যাদিবাক্যেও তাহা জানা বায়। 

৪ৰ্থ অঃ ৪ৰ্থ পাদ ৬ কুত্র। চিতি তন্মাত্রেণ তদাঁত্মকত্বাদিত্ৌ- 
ডুলোমিঃ। 

ভাষা।---ব্ৰহ্মণি চিদ্রপে উপসন্ন: প্রত্যগাত্ম৷ চিন্মাত্রেণ 
রূপেণাবির্ভবতি । এপ্রজ্ঞানঘন এবে”-তি তন্ত তদাত্বকত্বশ্রবণা- 
দিত্যৌড়ুলোমির্মপ্যতে । 

অস্তার্থ:-_৪ডুলোঁগি মুনি বলেন যে, সুক্তাবস্থায় জীবাত্মা কেবল চৈতন্ত- 
মাত্রস্বরপ বহ্মকে প্রাপ্ত হইয়া কেবল চৈতন্যমাত্ররূপে আবিভূত হয়েন; 
কারণ শ্রুতি তাঁহাকে “প্রজ্ঞান ঘন” মাত্র বলিয়া উপদেশ করিয়াছেন। 

৪ৰ্থ অঃ 8ৰ্থ পাদ ৭ সুত্র । এবমপুপন্যাসাৎ, পূর্ববভাবাদবিরোধং 
বাদরায়ণঃ। 


৫৪৮ বেদান্ত-দর্শন ৷ [৪অঃ ৪পা ৭সু 


[ পুর্ববভাবাৎ“পূর্বোক্তাদপহতপাপৃত্বাদিগুণসম্পন্ন প্রত্যগাত্মাবি9ী- 
বাৎ”। ] 

ভাষ্য ।-_বিজ্ঞানমাত্রত্বরূপত্বপ্রতিপাদনে সত্যপি অপহত- 
পাপা]ত্বাদিমদ্বিজ্ঞানস্বস্বরূপাবির্ভাবাদবিরোধং ভগবান বাদরায়ণো 
মন্তে।  কুতঃ ? মুক্তজীবসন্বন্ধিতয়া অপহতপাপ্]ত্বাহাপ- 
ন্যাসাৎ ॥ 

অস্তাৰ্থঃ--যদিচ মুক্ত-আত্ম! বিজ্ঞানমাত্রস্বরূপ বলিয়া প্রতিপন্ন হইয়াছেন 
সত্য, তথাপি তাহার এ বিজ্ঞানরূপ স্বীয়স্বরূপ অপহতপাপত্বাদিগুণবিষিষ্ট, 
ইহা ভগবান্‌ বাদরায়ণ বেদব্যাস সিদ্ধান্ত করেন; কারণ মুক্তজীবসন্বন্ধে 
অপহতপাপাত্বাদিগুণ পূর্বোক্ত উপন্তাসবাক্যে (ছাঃ ৮ম অঃ) শ্রুতি প্রদর্শন: 
করিয়াছেন, তাহা কুত্রাপি প্রত্যাখ্যাত হয় নাই। 

(বিদেহমুক্তাবস্থায়ও যে সত্যসঙ্কল্লাদি ্ৰশ্বৰয্য থাকে, তাহা বেদব্যাস এই 
স্থলে স্পষ্টরূপে উপদেশ করিয়াছেন ; ইহাই যে “ব্ৰহ্মভাব” এবং ইহাই যে 
সংদারাতীত মুক্তাবস্থা, তাহাও পুর্বে স্পষ্টরূপে উল্লিখিত হইরাছে। ব্ৰহ্ম 
চিন্মাত্র হইয়াও যে সত্যসন্কল্লাদি এশবর্য্যবিশিষ্ট আছেন, এবং তাহা যে তীহার 
জগদতীতস্বরূপ, ইহ! এতন্বারা স্পষ্ট সিদ্ধান্ত হয়। এইস্থলে যে পুর্ণ মুক্ত- 
স্বরূপ বর্ণিত হইয়াছে, তদিষয়ে বিরোধ নাই; ইহা যে ব্যবহারাতীত 
(সংসারাতীত ) রূপ, তদ্বিষয়ে সন্দেহ হইতে পারে না; কারণ ব্যবহারাবস্থার, 
সহিত প্রভেদ প্রদর্শন করিবার অভিপ্রায়েই দেহান্তে যে পরব্মরূপতালাভ 
হয় তাহা, শ্রুতির অনুসরণ করিয়া বেদব্যাস এই স্বত্রের দ্বারা বর্ণনা 
করিয়াছেন। 

এই স্থত্ৰের ব্যাখ্যা শঙ্করাচাধ্যও এইরূপই ক্ষরিয়া বলিয়াছেন বে, 
ব্যবহারাপেক্ষায় এই সকল গুণ স্বীকার করা যায়| এই স্তরের শঙ্কৱকৃত 
সম্পূৰ্ণ ভাষ্য নিয়ে উদ্ধৃত করা হইল। 


৪অঃ ৪প| ৮সু]  বেদান্ত-দৰ্শন । ৫৪৯ 


“এবমপি পারমাথিকটৈতন্তমা্রস্বরূপাত্যুপগমেহপি বাবহারাপেক্ষয়া 
পুর্বস্তাপ্যুপন্তাসাদিভ্যোহ্বগতন্ত ব্ৰাহ্মন্তৈশ্বর্য্যরপস্তাপ্রত্যাখ্যানাদবিরোধং 
বাদরায়ণ আচাৰ্য্যে| মন্যাতে”। 

উক্ত ব্যাখ্যানে “পাঁরমাথিক” এবং পব্যবহারাপেক্ষয়া” এই দুইটি পদ 
শ্ীমচ্ছস্করা চার্যের স্বকলোপকল্পিত, ইহা সুত্রে কোন স্থানে নাই; তীহার 
নিজ মতের সহিত বেদব্যাসের মতের অবিরোঁধ প্রদর্শন করিবার অভিপ্ৰায়ে 
তিনি এই দুইটি পদ ব্যাখ্যায় সংযোজন! করিয়াছেন “ব্যবহারিক” বিষয়ের 
এই স্থলে কোন সম্বন্ধই নাই ; দেহপাতে ততসম্বন্ধ লোপ হইয়াছে, পরর্র্গ- 
ভাবপ্রাপ্তি হইয়াছে; সেই পরব্রঙ্মভাব কি, তৎসম্বন্ধে জৈমিনি ও ওডুলোমির 
মত উল্লেখ করিয়া এবং উভয়ের সামঞ্জস্ত স্থাপন এবং শ্রুতিবাক্যের একতা! 
স্থাপন করিয়া বেদব্যাস বলিতেছেন যে, এ পরক্রহ্মভাৰ বলিতে একদিকে 
এবিজ্ঞানঘনত্ব” এবং অপরদিকে তৎসহ “সত্যসক্কল্পত্ব” “অপহতপাপ্মুত্ব” প্রভৃতি 
বুঝায় । 

অতএব বেদব্যাসকৃত এই সুত্র শাঙ্ধরিকমতের সম্পূর্ণ বিরোধী বলিয়া 
দিদ্ধান্ত হয়, এবং ইহাই শাঙ্করিক ব্রন্মস্বরূপনির্ঘয়বিষয়ক মতের স্পষ্ট খণ্ডন- 
স্বরূপ গণ্য করা যাইতে পারে । সত্যসক্কন্নত্বাদি গুণবিশিষ্ট পরব্রদ্দোপাসকগণ 
যে অগ্চিরাদিমার্গপ্র পু হইয়! পরব্রহ্মকেই প্রাপ্ত হয়েন, তদ্বিষয়েও এই স্থত্ৰ 
একটি অকাট্য প্রমাণস্বরূপ গণ্য, সন্দেহ নাই । 

৪ৰ্থ অঃ ৪ৰ্থ পাদ ৮ হুত্ৰ।  সঙ্কল্লাদেব তচ্ছ_[তেঃ। 

ভাষ্য ।_ুক্তস্ত সঙ্কল্লাদেব পিত্রাদিপ্রাপ্তেঃ।  কুতঃ ৪ 
এস যদি পিতৃলোককামে| ভবতি সঙ্কল্লাদেবাস্য পিতরঃ সমুব্তিষ্ঠম্তি” 
ইতি তদভিধানশ্ৰুতেঃ ॥ 

অন্তাৰ্থঃ--সত্যসঙ্ল্লাদিগুণ যে মুক্তপুৰুষদিগের হয়, তাঁহার আরও 
প্রমাণ এই যে, শ্রুতি বলিয়াছেন যে মুক্তপুরুষদিগের সঙ্কল্পমাত্ৰই তাহাদের 


৫৫০ বেদান্ত-দৰ্শন । [৪অঃ ৪প| ৯-১১সু 


নিকট পিত্রাদির আগমন হয়। যথা দহরবিগ্ভায় উক্ত আছে “তিনি যদি 
পিতৃলোকদৰ্শনকামী হয়েন, তবে তীঁহার সঙ্কল্পমাত্ৰ পিতৃগণ সমুখিত হয়েন”। 
(ছাঃ ৮ম অঃ ১ম খঃ ) 

৪ৰ্থ অঃ ৪ৰ্থ পাদ ৯ সুত্র । অতএবানন্যাধিপতিঃ। 

ভাষ্য ।|--পরত্ৰহ্মাত্নকো মুক্ত আবিভূতস্ত্যসঙ্কল্পত্বাদেবান- 
স্যাধিপতিৰ্ভবতি, “স স্বরাড় ভবতি” ইতি শ্রুতেঃ (ছাঃ ৭অঃ ২৫খ ) । 

অস্তাৰ্থঃ--মুক্তপুর্ুষ পরবন্ধাত্মক হইয়। সত্যসঙ্কল্পত্বগুণবিশিষ্ট হওয়ায় 
তিনি অনন্যাধিপতি অর্থাৎ সম্পূর্ণ স্বাধীন হয়েন, অপর কেহ তাহার অধিপতি 
থাকে না (তিনি আর গুণাধীন থাকেন না)। কারণ শ্রুতি বলিয়াছেন 
“তিনি স্বরাট্‌ হয়েন” | 

ইতি বিদেহমুক্তস্ত বিজ্ঞানঘনত্বরূপতীপ্রাপ্ধি পূৰ্বক সত্যসঙ্বল্নত্বাদিগুণো 
পেতত্বাবধারণাধিকরণম্‌ ৷ 


শপ 0 শপ 


৪ৰ্থ অঃ ৪ৰ্থ পাদ ১০ সুত্র। অভাঁবং বাঁদরিরাহ হোবম্‌। 

[ “হেবম্‌”= “হি” যতঃ শ্ৰুতিঃ “এবং” শরীরাগ্ভভাবন্‌ আহ | ] 

ভাষ্য ।--মুক্তপ্ড শরীরাছভাবং = বাদৱরিৰ্মন্যতে; যত 
«“অশরীরং বাব সন্তং ন প্প্রিয়াপ্রিয়ে স্প্শ্যত”-ইতি 
শুতিস্তথৈবাহ ॥ 

". অস্তাৰ্থঃ--বাদরি মুনি বলেন যে মুক্তপুরুষের শরীর ও ইন্দ্রিয়াদি নাই; 

কারণ শ্রুতি “তিনি অশরীর হয়েন, এবং প্রিয়াপ্রিয় তাহাকে স্পর্শ করে না” 
ইত্যাদিবাক্যে ( ছাঃ ৮ম অঃ ১২ খঃ ) তঞ্জীপই বলিয়াছেন । 


৪র্থ অঃ ৪র্থ পাদ ১১ সুত্র । ভাব জৈমিনিধিবকল্লামননীৎ | 


৪অঃ ৪পা ১২সু] বেদান্ত-দর্শন। ৫৫১ 


ভাষ্য ।-_-তচ্ছরীর।দিভাবং জৈমিনিমগ্ঠতে ৷ কুতঃ ? “স একধা 
ভবতি ত্রিধা ভবতি” ইত্যাদি বৈবিধ্যামননাহ ॥ 


অন্তার্থঃ--জৈমিনি বলেন যে মুক্তপুরুষেরও শরীরাদি থাকে। কারণ 
“সেই মুক্তপুরুষ কখন একপ্রকার হয়েন, কখন তিনপ্রকার হয়েন” ইত্যাদি- 
শ্রুতিবাক্যে (ছাঃ ৭ম অঃ ২৬ খঃ ) তীহার বিবিধ রূপ ধারণ কর! বর্ণিত 
হইয়াছে। 


৪ৰ্থ অঃ ৪ৰ্থ পাদ ১২ স্থত্ৰ। দ্বাদশাহবদুভয়বিধং বাদরায়ণোহতঃ। 


ভাস্ত।__সঙ্কল্লাদেক শরীরত্বমশরীরত্ব্চ মুক্তস্ত ভগবান, 
বাঁদরায়ণো মন্যতে! দ্বাদশাহস্ত যথা “ছাদশাহমৃদ্ধিকীমা 
উপেয়ুঃ”, “দ্বাদশাহেন প্রজাকামং যাঁজয়েদি”-তি জত্রত্বমহীনত্বং চ 
ভবতি, তদ্বং ॥ 


অস্ত্াৰ্থঃ--ভগবাম্‌ বাঁদরায়ণ ( বেদব্যাস ) তদ্বিষয়ে এইরূপ মীমাংসা 
করেন যে, মুক্তপুরুষ স্বীয় সঙ্কন্নানুসারে কখন সশরীর কখন বা অশরীর 
হয়েন ; যেমন পুর্ববমীমাংসায় “দ্বাদশাহ” (দ্বাদশদিনব্যাগী এক যজ্ঞ) 
সম্বন্ধে এইরূপ মীমাংসিত হইয়াছে যে “দ্বাদশাহমৃদ্ধিকাঁমী উপেঘুঃ৮ এই 
বাক্যে শ্রুতি “উপেযুঃ” পদ ব্যবহার করিয়! ও যাগের “সত্ত্ব” প্রদর্শন 
করিয়াছেন, আবার “দ্বাদশাহেন প্রজাকামৎ যাঁজয়েৎ” এই বাক্যে “যাজয়েং” 
পদ ব্যবহার করিয়া এ যজ্ঞেরই “অহীনত্ব” স্থাপন করিয়াছেন ; অতএব 
“্ৰাদশাহ” যজ্ঞের ‘‘সত্ৰত্বগ ও “অহীনত্ব” উভয়রূপতাই সিদ্ধ, তদ্রপ মুক্ত- 
পুরুষসন্বন্থে শ্রুতি “সশরীরত্ব” ও অশরীরত্ব” উভয় উপদেশ করাতে মুক্ত- 
পুরুষের উভয়রূপত্বই সিদ্ধ হয়। (যে যাগ “উপয়ন্তি” ও “আসতে” এই 
ছুই ক্রিয়াপদের দ্বারা বিহিত হইয়াছে এবং যাহা বহুকর্ত্তার দ্বারা নিল্পাদ্য, 


৫৫২ বেদান্ত-দৰ্শন। [৪অ চপা ১৩-১৪সু 


তাহা “সত্ৰ”, বলিয়া গণ্য; ভিন্ন ঘজ্‌ ধাতুর পদের প্রয়োগ যে যাগ সম্বন্ধে 
শ্রুতিতে আছে তাহা “অহীন” বলিয়া গণ্য ) । 
এই স্থত্রের ব্যাখ্যায় শাঙ্করৱতায়্যের সহিত কোন প্রকার বিরোধ নাই । 
হর্থ অঃ ৪র্থ পাদ ১৩ হুত্ৰ ৷ তন্বভাবে সন্ধ্যবদুপপত্তেঃ। 

ভাষ্য ।__স্বস্ষ্টশরীরাগ্ভভাবে স্বপুবস্তগবংস্থফ্টশরীরাদিন| 
মুক্তভোগোপপত্তেঃ শরীরাদেমুক্তিস্থজ্যত্বানিয়মঃ ॥ 

অন্তার্থঃ_-স্বস্থষ্টশরীরাদির অভাবেও, স্বপ্নকালে বদ্ধজীবের যে ভোগ 
হয়, তাহার স্তায়, ভ? 08198 হইয়| মুক্তপুরুষের ভোগ উপপন্ন 
হইতে পারে; অতএব মুক্তপুরুষক ভুঁকই যে তাহাদের শরীরাদি স্থষ্ট হয়, 
এমন নিয়মও নাই । 

(এই সকল সুত্রে স্পষ্টই প্রতিপন্ন হয় যে, মুক্তাবস্থায়ও পরব্ৰহ্ম এবং 
মুক্তপুরুষে সম্পূর্ণ অভেদসন্বন্ধ হয় না; মুক্তপুরুষ ভগবদংশ বলিয়াই 
তখনও গণ্য ; তিনি পূৰ্ণব্ৰহ্ম নহেন। অতএব মুক্তাবস্থার সম্বন্ধকেও ভেদা- 
ভেদসন্বন্ধই বলিতে হয়; এবং তাহাই বেদব্যাস পূর্বে স্ত্রের দ্বারা ব্যাখ্যা 
করিয়াছেন। অতএব এক অদ্বৈতমীমাংস! বিশুদ্ধ মীমাংসা নহে; দ্বৈতা- 
দ্বৈতমীমাংসাই বেদান্তদর্শনের অনুমোদিত । ইহার পরের সুত্রও এই স্থলে 
রষ্টব্য। এই স্থত্ৰেও কোন ব্যাখ্যাবিরোধ নাই ।) 

ওর্থ অধ্যায় ৪র্থ পাদ ১৪ সুত্ৰ । ভাবে জাগ্ৰদ্বং ॥ 

( দেহ্বিশিষ্ট হইলে জাগ্ৰদ্বং ভোগ হয় ) 

ভাষ্য ।__ন্বশ্ষ্টশরীরাদিভাবেহপি "মুক্তমত ভগবলীলারস- 
ভোগে৷পপত্তেঃ কদীচিন্কুগবল্লীলানুসারিণা স্বসঙ্কল্পেনাপি স্থজতি ॥ 

অস্তাৰ্থঃ---নিজেরই কর্তৃক সৃষ্ট শরীরাদিবিশিষ্ট হইয়াও মুক্তপুরুষ 
ভগবল্লীলারনভোগ করিতে পারেন; অতএব মুক্তুপুরুষ ভগবল্লীলার অন্তু- 


৪অঃ ৪প| ১৪সূ ] বেদান্ত-দৰ্শন। ৫৫৩ 


সরণ করিয়া নিজেও জাগ্রৎপুরুষের ন্যায় সঙ্কল্পপূৰ্বক শরীরাদি স্বষ্টি করিয়া 
খাকেন। 

বস্তুতঃ ব্ৰহ্ম স্বৱপতঃ আনন্দময় এবং তিনি চিন্ময় ও হওয়াতে তিনি 
নিত্য সেই অপরিসীম আনন্দের ভোক্তা ৷ বিভূত্বস্বভাববিশিষ্ট সেই চিতের 
অনুরূপ অংশই জীবের স্বরূপ; জীব উপাধীভূত শরীরে মাত্র আত্মবুদ্ধিযুক্ত 
হইয়া, স্বীয় চিন্ময় তা বিস্মৃত হইয়া, বদ্ধাবস্থ প্রাপ্ত হয়েন। যখন ভগবৎ 
উপাসনার দ্বারা তাঁহার চিদ্রপ প্রতিভাত হয় তখন তাঁহার দেহাত্মবুদ্ধি 
বিলুপ্ত হইয়া যখন সর্বববিধ দেহাত্মসংস্কার বিদুরিত হয়, তখন তিনি “মুক্ত” 
সংজ্ঞা প্রাপ্ত হয়েন। তখন শুদ্ধচিদ্রপে প্রতিষ্ঠা লাভ করাতে, বঙ্গের 
স্বরূপভূক্ত থাকিয়া তৎসহ (সহ: ব্রঙ্গণ1” ব্রন্গের স্বরূপগত অনন্ত আনন্দ 
উপভোগ করিতে থাকেন ; এই ভোগ স্বভাবতঃ আপন! হইতে হয়; কোন 
চেষ্টার প্রয়োজন তাহাতে হয় ন|। যেমন স্বপ্নদষ্ট৷ পুরুষের কোন চেষ্টা বিনা 
আপনা হইতে স্বপ্নভোগ হয়, মুক্ত জীবেরও কোন চেষ্টা বিনা ব্ৰহ্ধের স্বরূপগত 
অনন্ত নিৰ্ম্মল আনন্দের ভোগ হয়। ইহাই ১৩শ সুত্রে “সন্ধ্যবৎ” শব্দের 
দ্বারা সূত্রকার জ্ঞাপন করিয়াছেন। আর তিনি ভগবৎ অঙ্গীভূত - হওয়ায়, 
ভগবৎ প্রেরণায় যখন তিনি বিশিষ্ট শরীর অবলম্বন করিয়া তছপযোগী আনন্দ 
অনুভব করিতে ইচ্ছুক হয়েন, তখন যে কোন লোকোপযোগী দেহ ধারণ 
করিতে তাহার সামর্থ্য প্রাছভূতি হয়; তিনি হিরণ্যগর্ভ লোকের দেহ ধারণ 
করিয়া তল্লোকস্থ আনন্দও অনুভব করিতে পারেন ; আর এই মর্ত্যলোকেও 
অবতীর্ণ হইয়া! লীলা করিতে সমর্থ হয়েন। তিনি তখন সত্যসক্কল্প হওয়ায়, 
যদ্রপ ইচ্ছা করেন তদ্রপই করিতে পারেন ; অবিগ্ঠাজনিত অহতভাঁব তাঁহার 
বিদূরিত হইয়া, সত্যসঙ্কল্প পরমাত্মার সহিত তিনি অভিননাত্ম হওয়ায় তিনিও 
পরমাত্মার সহিত একীভূতভাঁবে সতাসন্বল্প হয়েন, এবং ইচ্ছানুরূপ লীলা 
করিতে পারেন! ইহাই ১৪শ সুত্রে ভগবান সূত্র কার “জাগ্রৰং” শব্দের 


৫৫৪ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ৪পা ১৫সু 


দ্বার! প্রকাশ করিয়াছেন। দ্বাদশ সুত্রে যে “উভয়বিধত্ব” বর্ণনা করা হইয়াছে, 
তাহাই ১৩শ সূত্রে ও ১৪শ সুত্রে বিস্তুতরূপে ব্যাখ্যাত হইয়াছে । পৰন্ত 
সমগ্র জগতের সৃষ্টি প্রভৃতি ব্যাপার বিভূত্বভাঁব ভগবত স্বরূপেরই অন্তর্গত ; 

. তাহা তাহার অংশভূত জীবের দ্বার! সাধিত তয় না; ভগবান নিজে ততকাৰ্য্য 
সম্পাদন করেন; সুতরাং তদঙ্গীভৃত মুক্ত পুরুষদিগের দ্বারা তাহা সম্পাদিত 
হয় না, অতএব তাহাদিগের প্রতি তৎসম্বন্ধে ভগবৎ প্রেরণাও হয় না। 
জগদ্যাপার সাধন বিষয়ে মুক্তপুরুষদিগের বিশেষ ইচ্ছারও উদয় হর না, 
স্থৃতরাৎ তাহা তীহারা করিতেও পারেন না। ইহাই পরবর্তী ১৭শ প্রভৃতি 
সূত্রে বৰ্ণিত হইয়াছে । 


৪র্থ অঃ ৪ৰ্থ পাদ ১৫ স্থত্রৰ। প্রদীপব্দাবেশস্তথা হি দর্শয়তি ॥ 


ভাষ্য ।-_প্রভায়া দীপস্যেব জ্ঞানেন ধৰ্ম্মভূতেন জীবস্তানেক- 
শরীরেথাবেশো ভবতি “স চানন্ত্যায় কল্পতে” ইতি শ্ৰুতিস্তথাহি 
দর্শয়তি ॥ 


অস্তাৰ্থঃ |--(ষীশ্বৱের ন্যায় বিভু স্বভাব না হওয়াতে ) মুক্তপুরুষ এক 
হইয়াও কিরূপে জৈমিনি ধৃত “ন একধা ভবতি ত্রিধা ভবতি পঞ্চধা সপ্তধা” 
ইত্যাদি শ্ৰুতিবাক্যের অনুরূপ বহু শরীরধারী হইতে পারেন ? তদ্বিষয়ে 
সৃত্রকার বলিতেছেন যে, প্রদীপ যেমন এক স্থানে স্থিত হওয়াও তাহার 
প্রভাব ছার! অনেক প্রদেশে প্রবিষ্ট হইতে পারে; তদ্বৎ মুক্তপুরুষ্ স্বীয় 
জ্ঞানৈশ্বৰ্্যবলে অনেক শরীরে আবিষ্ট ইয়েন ৷ 

মুক্তপুরুষদিগের যে এইরূপ এখর্য্য হইতে পারে, তাহা শ্রুতিই প্রদর্শন 
করিয়াছেন ; যথাঃ__“বালাগ্রশতভাগন্ত শতধাকল্লিতন্ত চ ভাগো জীবঃ স 
বিজ্ঞেয়ঃ স চানন্তায় কল্পতে” ( কেশের অগ্রভাঁগকে শতভাগ করিরা তাহাকে 
পুনরায় শতভাগ করিলে যেমন সূক্ষ্ম হয়, জীব তদ্ৰূপ সূক্ষ্ম অণুপরিমাণ ; কিন্ত 


৪অঃ ৪প| ১৩সু ]  বেদান্ত-দর্শন | ৫৫৫ 


এইরূপ অণুস্বরূপ হইলেও তিনি গুণে অনন্ত হইতে পারেন) ইত্যাদি (শ্বেতঃ 
৫ অঃ ৯ম ) (অতএব জীবের অন্তনিহিত জ্ঞানের সঙ্কোচত্ব এবং . অসঙ্কেচত্ব 
দ্বারাই তাহার বদ্ধত্ব ও মুক্তত্ব নিরূপিত হয়; মুক্তপুৰুষের জ্ঞানৈশ্র্ধ্য কিছু 
দ্বার! বাধিত নহে; সুতরাং তিনি যে বহুদেহ চালনা করিতে পারেন, 
তাহাতে বৈচিত্র্য কিছু নাই )। 

৪ৰ্থ অঃ ৪ৰ্থ পাদ ১৬ সুত্র । স্থাপ্যয়সম্পত্ত্যোরন্যতরাপেক্ষমাবিষ্কতং 
হি। 

(স্বাপ্যরসম্পত্ত্যোঃ = স্ুযুপ্তি-উৎক্রান্ত্যোঃ ) 

ভাষ্য ।_ প্রাজ্জেনাতবনা পরিহক্তেো ন বাহাং কিঞ্চন বেদ- 
নান্তরমি”-তি' বাকাং তু ন যুক্তবিষয়ং কিন্তু সুযুপ্ত্যৎক্রান্ত্যো- 
রন্যতরাপেক্ষম্‌ “নাহ খন্থয়ং সম্প্রত্যাত্সানং জানাত্যহমস্মী”- 
তি “নো এবেমানি ভূতানি বিনাশমেব” ইতি ভূতানীতি 
“এতেভ্যো ভূতেভাঃ সমুখায় তান্যেবানুবিনশ্যতী”তি চ “স বা 
এষ এতেন দিব্যেন চক্ষুষা মনসৈতান্‌ কামান, পশ্যন্নি”-তি চ 
জীবস্তোভয়ত্ৰ নির্বোধত্বং মুক্তীবস্থায়াং চ সর্বজ্ঞত্ব শান্তেণা- 
বিদ্কৃতম্‌ ॥ 

অন্তার্থঃ ।- বৃহদারণ্যকের ৪র্থ অধ্যায়ের ৩য় ব্ৰাহ্মণে উক্ত হইয়াছে 
“(যেমন কেহ প্ৰিয়ন্তৰীকভৃক আলিঙ্গিত হইয়| বাহ ও আন্তর সর্বপ্রকার 
বোধবিরহিত হয়, তদ্রপ ) জীব প্রাজ্ঞ পরমাত্মা-কর্ভৃক পরিবৃত হইয়া বাহ 
অথবা আস্তর কিছুই জানিতে পারেন না”। এই বাক্য মুক্তপুরুষবিষয়ক 
নহে; কিন্ত স্থযুপ্তি অবস্থাপ্রাপ্ত পুৰুষবিষয়ক স্ুযুণ্তি ও উৎক্রাস্তি ( মৃত্যু ) 
এই ছুইটিকে লক্ষ্য করিয়া এইরূপ বাক্য অনেক স্থলে উক্ত হইয়াছে । যথা, 
ছান্দোগ্যে স্থুযুণ্তি অবস্থাকে লক্ষ্য করিয়া শ্রুতি বলিয়াছেন “তিনি তখন 


৫৫৬ বেদান্ত-দৰ্শশ। [৪অঃ ৪প| ১৭সু 


আপনি “আমি এই” বলিয়াও জানিতে পারেন না”, “এতত সমস্ত যেন 
কিছু নাই, এইরূপ বোধ হয়” (ছাঃ ৮ অঃ ১১ খঃ ) এবং মৃত্যুকে লক্ষ্য 
করিয়া উক্ত হইয়াছে “এতেভ্যো ভূতেভ্যো” ইত্যাদি ( এই সকল ভূত 
হইতে সম্যক্‌ উখিত হইয়া সেই সকলের বিনাশে বিনষ্ট হয়েন, তখন সংজ্ঞা 
কিছু থাকে না) (বৃঃ ৪ অঃ ৫ বা ১৩) ইত্যাদি। এইরূপ এই উভয় 
অবস্থাসম্বন্ধে বলিয়া, ছান্দোগ্যঞ্তি মুক্তাবস্থাকে লক্ষ্য করিয়৷ বলিয়াছেন 
“তিনি দিব্যচক্ষ লাভ করিয়া মনের দ্বারাই এতৎ সমস্ত দর্শন করেন” (ছাঃ 
৮ অঃ ১২ খঃ ৫) ইত্যাদি। এইরূপে স্থযুপ্ি ও মৃত্যু এই উভয় অবস্থার 
সংজ্ঞাহীনত্ব এবং মুক্তাবস্থায় সৰ্ব্বজ্ঞত্ব শান্ত সৰ্ব্বত্ৰ স্পষ্টরূপে প্রকাশিত কর! 
হইয়াছে। 

(সূত্রোক্তি “সম্পত্তি” শব্দে কৈবল্য বুঝার বলিয়া আ্ৰীশঙ্করাচাধ্য ব্যাখ্যা 
করিয়াছেন ; এই অৰ্থেও সম্পত্তিশব্দের ব্যবহার আছে; “বাজ্মনসি সম্প- 
দছ্বতে।‘‘তেজঃ পরশ্তাৎ দেবতা য়া” ইত্যাদিস্থলে সম্পন্তিশব্দে লয় (মৃত্যু ) 
বুঝার। যদি কৈবল্যার্থে “সম্পত্তি” শব্দের প্রয়োগ হইয়া থাকে, তাহা 
হইলেও এই অর্থ হইতে পারে যে, সংজ্ঞাহীনতা সুযুপ্ৰিস্থলে এবং সৰ্ব্বজ্ঞতা 
মুক্তিস্থলে শ্রুতি উপদেশ করিয়াছেন বলিয়! শ্রুতির প্রকরণবিচারে আবিষ্কৃত 
(প্রতিপন্ন ) হয় )। 

ইতি বিদেহমুক্তদ্যসর্বৈর্বয্য নিরপণাধিকরণম্‌। 

চর্থ অঃ ৪র্থ পাদ ১৭ সুত্র। জগদ্যাপারবর্ভং প্রকরণাদসন্নি- 
হিতত্বাচ্চ ॥ 

ভাষ্য ।---জগংস্থষ্য্যাদিব্যপাৱেতরং = মুক্তৈশ্বৰ্্যম। কুতঃ 
“ঘতো৷ বা ইমানি ভূতানি জায়ন্তে” ইত্যাদৌ পরক্রক্গ প্রকরণা- 
সুক্তস্থ তত্ৰাসন্নিহিতত্বাচ্চ ॥ 


৪অঃ ৪প| ১৭সূ]  বেদান্ত-দৰ্শন। ৫৫৭ 


অস্তার্থঃ__-জগৎস্রষ্ট ত্বাদিব্যাপার ব্যতীত অপর সৰ্ব্ববিধ প্ৰশ্বধ্য মুক্ত- 
পুরুষদিগের হইয়া থাকে। কারণ “বাহ৷ হইতে এই সমস্ত ভূতগ্রাম 
স্ৃষ্টিপ্রাপ্ত হয়” ইত্যাদি স্বষ্টিপ্রকরণোক্ত শ্ৰুতিবাক্যে পরত্রনহ্মেরই জগৎ- 
স্ৰষ্টত্ব উক্ত আছে; উক্ত প্রকরণে পরব্রন্মই স্ৰষ্ট৷ বলিয়া! উক্ত হইয়াছেন, 
উক্ত প্রকরণ মুক্তপুৰুষবিষয়ক নহে, এবং মুক্তপুৰুষগণ উক্ত প্রকরণভূক্ত 
নহেন। 

জীমচ্ছঙ্করাচাৰ্য্য বলেন যে, সপ্তণব্ৰহ্মোপাসন৷বলে যাহার! ঈশ্বরসাযুজ্য- 
রূপ মুক্তিলাভ করেন, তাঁহাদের সম্বন্ধেই বেদব্যাস এই সুত্রে বলিয়াছেন 
যে তাহাদের জগংস্ষ্টিসামর্থ্য হয় ন|। পরস্ত এই প্রকরণে সপ্ুণব্রহ্মো- 
পাসক অথবা নিগুণিত্রন্দোপাসক বলিয়া কোন স্থানে কোন প্রকার ভেদ 
বৰ্ণনা করা হয় নাই; ব্রঙ্গজ্ঞপুরুষ দেহান্তে যখন পরবন্ধে মিলিত হয়েন, 
বখন তাহার “ব্ৰহ্মসম্পত্তি’” লাভ হয়, তখন তাহার কিরূপ অবস্থা হয়, তাহাই 
বেদব্যাস এই প্রকরণে বর্ণনা করিয়াছেন; এই প্রকরণ আগ্ঘোপান্ত পাঠ 
করিলেই ইহা স্পষ্টরূপে প্রতীয়মান হয়। তবে শ্রীমচ্ছঙ্করাচার্য্য যে ব্ৰহ্মজ্ঞ- 
দিগের এইরূপ শ্রেণীভেদ করিতে ইচ্ছা করেন, তাহার কারণ এই যে, 
তাহার মতে নিগুণত্রহ্মোপাসকগণ পরব্রঙ্গের সহিত সম্পূর্ণ এক, অংশ নহেন; 
অবিগ্াহেতু জীবত্ব প্রকাশিত হইয়াছিল, অবিগ্ঠার বিনাশে তাহা! বিলুপ্ত হয়, 
ব্ৰহ্মত আছেনই, তিনি যদ্ৰূপ তদ্রপই থাঁকেন। এইমত বেদব্যাস কোন 
স্থানে ব্ৰহ্মস্থত্ৰে ব্যক্ত করেন নাই; ইহা প্রকৃত হইলে, বেদব্যাস তদ্বিষয় 
অস্পষ্ট ও সন্দিগ্ধ রাখিয়া, কেবল বিতণ্ডার হৃষ্টি করিয়া! শিষ্যকে মোহিত 
করিতেন না; তত্সম্বন্ধে ভেদসকল প্রদর্শন .করিয়! স্পষ্টরূপে সুত্র রচনা 
করিতেন। এই শেষপ্রকরণে ত্রঙ্গসম্পত্প্রাপ্ত পুরুষদিগের অবস্থা বর্ণনা 
করিবার নিমিত্ত যে সকল সুত্র রচিত হইয়াছে, তাহাতে কোন স্থানে ব্ৰহ্মজ্ঞ 
ব্ৰহ্সম্পৎপ্রাপ্ত পুরুষদিগের মধ্যে শ্রেণীভেদ প্রদশিত হয় নাই। কেবল 


৫৫৮ বেদান্ত-দর্শন। [৪অঃ ৪পা ১৭সু 


নাম, মন, প্রাণ, সূর্য্য প্রভৃতি প্রতীকে যাহার! ব্ৰহ্মোপাসন| করেন তীহা- 
দের পরত্রঙ্গসম্পন্তিলাভই হয় না, এবং কার্য্যব্রন্মোপাঁদকগণও হিরণ্য- 
গর্তুকেই প্রাপ্ত হয়েন। ইহা স্পষ্টূপে এই অধ্যায়ের তৃতীয় প্রকরণের 
১৪ সংখ্যক সূত্রে ভগবান বেদব্যাস উপদেশ করিয়াছেন ; নিও ণব্রক্দোপাসক 
ভিন্ন কাহারও সম্পূর্ণরূপে পরত্রহ্মপ্রাপ্তিরপ মুক্তি হয় না, এই শাঙ্করিকমত 
যদি বেদব্যাসেরও হইত, তবে তত্সম্বন্ধেও এইরূপ স্পষ্টসূত্র অবশ্যই থাকিত। 
পরবন্ প্রাপ্তি দেহান্তে হয়, ইহ! তৃতীয় প্রকরণে বর্ণনা করিয়া, পরবন্ধ প্রাপ্ত, 
সর্বতোভাবে কৰ্ম্মবন্ধন হইতে বিমুক্ত পুরুষদিগের অবস্থা কি, তাহা বর্ণনা 
করিবার নিমিত্তই এই চতুর্থ প্রকরণ রচিত হইয়াছে; শাঙ্করিকমত প্রকৃত 
হইলে, এই প্রকরণে তদিষয়ে স্পষ্টসূত্ৰ থাকা কি নিতান্ত প্রয়োজনীয় 
হইত না? শঙ্করাচাৰ্য্য নিরবচ্ছিন্ন অদ্বৈতবাদী; স্থতরাং তাঁহার পক্ষে 
মুক্তপুরুষের কোন প্রকীরও পার্থক্য থাকা স্বীকার্য্য হইতে পারে নাঃ 
তাহা স্বীকার করিলে, দ্বৈতাদ্বৈতমত তাঁহার অবলম্বন করিতে হয়; 
কারণ পরব্রঙ্গ হইতে মুক্তপুরুষের কিঞ্চিন্নাত্রভেদ স্বীকার করিলে, 
নিরবচ্ছিন্ন অদ্বৈতবাদ একেবারে অপ্রতিষ্ঠ হইয়া পড়ে । এই সুত্রে বেদব্যাস 
বলিলেন যে, ব্রহ্গরূপপ্রাপ্ত মুক্তপুরুষদিগের ও পৰবন্বের জগৎস্র্ট ত্বাদি- 
শক্তি উপজাত হয় না; সুতরাঁৎ কিঞ্চিৎভেদ থাকিয়াই গেল। যেমতে 
মুক্তজীবও পরক্রন্দের অংশমাত্র, সেই মতে মুক্তপুরুষদিগের পরত্রক্গরূপ- 
প্রাপ্তি অথচ স্থষ্টসামর্থ্যলাভ না করা স্বভীবতঃই স্বীকৃত; কারণ অংশ 
অংশী হইতে ভিন্ন নহে, অথচ অংশীর সম্যক্‌ শক্তি অংশে থাকিতে পারে 
না; মুক্তপুরুষগণ ভগবদংশ; সুতরাং তাঁহার সহিত তাহাদের এ্ক্যও 
আছে এবং শক্তিবিষয়ে খর্বতা আছে। মুক্ত হওয়ায় তাঁহাদের ভেদজ্ঞান 
লম্যক্‌ বিলুপ্ত হয়, সর্ববিধ শক্ত্যাশ্রয় যে ব্ৰহ্ম তাহার স্বরূপের জ্ঞান হওয়াতে 
তাহাদের সৰ্ব্বত্ৰ ব্ৰহ্মদৰ্শন হয়, ইহাই বদ্ধ জীবের সহিত তীহাদের প্ৰভেদ ! 


৪অঃ ২পা ১১-১২সু] বেদান্ত-দৰ্শন। ৫৫৯ 


কিন্তু শাঙ্করিকমত রক্ষা করিতে গেলে, এই সুত্রেরও প্রকরণের উপদেশ- 
সকলের অর্থ সঙ্কোচ না করিলে চলিবে না; অত এবই শ্রীমচ্ছস্করাচার্যয 
সুত্রার্থের উক্তপ্রকার সঙ্কোচ করিতে চেষ্টা করিয়াছেন। অতএব ইহাই 
সিদ্ধান্ত হয় যে ব্র্গভাবপ্রাপ্ত মুক্তপুরুষদিগের অবস্থাবিষয়ে ভগবান্‌ বেদব্যাস 
এই সুত্রে এবং সাধারণতঃ এই প্রকরণে যে উপদেশ করিয়াছেন, তাহ। 
শাঙ্করিকমতের বিরোধী । 


৪ৰ্থ অঃ ৪র্থ পাদ ১৮ সুত্র । প্রত্যক্ষোপদেশান্নেতি চেন্নাধিকারি- 
কমণ্ডলস্থোক্তেঃ ৷৷ 

[ আধিকারিকমগুলস্থাঃ হিরণ্যগর্ভাদিলোকস্থা ভোগাস্তেহপি মুক্তানু- 
ভববিষয়া, স্তেযামুক্তেঃ ছান্দোগ্যাদিশ্রত্যা তৎপ্রতিপাদনাদিত্যর্থঃ |] 


ভাষ্য ।_-“দ স্বরাড়ভবতি তস্য সৰ্ব্বেষু লোকেষু কামচারে৷ 
ভবতি” ইত্যাদিশ্রত্য। মুক্তস্ত জগন্্যাপারপ্রতিপাদনাৎ “জগ- 
দ্বযাপারবজ্জমি”-তি যদুক্তং তন্নেতি চেন্ন, তয়! শ্রুত্যা হিরণ্য 
গরদিলোকস্থানাং ভোগানাং মুক্তানুভববিষয়তয়োক্তত্বাৎ ॥ 


অন্তার্থঃ_"তিনি স্বরাট্‌ (সম্পূৰ্ণস্বাধীন ) হয়েন, তিনি সকল লোকে 
কামচারী হয়েন” ইত্যাদি ছান্দোগ্যশ্রতিবাক্যে (ছাঃ ৭ অঃ ২৫ খঃ ) 
মুক্তপুরুষদিগের জগংহৃষ্ট্যাদিসামৰ্থ্য লাভ কর! স্পষ্টরূপে প্রতিপন্ন হয়; 
অতএব “জগদ্ব্যাপার” ভিন্ন অন্ত সামর্থ্য হয় বলিয়া যে উক্তি কর! হইল, 
তাহা সংসিদ্ধান্ত নহে; এইরূপ আপত্তি হইলে, তাহ! সঙ্গত নহে; কারণ 
উক্ত শ্রুতির এইমাত্রই অভিপ্রায় যে হিরণ্যগর্ভাদিলোকস্থিত পুরুষদিগের 
সমস্ত ভোগ হয়, তৎসমস্তই মুক্তপুরুষের আয়ত্তাধীন হয়। 


৪ৰ্থ অঃ ৪র্থ পাদ ১৯ সুত্র । বিকারাবপ্তি চ তথাহি স্থিতিমাহ ॥ 


৫৬০ বেদান্ত-দৰ্শন। [৪অঃ ২পা ১১-১২সূ 


[বিকারে জন্মাদিষট্‌কে ন আবর্ততে ইতি বিকারাবন্তি জন্মুদি- 
বিকারশূন্তৎ) চ শব্দোহবধারর্ণে। তথাহি মুক্তস্থিতিমাহ্‌ শ্রুতিঃ ইত্যর্থ ] 

ভাষা --জন্মাদিবিকারশূন্তাং স্বাভাবিকা চিন্ত্যানন্তগুণসাগরং 
সবিভূতিকং ব্ৰহ্মৈব মুক্তোইনুভবতি। তথাহি মুক্তস্থিতিমাহ 
শ্রুতিঃ। “যদা হোবৈষ এতশ্মিন্নদৃশ্যে অনাত্ম্যে নিরুক্তে 
নিলয়নে হভয়ং প্রতিষ্ঠাং বিন্দতেহথ সোঁহভয়ং গতে| ভবতি,” 
“রসো বৈ স, রসং হোবায়ং লব্ধ! আনন্দীভবতি” ইত্যাদিকা। 

অহ্ার্থঃ-_যুক্তপুরুষগণ (জগদ্যাপারসামর্থ্য লাভ না করিলেও, তাঁহারা) 
জন্মাদিবিকারশূন্ঠ হয়েন; তীহারা স্বাভাবিক অচিন্ত্য অনন্ত গুণসাগর 
সর্বববিভূতিসম্পন্ন যে ব্রহ্ম ততস্বরূপ বলিয়া আপনাকে অনুভব করেন। 
সুক্তপুরুষদিগের এইরূপ স্থিতিই শ্রুতি উপদেশ করিয়াছেন ; যথা, তৈত্তিরীয় 
শ্রুতি মুক্তাবস্থার সম্বন্ধে বলিয়াছেন £- "যখন এই জীব এই অভুষ্ঠ, 
দেহাদিবিবর্জিত, অক্ষর, স্বপ্রতিষ্ঠ, যে পরত্রহ্ম তাহাতে সুপ্রতিষ্ঠিত হয়েন, 
এবং তদ্ধেতু সৰ্ব্ববিধ ভয় হইতে মুক্ত হয়েন, তখন তিনি সেই অভয়- 
ব্ৰহ্মৱপই হয়েন,” “তিনি রসস্বরূপ ; এই জীব সেই রসস্বরূপকে প্রাপ্ত 
হইয়া আনন্দরূপ লাভ করেন।” ইত্যাদি । [ মুক্তপুরুষ সৰ্ব্ববিভূতি- 
সম্পন্ন ভগবান্কে লাভ করিয়া ভগবদ্বিভূতিবিশেষ হিরণ্যগর্ভাদির লোক- 
সকলস্থিত ভোগসকলও প্রাপ্ত হয়েন ; ইহাই মুক্তপুরুষের কাঁমচারিত্ববিষয়ক 
শ্রতিবাক্যের অভিপ্রায় ; মহাপুরুষ ভিন্ন হিরণ্যাগর্ভোপাসীও হিরণ্যগর্ভলোক 
( ব্ৰহ্মলোক ) প্রাপ্ত হইতে পারেন; কিন্তু তাহারা পরব্রহ্মসম্পদ্‌ লাভ 
করেন ন| । 

শাঙ্করভাষ্যে এই স্তরের এইরূপ অর্থ করা হইয়াছে, যথ|-- পরমেশ্বর 
যে কেবল বিকারভূত ক্ধ্যমগ্ুলাদির অধিষ্ঠাতৃরূপে বর্তমান আছেন, = 


৪অ:৪পা ২০সূ ]  ব্েদান্ত-দৰ্শন। ৫৬১ 


তাহা নহে, তিনি বিকারাবর্তী অর্থাৎ নিত্যমুক্ত বিকারাতীতরূপেও বিরাজ 
করিতেছেন; তাঁহার এই দ্বিবূপে স্থিতি শ্ৰুতিও বর্ণনা করিয়াছেন,--যথ| 
“তাবানন্ত মহিমা ততো জ্যায়াং্চ পুরুষঃ” “পাদোহস্ত স্ব ভূতানি” 
“ত্ৰিপ।দস্তামৃতং দিবি” ইত্যাদি ( এতৎ সমস্তই পরমেশ্বরের বিভূতি; তিনি 
সকলকে অতিক্রম করিয়া আছেন, ইহাদিগ হইতে তিনি শ্রেষ্ঠ; 
এই সমুদায় ভূত তাঁহার একপাদ মাত্র, অবশিষ্ট তিন পাদ অমৃত, স্বৰ্গে 
অবস্থিত )। টু ব্যাখ্যা এই স্থলে প্রাসঙ্গিক বলিয়া অনুমিত হয় না; 
যাহ! হউক ঈশ্বরের এই দ্বিরূপত্বই দ্বৈতাদ্বৈতবাদীদিগের সন্মত ; ঈশ্বব 
গুণাতীত এবং সগুণ উভয়ই | যদি ইহাই বেদব্যাসের অভিপ্রায় হয় 
তবে ব্ৰহ্ম কেবল নিপুণ বলিয়া যে শঙ্করাচার্ধ্য মত প্রকাশ করিয়াছেন, 
তাহা এই স্ুত্রের ব্যাখ্যা তিনি যেরূপ করিয়াছেন, তন্বারাই খণ্ডিত হইল । 
তাহার মত বেদব্যাসের অনুমোদিত যে নহে, তাহার আর সন্দেহ রহিল 
না। অতএব অপর স্থানে বেদব্যাসের সিদ্ধান্ত ব্যাখ্যা করিতে গিয়া ষে 
তিনি ব্ৰহ্মকে কেবল নিগুণ বলিয়! বর্ণন! করিয়াছেন, তাহ! সঙ্গত ব্যাখ্যা 
নহে বলিয়া স্বীকার করিতে হইবে । 
৪ৰ্থ অঃ পর্থ পাদ ২০ স্ুত্র। দর্শয়ুতশ্চৈবং প্রত্যক্ষানুমানে। 
[ প্রত্যক্ষ শ্রুতি; অন্থমান--"স্মৃতি } 
ভাষা ।--কৃৎস্নজগৎস্থষ্ট্যাদিব্যাপারাহ-বক্মৈধ “স কাঁরণং 
কারণাধিপাধিপঃ সর্ববন্ত বশী সর্ববস্তেশানঃ,” “ময়াধ্যক্ষেণ প্রকৃতিঃ 
সূয়তে সচরাচরমি”-তি তিতা দৰ্শয়তঃ “জগদ্ব্যাপারবর্জ্জং 
মুক্তৈশ্বৰ্য৷ম্‌ ৷” 
অস্তাৰ্থঃ-__ সম্যক জগতের স্্ট্যাদিব্যাপার যে কেবল ব্ৰহ্মেরই আছে, 


তাহ| শ্ৰুতি এবং স্থৃতি উভয়ই স্পষ্টরূপে প্রদর্শন করিয়াছেন। শ্রুতি, যণ। 
৩৩ 


৫৬২ বেদান্ত-দর্শন | [৪অঃ ৪পা ২১সু 


“স কাঁরণৎ কারণাধিপাঁধিপ£” ইত্যাদি; স্থৃতি, যথা “ময়াধ্যক্ষেণ প্র্কৃতিঃ 

সুয়তে সচরাচরম্” (ইতি ভগবদগীতাবাক্য )। অতএব মুক্তপুরুষদিগের 

জগৎস্থষ্ট্যাদিসামর্থ্য না থাকা৷ বলির! যে সিদ্ধান্ত করা হইয়াছে, তাহা সঙ্গত। 
ওর্ঘ অঃ র্থ পাদ ২১ সুত্ৰ ভোগমাত্রসাম্যলিঙ্গাচ্চ। 


ভাষ্য ।--“সোহগু,তে সর্ববান্‌ কামান্‌ সহ ব্ৰহ্মণ৷ বিপশ্চিতে”-তি 
ভোগমাত্রসাম্যলিঙ্গাচ্চ মুক্তৈশ্ব্ধ্যং জগদ্যাপারবর্ভম্‌। 

অন্তার্থঃ_-“মুক্তপুরুষ সৰ্ব্বজ্ঞ ব্ৰহ্ধের সহিত সর্ববিধ ভোগ উপলব্ধি 
করেন,” এই স্পষ্ট শ্রুতিবাক্যে ( তৈঃ ২০) ঈশ্বরের সহিত যুক্তপুরুষের 
কেবল ভোগবিষয়েই সমতা থাকা শ্রুতি উপদেশ করিয়াছেন, সামর্থ্যের সাম্য 
উপদেশ করেন নাই । অতএব ইহা দ্বারাও মুক্তপুরুষদিগের জগৎস্ষ্্যাদি- 
ব্যাপারসাম্থ্য না থাকা সিদ্ধান্ত হয়। 

ইতি বিদেহমুক্তানাৎ জগদ্ধাপারসাধন দামর্থ্যাভাবনিরূপণাধিকরণম্‌। 

৪র্থ অঃ ৪ৰ্থ পাদ ২২ সুত্র । অনাবৃত্তিঃ শব্দাদনাবৃত্তিঃ শব্দাৎ । 


ভাষ্য।__পরংজ্যোতিরুপসম্পন্নস্ত সবসারাছিমুক্তম্ত প্রত্য- 
গাত্সনঃ পুনরাবৃত্তি ভবতি কুতঃ?  “এতেন প্রতিপপ্ত- 
মানা ইমং মানবমাবর্তং নাবর্ৰীন্তে” “মামুপেত্য তু কৌন্তেয় ! 
পুনৰ্জ্জন্ম ন বিগ্তাতে” ইতি শব্দাৎ । 


অন্তার্থ১--পরমজ্যোতিঃন্বরূপপ্রাপ্ত, সংসার হইতে বিমুক্ত, জীবের 
সংসাৰে পুনরাবৃত্তি হয় ন৷ কারণ, শ্ৰুতি বলিয়াছেন “এই দেবযানপথে 
্রস্থিত পুরুষদিগের আর এই মনুয্সম্বন্ধীয় আবর্তে আবষ্িত হইতে হয় 
না” (ছাঃ ৪র্ঘ অঃ ১৫ খঃ ) শ্ৰীমন্গবদগীতায়ও শ্রীভগবান্‌ বলিয়াছেন “হে 


৭ 


কৌন্তেয়! আমাকে প্রাপ্ত হইলে আর পুনর্জন্ম হয় ন| |” 


৪অঃ ৪পা ২২সু ]  বেদান্ত-দৰ্শন। ৫৬৩ 


এই সুত্রের ব্যাখ্যায় শ্রীশঙ্করাচার্ধ্য বলিয়াছেন যে, ইহাদ্বারা সগুণ 
ত্রক্মোপাসকের পুনরাবৃত্তিই শ্রীভগবান্‌ বেদব্যাস প্রতিষেধ করিয়াছেন । 
সগ্তগররদ্মোপাসকগণেরই যখন পুনরাবৃত্তি নিষিদ্ধ হইল, “যখন নির্বাণপরায়ণ, 
সম্যক নিগুণ ব্ৰহ্মদৰ্শীদিগের অনাবৃত্তি কাজেই সিদ্ধ আছে,” অর্থাৎ 
তদ্বিষয়ে বিশেষ উপদেশ নিশ্রয়োজন। পরন্ত বেদব্যাস যখন সর্ববিধ ব্রঙ্গো- 
'পাসকদিগের গতি এবং মুক্তাবস্থা বর্ণনা করিতে প্রবৃত্ত হইয়াছেন, তখন 
নিগুণ ও সগুণ ব্ৰহ্মাপাসকের গতির ও. মুক্তির তারতম্য থাকিলে, তাহা 
প্রদর্শন ন! করা, দোষাবহ বলিয়াই গণ্য হইত, এবং তাহাতে গ্রন্থের 
পূর্ণতার অভাব হইত । অতএব শঙ্করকৃত ব্যাখ্য| সঙ্গত বলিয়া গ্রহণ করা 
যাইতে পারে না। কেবল নাম, মনঃ, প্রাণ, সূৰ্য্য ইত্যাদি প্রতীকালম্বনেই, 
যাহারা ব্ৰহ্মোপাসন| করেন, তাহাদের এ উপাসনার ফলে সাক্ষাৎসম্বন্ধে 
পরবন্ধ প্রাপ্তি হয় না; যাহার! হিরণ্যগর্ভের উপাসনা করেন, তাহাদের সেই 
উপাসনার ফলে তাহারা হিরণ্যগর্ভলোকপ্রাপ্ত হইতে পারেন, এবং ব্রহ্মার 
জীবিতকাঁল পৰ্য্যন্ত তথায় বসতি করিয়া, তাহার! পরে ব্রহ্মার সহিত পরব্রঙ্গে 
‘লীন হইতে পারেন; কিন্তু ধাহারা হিরণ্যগর্ভেরও স্ৰষ্টী পরত্রন্মের উপাসন| 
করেন, তুঁহাদিগের হিরণ্যগর্লোকে গমনের পর পরব্রন্দের সহিতই 
একত্বপ্রাপ্তি হয়; স্থৃতরাং ব্রঙ্গসম্পন্তিলাভ করিতে তাহাদিগের আর অপেক্ষা 
থাকে না, পরব্রহ্গলাভের নিমিত্ত তীহাদিগের আর ব্রহ্মার জীবিতকাল 
পর্য্যন্ত অপেক্ষা করিতে হয় না। তাঁহাদের সম্বন্ধেই শ্রীভগব্দগীতায় 
ভগবান্‌ বলিয়াছেন, “সর্গেংপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি ৮৮; 
তাহাদের পরব্রঙ্গের সহিত সম্পূর্ণ একত্ববোধ হইলেও, তাঁহার! যে একেবারে 
নির্ধাণপ্রাপ্ত হয়েন না, উক্তবাক্যই তাহার প্রমাণ; যদি তীহাদের শক্তি- 
বিষয়েও কোন প্ৰভেদ না থাকিত, তীহার! যদি ব্ৰহ্ধের সহিত সম্পূর্ণরূপে 
সমতাপ্রাপ্ত হইতেন, তবে “প্রলয়ে ন ব্যথন্তি চ” ইত্যাদিবাক্য নিরর্থক 


> 


৫৬৪ বেদান্ত-দর্শশ। [৪অঃ ৪পা ২২সু 


হইত। শ্রীভগবান্‌ বেদব্যাস এই প্রকরণের ১২শ হইতে ১৫শ সূত্রে তাহা 
শ্রুতিপ্রমাণদ্বারাও সিদ্ধান্ত করিয়াছেন; এবং মুক্তপুরুষদিগের যে জগ" 
স্ষ্ট্যাদি সামৰ্থ্য হয় না বলিয়। বেদব্যাস সপ্রমাণ করিয়াছেন, তদ্দারাও মুক্ত- 
পুরুষ এবং পরত্ৰহ্মের যে সৰ্ব্বাংশে সমতা হয় না, তাহ! প্রদর্শিত হইয়াছে । 
শঙ্করাচাৰ্য্য বলেন, প্রারৱৰূকৰ্ম্ম যখন স্থুলদেহের নিধনের সহিতই 
নিঃশেধিত হইয়া গেল, তখন আর কোন্‌ হেতু অবলম্বন করিয়া ব্রহ্মজ্ঞপুরুষ 
অচ্চিরাদিমার্গাবলম্বনে ব্রহ্মলোকে যাইবেন ? এই তর্কের বিচার :যথাস্থলে 
করা হইয়াছে ; এইক্ষণে তৎসম্বন্ধে এইমাত্র বক্তব্য যে, জীব সম্পূর্ণ মুক্ত 
হইলেও, শ্বরূপতঃ বিভৃব্বর্ূপ নহেন; কেবল পরমাত্মাই বিভুস্বরূপ ; তাহা 
বেদব্যাস প্রথমেই প্রমাণিত করিয়াছেন । জীব স্বরূপতঃ বিভুম্বরূপ অর্থাৎ 
সৰ্ব্বব্যাপী ও সর্বশক্তিমান্‌ হইলে, তাঁহার বদ্ধাবস্থার একেবারে অসম্ভব হয়; 
যিনি স্বভাবতঃ বিভু, তাহার আ'বরক কিছু হইতে পারে না; সঙ্কোচবিকাশ- 
ধৰ্ম্ম যাহার আছে, তাহাকেই সীমাবদ্ধ বলিতে হয়; তিনি বিভূ--সর্বব্যাপী 
নহেন ; সর্বব্যাপিত্বধর্ম্ের সঙ্কোচ অসম্ভব, এবং বিকাশও অসম্ভব । সুতরাং 
জীব স্বভাবতঃ বিভূম্বরূপ হইলে, তীহার বদ্ধাবস্থা অসম্ভব। এই বিষয়ে পূৰ্ব্বে 
বিস্তৃতরূপে বিচার দ্বারা মীমাংসা করা হইয়াছে! অতএব জীব স্বভাবতঃ 
বিভূম্বরূপ না হওয়াতে, মুক্তাবস্থায়ও তাহার বিভুত্ব লাভ হয় না; তিনি, 
ঈশ্বরের অংশরূপেই থাকেন; এবং জীবিতকালে ব্রঙ্গজ্ঞানলাভ করিলেও, 
তাহার স্থুলদেহবিশিষ্ট হইয়া থাকা, এবং দেহাস্তে সুগ্মদেহাবলম্বনে ব্ৰহ্মলোক 
পর্ধান্ত গমন কর! অসম্ভব হয় না।, ব্ৰহ্ম সর্বগত হইয়াও, জগদতীত। 
প্রকাশিত জগত সাক্ষাৎসম্বন্ধে বহ্মলোকেই অধিষ্ঠিত ৷ ব্ৰহ্মলোক পরব্রঙ্গের 
প্রকাশিত প্রধানতম বিভূতিস্বরূপ ; সুতরাং ব্ৰহ্মকে প্রাপ্ত হইতে হইলে, 
এই ব্রঙ্গলোকপ্রাপ্তিও আবশ্যক । এই ব্রহ্গলো কপ্রাপ্তি দ্বার! প্রথমতঃ এই 
চতুর্দশ ভূবনব্যাগী ভগবদ্ধিভূতির সাক্ষাৎকার হয়, এবং এই বিভূতিসাক্ষাৎ- 


৪অঃ মপ| ২২নু] বেদান্ত-দর্শন। ৫৬৫ 


কারের সঙ্গে সঙ্গে তদতীত সর্বাতীত সর্ব্বাশ্রয় বন্ধরৱূপও লব্ধ হয়; 
ইহাই শ্রুতি প্রদর্শন করিয়াছেন; ইহাই পরবর্গপ্রাপ্তির ক্রম; এইরূপেই 
পরত্রন্ধপ্রাপ্তি হয় বলিয়া শ্রুতি উপদেশ করিয়াছেন । অতএব সিদ্ধান্ত এই 
যে, দেহান্তে ব্ৰহ্মজ্ঞপুৰ্ুষগণ ব্ৰহ্মরন্ধ । ভেদ করিয়। এই দেহ হইতে সুক্মশরীর 
দ্বারা নিৰ্গত হয়েন, এবং অচ্ষিরাদিমার্ণ অবলম্বন করিয়া, ব্রহ্মলোঁকপ্রাপ্ত 
হয়েন; তথায় তীহাদিগের সুক্ষদেহান্তর্গত ইন্দিয়াদি ত্রহ্মরূপে সমতাপ্রাপ্ত 
হয়; তাহারা স্বীয় চিদ্রপে অবস্থিত হইয়| বর্গের অঙ্গীভূত হওয়ায়, সর্বত্র 
অভেদদর্শী ও ব্ৰহ্মদৰ্শা হয়েন, ধ্যাঁনমাত্রই তাঁহাদিগের সৰ্ব্ববিষয়ের জ্ঞান 
উদ্ভুত হয়; তীহাদের ইচ্ছ৷ অপ্রতিহত হয়; ইচ্ছা করিলে তাঁহারা দেহধারণও 
করিতে পারেন ৷ পরস্ত তাহাদের স্বাতন্ত্র্য না থাকায়, জগংস্থ্টিব্যাপারাদি- 
বিষয়ে তীহাদিগের ঈশ্বর হইতে স্বতন্ত্ৰ ইচ্ছা এবং সামৰ্থ্য থাকে না। এইরূপ 
মীমাধ্সাতে সমস্ত শ্রুতিবাক্য সমন্বিত হয়। | 
ইতি বিদেহমুক্তস্ত পুনরাবৃত্তাভাব নিরূপণা ধিকরণম্‌ । 


ইতি বেদান্তদর্শনে চতুর্থাধ্যায়ে চতুর্থপাদঃ সমাপ্তঃ } 
₹ ততৎসহ। 


ওঁ শ্রী হৃৱিঃ ! 
ওঁ হিঃ । 


উপসংহার। 


(১) 

বেদান্তদর্শনের ব্যাখ্যান সমাপ্ত হইল। এক্ষণে নিবিষ্ট চিন্তে বিচার 
করিয়া দেখা প্রয়োজন--সুব্রকার ভগবান্‌ বেদব্যাস এই সকল সুত্রে জীবের 
স্বরূপ, ব্রন্ষের স্বরূপ, জগতের স্বরূপ, এবং জীবও জগতের সহিত ব্রঙ্গের 
সম্বন্ধ কিরূপ, তৎ সমুদাঁয়ের উপদেশ করিয়াছেন ৷ 

জীবের স্বরূপ অবধারণ করিতে গিয়া ভগবান্‌ সূত্রকার এই দর্শনের ২য় 
অঃ ৩ঃ পাঁদ ১৬ সূত্রে বলিয়াছেন £-- 

চরাচর ব্যপাশ্রয়স্ত স্তাত্তদ্যপদেশো ভাক্তস্তপ্ভাবভাবিত্বাৎ ॥ 

অর্থাৎ চরাঁচর-দেহের ভাবাভাবের প্রতি লক্ষ্য করিয়াই জীবাত্মার জন্ম- 
মৃত্যুর উপদেশ করা হইয়াছে । জীবের জন্মমৃত্যু গৌণ; তদ্বিষয়ক 
উপদেশে জন্মমৃত্যু শব্দ মুখ্যাৰ্থে ব্যবহৃত হয় নাই। জীবের দেহসম্বন্ধকে 
লক্ষ্য করিয়াই ও জন্মমৃত্যু শব্দ ব্যবহৃত হইয়াছে । 

এই সূত্রের শ্রীনিস্বার্কভাষ্বো পূৰ্ব্বোক্ত প্রকারের অর্থ করা হইয়াছে) 
৩১২ পৃষ্ঠা দ্ৰষ্টব্য । শাঙ্কর ভাষ্যেও এইরূপই অর্থ করা হইয়াছে, যথা £-_ 

“......ভাক্তত্তেষ জীবন্ত জন্মমরণব্যপদেশঃ ।........, স্থাবরজঙ্গমশরীর- 
বিষয়  :জন্মমরণশব্দৌ-**...জীবাত্মন্যুপচর্য্যেতে 1---***শরীরপ্রাছরভীব- 
তিরোভাবয়োছি সতোর্জ্মমরণশব্দো ভবতো নাসতোঃ। ন হি শরীর- 
সন্বন্ধীদন্তত্র জীবো জাতে: মুতো বা কেনচিদুপলঙ্গ্যতে 1......দেহা শুয়ে; 
তাবজ জীবন্ত স্থূলাবুৎপত্তিপ্ৰলয়ে৷ ন স্ত, ইত্যেতদনেন সত্রেণাবোচৎ 1” 


'উপসংহার। ৫৬৭. 


অর্থাৎ *......জীবের যে জন্ম ও মরণ বর্ণনা করা হয়, তাহা গৌণার্থে। 
lt স্থাবর ও জঙ্গম শরীরবিষয়েই জন্ম ও মরণ শব্দের মুখ্য প্রয়োগ হয়, 
,..***জীবাত্মার সম্বন্ধে উপচারক্রমেই তাঁহার প্রয়োগ হয় ;......শরীরের 
প্রাদুর্ভাব ও তিরোভাব হইলেই এই দুই (জন্ম ও মরণ) শব্দের প্রয়োগ 
হয়; না হইলে (জীবের কেবল স্বরূপ মাত্ৰের প্রতি লক্ষ্য করিয়| ) হয় ন| । 
জন্ম মরণ এই ছুই জীবের সম্বন্ধে দেহসম্বন্ধ ভিন্ন অন্যত্ৰ দৃষ্ট হয় ন! ; এই 
ছুইটী মুখ্যাৰ্থে দেহসম্বন্ধেই ব্যবহৃত হয়।......উৎপত্তি ও প্রলয় যে জীবের 
স্বরূপগত নহে, ইহাই এই সূত্রে বলা হইল ৷” 

তৎপরবর্তী সূত্রে বলা হইয়াছে ১-- 

২য় অঃ ওয় পাদ ১৭ সুত্র “নাত্মাহশ্রুতেনিত্যত্বাচ্চ তাভ্যঃ 1” 

অর্থাৎ জীবাত্মর উৎপত্তি নাই; কারণ, শ্রুতি তাঁহার স্বরূপতঃ উৎপত্তি 
থাকা বলেন নাই ; এবং “ন জায়তে মিয়তে বা” ইত্যাদি কঠ, শ্বেতাশ্বতর 
প্রভৃতি শ্রতিতে আত্মার নিত্যত্ব এবং অজত্বই কথিত হইয়াছে। (এই 
সথত্রের শ্রীনিম্বা্কভীপ্য ৩১৩ পৃঃ দ্রষ্টব্য )। 

শাঙ্কর ভাস্তেও এই প্রকারেরই অর্থ কর! হইয়াছে । অক্লান্ত আপত্তি 
খণ্ডন পূৰ্বক ভাস্যকার সুত্রার্থ বর্ণনায় বলিতেছেন £--“,.‘‘‘‘নাত্মা জীব 
উৎপদ্ত ইতি। কনম্মাৎ ? অশ্রুতেঃ | ...... নিত্যত্বাচ্চ তীভ্যঃ। চ শব্দা- 
দজত্বাদিভ্যশ্চ। নিত্যত্বৎ হাসন্ত শ্রুতিভ্যোহবগম্যতে, তথাজত্বমবিকারিত্ব 
মবিকৃতশ্তৈব ব্রহ্মণো জীব৷ন্মনাবস্থানং ব্ৰহ্মাত্মত| চেতি ।...... 

অর্থাৎ “,.....আত্ম| অর্থাৎ জীব উৎপন্ন হয় না; কারণ তদ্রপ কোন 
শ্রুতি নাই ।......শ্ৰুতি সকলের দ্বার! আত্মার নিত্যত্বই বণিত হইয়াছে। 
সুত্ৰোক্ত চ” শব্দের দ্বারা ইহাই বুঝার যে আত্মার অজত্বাদি (যাহা শ্রুতি 
স্পষ্টরূপে বর্ণনা করিয়াছেন, তাহা) দ্বারাও নিত্যতাই প্রমাণিত হয়। শ্রুতি- 
দ্বারা আত্মার নিত্যত্ব অবগত হওয়া যায় এবং অজত্ব ও অবিকারিত্বও জ্ঞাত 


৫৬৮ বেদান্ত-দৰ্শন । 


হওয়া যায়; এবং ইহাও জ্ঞাত হওয়া যায় যে, ব্ৰহ্ম অবিকৃত থাকিয়াই জীব 
ও ব্ৰহ্ম এই উভয়রপে বর্তমান আছেন 1......৮ 

এইস্থলে লক্ষ্য করিতে হইবে যে, অবিকারী থাকিয়াই ব্রহ্মের জীব ও 
ব্ৰহ্ম এই দ্বিবূপে অবস্থিতি শ্রৃতিসকল জ্ঞাপন করিয়াছেন বলিয়া একান্তা- 
দ্বৈতবাদী ভাষ্যকারও মূলসত্রের ব্যাখ্যানে স্বীকার করিলেন। এই দ্বিরূপ- 
ত্বকে কদাপি “বিদ্যা ও অবিগ্বাবিষয়ভেদে শ্রুতিবাক্য সকল বর্ণনা করিয়াছেন 
( “বিদ্বাবিদ্যাবিষয়ভেদেন ব্ৰহ্মণে| দ্বিবূপতাৎ দর্শয়ন্তি বাঁক্যানি”* )1 এই 
কথা বলা যাইতে পারে না। কারণ জীবত্ব অবিদ্ামূলক হইলে, ইহা কেবল 
অবিদ্যাকে লক্ষ্য করিয়া শ্রুতিকর্তৃক বণিত হইলে, এই জীবত্ব বিনশ্বর পদার্থ 
হইয়| যায়, ইহার নিত্যত্ব আর থাকে ন| কারণ, জীবত্বের জনক অবিদ্তা 
নিতাবস্ত নহে; ইহা জ্ঞাননাশ্য-_স্থৃতরাঁৎ বিনশ্বর ; সুতরাং ততৎক্ল্পিত যে 
জীবত্ব তাহাঁও বিনশ্বর হয়া কিন্তু ভগবান স্থত্ৰকার বহুবিধ শ্রুতি ও 
স্মৃতি, যাহ ভাষ্যকার সকল উদ্ধৃত করিয়াছেন তন্ম,লে, নিজ স্থির সিদ্ধান্ত 
জাঁনাইতেছেন যে জীব নিতা,__বিনশ্বর নহে ; সুতরাং ব্রন্মের যে জীবরূপে 
স্থিতি তাহাও নিত্য ; এবং তাহার দ্বিরূপত্বও সুতরাং স্বরূপগত ও নিত্য । 
তবে ইহা অবশ্য বলা যাইতে পারে বে, এইস্থলে শরীমচ্ছন্করাচার্য্য কেবল সূত্ৰ 
কারেরই সূত্ৰাৰ্থ ব্যাখ্যা করিয়াছেন ; নিজমত জ্ঞাপন করেন নাই। পৰন্ত 
ইহ যদি ভগবান্‌ বেদব্যাসের নিজ সিদ্ধান্ত বলিয়! স্থিরীকৃত হয়, তবে 
তদিরুদ্ধে কেবল অনুমানের উপর স্থাপিত: আচার্য্য শঙ্করের মত আঁদরণীয় 
হইতে পারে না। 

শ্রীমদ্রামানুজ ভাষ্য সত্রের পাঠ 
“্নাত্মী শ্রতেনিত্যত্বাংতাভযঃ 1” এইরূপ করিয়া 

সত্লাৰ্থ এইরূপ করা হষয়াঁছে, যথা $= 


* ইহ! অন্স্থানে শ্রীমচ্ছস্কাঁরাচার্ধোর প্রকাশিত নিজমত, ১৪২ পৃষ্ঠা দ্রষ্টব্য । 


উপসংহার । ৫৬৯ 


“নাক্মা উৎপগ্তে, কুতঃ ? শ্ৰুতেঃ ‘ন জায়তে জ্রিয়তেবা [কঠ--২১৮] 
কজ্ঞ। জ্ঞৌ দ্বাবজৌ” [ শ্বেতাশ্ব ১৯] ইত্যাদিভিজ্জাবস্তোৎপত্ভি-প্রতিষেধো! 
হি শ্ৰয়তে, আত্মনে। নিত্যত্বং চ তাভ্যঃ শ্রুতিভ্য এবাবগম্যতে ‘নিত্যো 
নিত্যানাৎ...... শ্বেতা ৬৩ ]....., ‘অজে৷নিত্যঃ,.,...... ’ [কঠ ২১৮] 


ইত্যাদিভ্যঃ। অতশ্চ নানত্মোৎপদ্থতে ।......|” 
অর্থাৎ “আত্মা উৎপন্ন হয়েন না, কারণ শ্ৰুতি বলিয়াছেন “বিপশ্চিৎ 


ব্যক্তি জন্মেও না, মরেও না,” [ কঠ--২১৮] “জ্ঞ (ঈশ্বর ) ও অজ্ঞ (জীব) 
এই উভয়ই অজ (জন্মরহিত )” [ শ্বেতাশ্ব ১৯ ] এইরূপ শ্রুতিসকল জীবের 
উৎপত্তি প্রতিষেধ করিয়াছেন। এই সকল শ্রুতির দ্বারা আত্মার নিত্যত্বও 
অবগত হওয়া যায়। যথা :‘যিনি নিত্যের নিত্য...... [ শ্বেতাশ্ব ৬৩] 
‘আত্মা অজ ও নিত্য......’ [ কঠ ২৯৮] ইত্যাদি; নিত্যত্ব হেতু কাজেই 
উৎপত্তিবিহীন ।......।* 

অতঃপর ১৮ সূত্রে বলা হইয়াছে ৪ 

“জ্ঞেহতএব ৮ 

অর্থাৎ শ্রুতির দ্বারা প্রতিপন্ন হয় যে অহং পদের অর্থভূত জীবাঘ্ম! নিত্য 
জ্ঞ অর্থাৎ চৈতন্তস্বরূপ (জ্ঞাতা )। 

শাঙ্করভাষ্যে ও বল! হইয়াছে £-- 

*......জ্্ঃনিত্যচৈতন্যোহ্য়মাত্মা। অতএব যম্মাদেব নোৎপদ্থযতে পরমেৰ 
বরঙ্গাবিকৃতমুপাধিসম্পর্কাজ্জীবভাবেনাবতিষ্ঠতে। পরন্ত হি ব্ৰহ্মণ শ্চৈতন্যস্বরূপত্ব 
মাম্বাতং-:....শ্রুঁতিষূ । তদেৰ চেৎ পরৎ ব্ৰহ্ম জীবস্তক্মাজ্জীবন্তাৎপি নিতা 
চৈতন্তস্বরূপত্বমগ্ম্যোষ্য প্রকাশবদিতি গম্যতে।.....৮ 

অস্তাৰ্থঃ--“. ,.‘’’এই আত্মা জ্ঞ অর্থাৎ নিত্যচৈতন্তস্বরূপ | ( সূত্রের ) 
“অতএব শব্দের অর্থ এই £--যে কারণ ইহার উৎপত্তি নাই, অবিকৃত 
পর্রহ্মই উপাধিসম্পর্কহেতু জীবভাবে অবস্থিতি করেন ; এবং যে হেতু বহু 


৫৭০ বেদান্ত-দর্শন। 


শ্রুতিতে ব্ৰহ্গের চৈতত্যস্বরূপত্ব কীন্তিত হইয়াছে ; অতএব যখন সেই পর- 
ব্ৰহ্মই জীব, তখন জীবেরও নিতাচৈতন্যস্বরূপত! অবশ্যই স্বীকার্য্য। যেমন 
অগ্নির উষ্ণতা ও প্রকাশ, তদ্বৎ......ব্রন্ষের সম্বন্ধে জীব......1” 

এই স্থলে লক্ষ্য করিতে হইবে যে, ভাষ্যকার পুর্বসূত্রের ব্যাখ্যানে 
বলিয়াছেন যে ব্ৰহ্ম অবিকৃত থাকিয়াই জীব ও ব্ৰহ্ম এই উভয় রূপে অবস্থিতি 
করেন। এই সূত্রের ব্যাখ্যায় বলিলেন যে উপাধিসম্পর্ক বশতঃই ব্রঙ্গের 
ভীবভাবে স্থিতি হয়। ইহা সত্য কি না, এবং সত্য হলে কোন্‌ অর্থে সত্য, 
তাহার বিচার এস্থলে নিশ্রয়োজন। পরন্থ পুর্ববন্তী সূত্রে যখন জীবাত্মার 
নিতাত্ব অবধারিত হইয়াছে, এবং এই ফত্রের শাঙ্করভায্যান্ুসারে উপাধি- 
সম্পর্কহেতুই যখন পরত্রহ্মের জীবরূপে স্থিতি সিদ্ধ হইল, তখন জীবাস্মার 
নিত্যত্ব হেতু উপাধি এবং উপাধির সহিত পরবস্গের সম্পৰ্কেরও-নিত্যত্ব-_- 
কাজেই এই ভাষ্যান্ুসারে সিদ্ধ হইতেছে ৷ ইহা কোন প্রকারে অস্বীকার 
করিতে পারা যাইবে ন৷। বাস্তবিক, উপাধির ( জগতের ) সহিতও ব্ৰহ্মের 
অংশাশী সম্বন্ধ জগৎ ব্রন্মের অংশ বিশেষ ; স্থৃতরাৎ তৎসহিত তাঁহার সম্বন্ধ ও 
নিত্য, ইহ পরে প্রদর্শিত হইবে ৷ 

প্রীমদ্রামানুজভাষ্যে এই সূত্রের ব্যাখ্যা নিয্নলিখিতরূপে করা 
হইয়াছে 2 | 

৭.....জ্ঞ এব অয়মাত্মাজ্ঞাতৃত্বস্বরূপ এব, ন জ্ঞানমাত্রম্‌।  নাপি 
জড়স্বরূপঃ ; কুতঃ ? অতএব--শ্ৰুতেৰেবেত্যৰ্থঃ । নাত্মা অতেঃ ইতি 
প্রকৃতা শ্রতিঃ অতঃ ইতি শব্দেন পরামৃশ্যাতে ৷......” 

অস্তার্থ;_-“......এই আত্মা নিশ্চয়ই জ্ঞ অৰ্থাৎ জ্ঞাতা ; কেবল জ্ঞান- 
মাত্র নহেন ; এবং জড়স্বরূপও নহেন ; কারণ শ্রর্তিই এইরূপ প্রতিপাদন 
করিতেছেন। “্নাত্ম| শ্রতে১৮ এই পূৰ্ব্বোক্ত সূত্রে যে শ্রুতি কথিত হইয়াছে, 
সেই শ্রুতি এই সত্রের ‘অতঃ’ শব্দের দ্বার! পরামৃষ্ট হইয়াছে ।......}" 


উপসংহার । ৫৭১ 


এই সকল সূত্ৰ, যাহার অর্থ সম্বন্ধে বিশেষ কোন বিরোধ নাই, তত্বারা 
জীবের নিত্যত্ব এবং “জ্ঞ” স্বরূপত্থ ( অর্থাৎ জ্ঞাতৃত্ব ) ভগবান্‌ সুত্র কার কর্তৃক 
শ্ৰুতিমূলে স্থিরীকৃত হইয়াছে । অতঃপর ১৯শ সূত্র হইতে আরম্ভ করিয়া 
বহুসূত্রে জীবের স্বরূপতঃ অণুত্ব ভগবান্‌ সূত্ৰকার সিদ্ধান্ত করিয়াছেন। কিন্ত 
এই সকল সূত্রের ব্যাখ্যা বিষয়ে ভাষ্যকারদিগের মধো মতবিরোধ আছে । 
শ্রীমচ্ছস্করাচার্য্যের মত এই যে জীব স্বরূপতঃ বিভূস্বভাব, পরমাত্মা হইতে 
সম্পৃরূপে অভিন্ন, পূর্ণ-ব্ৰহ্মস্বরূপ । অপর ভাষ্যকারদিগের মত এই বে, 
জীব স্বরূপতঃ বিভূম্বভাব নহেন; কিন্তু ‘অণু’ স্বভাব ও পরমাত্মার অংশ মাত্র ৷ 
আপন আপন মত অনুসারে তাঁহারা সূত্র সকলেরও ব্যাখ্যা করিয়াছেন । 


অবধারণের নিমিত্ত প্রথমে অপর ছুই চারিটা সূত্র, যাহার ব্যাখ্যা বিষয়ে কোন 
মৃত-বিরোধ নাই, তাহা উল্লেখ করা হইতেছে। যথা £-_ 

২য় অঃ ৩য় পাদ ৪২ সুত্র “অংশো নানাব্যপদেশাদন্তথা চাপি দাশ- 
কিতবাদিত্বমধীরত একে ।” 

অন্তার্থঃ-_-জীব পরমাত্মার অংশ ; কারণ “জ্ঞান্ঞৌ দ্বাবজাবীশানীশৌ” 
(জ্ঞ এবং অজ্ঞ এই ছুই-_ ঈশ্বর এবং জীব উভয়ই অজ ও নিত্য) ইত্যাদি 
( শ্বেতাশ্বতর প্রভৃতি ) শ্ৰুতিবাক্যে জীব ও ঈশ্বরে ভেদ প্রদর্শিত হইয়াছে । 
আবার জীব ব্রহ্ম হইতে অভিন্ন বলিয়াও শ্ৰুতি “তত্বমসি” (ছাঃ) ইত্যাদি 
বাক্যে উপদেশ করিয়াছেন । ( এমনকি) অথর্বশাখিগণ কৈবর্ত, দাশ, 
এবং ধূর্তগণকেও উল্লেখ করিয়া তাহাদিগকেও স্পষ্টরূপে ব্ৰহ্ম বলিয়া কীৰ্ত্তন 
করেন। অতএব জীব ও বন্দে ভেদাভেদ সম্বন্ধ । এই স্থাত্রের নিষ্বার্ক- 
ভাষ্য ৩৩০ পৃষ্ঠায় দ্ৰষ্টব্য । 

শাঙ্করভায়োও সূত্রের ফলিতাৰ্থ এইরূপই করা হইয়াছে, যথা £-_ 

“......জীব ঈশ্বরগ্তাংশো ভবিতুমহঁতি। .........যথাহগের্কিস্ণুলিঙ্ঃ ৷ 


৫৭২. বেদান্ত-দর্শন । 


তে নানাব্যপদেশতৎ। ০ অন্তণ| চাপি ব্যপদেশে| ভবত্যনানাত্বস্ত 
প্রতিপাদকঃ ৷ তথা হি--একে শাখিনো দাশকিতবাদিভাবং ব্ৰহ্মণ 
"আমনন্তি ৷ আখথৰ্ব্বণিক| ব্ৰহ্মসুক্তে--ব্ৰহ্মদাশ| ব্ৰহ্মদাস| ব্ৰহ্গেমে কিতব| উত’ 
ইত্যাদিন৷.‘.‘‘‘সৰ্ব্বে ্ৰহ্বৈবৈতি হীনজন্ত,দাহরণেন সর্বেষামের নামক্লপৰ্বত- 
কার্য্যকারণসঙ্ঘাতপ্রবিষ্টানাৎ জীবানাং ব্রহ্ধত্বমাহুঃ। = ....., চৈতন্তঞ্চ|- 
বিশিষ্টং জীবেশ্বরয়োৰ্যথাপ্নিবিক্ষুলিঙ্গয়োরৌষ্ণ্যম্‌! অতো ভেদাভেদাবগম্‌|- 
ভ্যামংশত্বাবগমঃ 1......|"* 

অস্তাৰ্থঃ-_“,... জীব ঈশ্বরেরই অংশ ( হইতেছেন ); বিস্ষুণিঙ্গ যজপ 
অগ্নিরই অংশ, তদ্ৰূপ ।....., কারণ, শ্ৰুতি বহুস্থলে জীবকে ব্ৰহ্ম হইতে ভিন্ন 
বলিয়া উপদেশ করিয়াছেন ।...এবং পক্ষান্তরে ব্রহ্ম হইতে জীবের অভিন্নত্ব- 
প্রতিপাদক বনুশ্রতিও আছে । এমনকি একশাখির! কৈবর্ত এবং দাসগণকে = 
পৰ্য্যন্ত ব্ৰহ্ম বলিয়া বর্ণনা করিয়াছেন ; যেমন অথৰ্ব্ববেদীয় ব্ৰহ্মপূক্তে আছে 
“ব্ৰহ্মই কৈবৰ্ত্ত, ব্ৰহ্মই দাস, বন্ধই দ্যুতসেবী” ইত্যাদি ।-**এই সকল বাক্যে 
সমস্তকেই ব্ৰহ্ম বলা হইয়াছে; নীচজাতি-নকলকে বিশেষরূপে উল্লেখ করিয়া 
তাহাদের ব্রন্মত্ব উপদেশ করাতে, নাম-রূপ ইত্যাদি বিশিষ্ট, কাঁধ্যকারণা ত্বক 
সৰ্ব্ববিধ দেহে প্রবিষ্ট জীব সকলের ব্রহ্মত্ব খ্যাপন করা হইয়াছে বুঝিতে 
হইবে | ...... জীব ও ঈশ্বর উভয়ই চৈতন্তস্বপ্ূপ ; তদ্ধিষয়ে উভয়ের কোন 
ভেদ নাই । যেমন অগ্নি এবং স্ফুলিঙ্গ এই উভয়ই উষ্কম্বভাব, তদ্বিষয়ে 
কোন ভেদ নাই । অতএব ঈশ্বর ও জীবের মধ্যে শ্ৰুতি যখন ভেদ ও 
অভেদ এই উভয়ই উপদেশ করিয়াছেন, ( এবং যখন এই উভয়বিধ সম্বন্ধ 
‘কেবল অংশ ও অংগীার| মধ্যেই থাকে; অন্তত্র কুত্রাপি সম্ভব হয় না) 
তখন ইহাই নিশ্চিত সিদ্ধান্ত যে জীব ব্ৰহ্মের অংশ ।......৷ 

শ্রীমদ রামানুজ স্বামিকৃত ভাষ্যেও এইরূপই অর্থ করা হইয়াছে, 


যথা 272 


উপসংহার । ৫৭৩. 


*......উভয়থা হি ব্যপদেশে হি দৃশ্ততে |  নানাত্বব্যপদেশস্তাবত, 
শ্রষ্ট ত্ব স্থজ্যত্ব, নিয়ন্তত্ব নিয়ম্যত্ব, সৰ্ব্বজ্ঞত্বাজ্ঞত্ব, স্বাধীনত্ব-পরাধীনত্ব, শুদ্ধত্বা- 
শুদ্ধত্ব, কল্যাণগুণাকরত্ব তদ্বিপরীতত্ব, পতিত্ব-শেবত্বাদিভিদৃশ্ঠিতে । অন্যথা 
চ--অভেদেন ব্যপদেশোহপি ‘তৎত্বমসি,’ ‘অয়মাত্ম৷ ব্ৰহ্ম" ইত্যাদিভিদৃশ্যতে। 
অপি দাশ কিতবাঁদিত্বম-ধীয়তে একে---ব্ৰহ্মদাশ| বন্ধদাস| ব্ৰহ্গেমে কিতবাঃ’ 
ইত্যাথর্বণিক! ব্ৰহ্মণো দাঁশকিতবাদিত্বমপ্যধীয়তে । ততশ্চ-সৰ্ব্ব-জীব 
ব্যাপিত্বেনা ভেদে ব্যপদিশ্ততে ইত্যর্থঃ। এবমুভয়ব্যপদেশমুখ্যত্বসিদ্ধয়ে, 
জীবোহয়ং ব্ৰহ্মণোংহশ ইত্যত্যুপগন্তব্য £1.,....|" 

অস্তাৰ্থ £--....**জীব ও ব্ৰহ্ম সম্বন্ধে দ্বিবিধ উপদেশ দুষ্ট হয়; যথ৷ 
ঈশ্বরের অষ্ট তব, জীবের স্থজ্যত্ব, ঈশ্বরের নিয়ন্ত.ত্ব, জীবের নিয়ম্যত্ব, ইত্যাদি- 
বিষয়ক উপদেশ দ্বারা শ্রুতি ব্রহ্মের সহিত জীবের ভেদ প্রদর্শন করিয়াছেন ৷৷ 
আবার “ততত্বমসি' ‘অয়মাত্ম| ব্ৰহ্ম’ ইত্যাদি বাক্যে ব্রহ্মের সহিত জীবের, 
অভেদও উপদেশ করিয়াছেন; এমন কি একশাখিগণ ব্রদ্দেরই কৈবর্ত, 
ধূর্ত, দ্যতসেবিরূপে অবস্থান বর্ণনা করিয়াছেন ; যথা অথৰ্ব্ববেদে উক্ত আছে, 
“বহ্মদাশা ব্ৰহ্মদাস| ব্হ্মেমে কিতবাঃ ; এই সকল বাক্যে দাশ প্রভৃতি শব্দ 
সর্বপ্রকার জীববাচক। অতএব সর্ববিধ জীবই ব্ৰহ্ম, ইহাই উপদেশ করা 
ওঁ শ্রুতির অভিপ্রায় । এই উভয় প্রকার উপদেশের মুখ্যত্ব সিদ্ধির নিমিত্ত 
জীব ব্রঙ্গের অংশ ইহাই সিদ্ধান্ত করিতে হইবে 1....৮1৮ 

২য় অঃ ৩য় পাদ ৪৩ সুত্র “মন্তরবর্ণাৎ ।” 

অস্তার্থঃ_-এই অনন্ত-মস্তক পুরুষের একপাদ ( অংশ ) মাত্র এই বিশ্ব, 
এই শ্ৰুতিমন্ত্বের দ্বারা জীব যে পরমাঘ্মার অংশ, তাহা প্রতিপন্ন হয় । (এই 
হুত্রেরও ব্যাখ্য। শাঙ্করভাধ্যে এবং রামান্তজভাষ্যে ঠিক একরূপই কর! 
হইরাছে )। 

২য় অঃ ৩য় পাদ ৪৪ সুত্র “অপি চ স্বৰ্য্যতে ৷” 


৫৭৪ বেদক্তি-দর্শন । 


অন্তাৰ্থঃ--স্মৃতিও এইরূপই বলিয়াছেন ; স্মৃতি যথা £--“মমৈবাধশো- 
ভীবলোকে জীবভূতঃ সনাতনঃ ৷” ইত্যাদি ৷ (শাঙ্করভাষ্যে ও রামান্তজভাষো 
এই গীতা বাক্যই উদ্ধ ত করিয়া সূত্রের এইরূপই ব্যাখ্য। কর! হইয়াছে )। 
২য় অঃ ওয় পাদ ৪৫ স্থত্র “প্রকাশাদিবত্ত, নৈবং পরঃ ।” 
জীব পরমাম্মার অংশ হইলেও, পৱরমাত্ম। জীবরুত কৰ্ম্মফলের 
ক্র! ( সুখদুঃখাদির ভোক্ত।) নহেন। যেমন কৃর্ধ্যাদি প্রকাশক যস্ত 
তদংশভূত কিরণের মলমৃত্রাদি অশুদ্ধ বস্তুর স্পর্শের দ্বার! দুষ্ট হয় না, তদ্ৰূপ 
পরমাত্ম।ও জীবকৃত কর্মের ছারা দুষ্ট হয়েন না। (শাঙ্কর ভাষে ও 
রামান্জ ভাষ্যে এইরূপই অর্থ করা হইয়াছে )। 
অতএব এই সকল স্থত্ৰের দ্বার! ভগবান স্ুত্রকার জীবকে স্পষ্টতই ব্ৰহ্গের 
নিত্য অংশমাত্ৰ বলির। শ্ৰুতিমূলে সিদ্ধান্ত জ্ঞাপন করিয়াছেন। ইহা সকল 
ভাত্যকারেরই সম্মত, এবং ইহাও সৰ্ব্ববাদিসন্মত যে জীবরূপ অংশে কৰ্ম্মফল 
ভোক্তী হইলেও তদতীত স্বীয় ব্ৰহ্মপে তিনি সর্বদা নিম্মল ও নিলিপ্ত 
থাকেন 
২য় অঃ ১ম পাদ ২১ স্ুত্রেও এই বিষয়টি ম্পষ্টী কৃত হইয়াছে । যথা £-- 
“অধিকংতু ভেদনিদ্দেশাৎ ৷” 
ব্যখ্যা --শ্তি যেমন জীবের ব্ৰহ্ম হইতে অভেদ নির্দেশ করিয়াছেন, 
আবার সুখদুঃখাদির ভোক্তা জীব হইতে বন্ধের আধিক্য (শ্ৰেষ্ঠত্বও ) 
নিৰ্দ্দেশ করিয়া, জীব হইতে ব্রন্গের ভেদও উপদেশ করিয়াছেন। যথা 
“আত্মানমন্তরে। বময়তি” ইত্যাদি বাক্যে শ্ৰুতি নিয়ম্য জীব ও নিয়ন্তা ব্ৰহ্ধের 
ভেদ থাকাও প্রদর্শন করিয়া, ইহাদিগের অত্যন্ত অভেদ নিবারিত 
করিয়াছেন । অতএব ব্ৰহ্ম জীব হইতে ‘অধিক’ অর্থাৎ মহন্তর, শ্রেষ্ঠ ; 
সুতরাং জগত কারণ ব্রন্মের জন্মমরণাদি ক্লেশ নাই ; এবং ব্ৰহ্ধে “হিতাকরণ” 
রূপ দোষ হয় ন!। ২৬১ পৃষ্ঠায় নিষ্বার্কভাষ্য দ্ৰষ্টব্য ৷ 


উপসংহার । ৫৭৫ 


শাঙ্কর ভাষ্যেও এই স্ুত্রের ফলিতাৰ্থ এঈবূপই কর! হইয়াছে। বথা £-- 
কে “আত্ম বা অরে দ্ৰষ্টব্যঃ,.....’ইত্যেবঞ্জাতীয়কঃ কর্তৃকর্ম্মাদিভেদ- 
নির্দেশে! জীবাদধিকং ব্ৰহ্ম দর্শয়তি। নন্বভেদনির্দেশোহপি দশিতঃ 
‘তন্বমসি’ ইত্যেবঞ্জাতীয়কঃ, কথং ভেদীভেদৌ সম্ভবেয়াতাম্‌ । নৈবদোষঃ । 
আকাশঘটাকাশন্তায়েনোভয়সপ্তবস্ত তত্রততর প্রতিষ্ঠাপিতত্বাৎ | ..... 

অন্ার্থঃ_-"......অরে, আত্মা জীবের দ্রষ্টব্য...... এই জাতীয় শ্ৰুতি 
জীব হইতে ব্ৰহ্ধের আধিক্য প্রদর্শন করিয়াছেন.। পরন্ত “তত্বমসি” ( তুমিই 
ব্ৰহ্ম ) ইত্যাদি শ্রুতি জীবের সহিত ব্ৰহ্ধের অভেদ ও নির্দেশ করিয়াছেন 
পরন্ত ভেদও অভেদ এই ছুটি বিরুদ্ধ সম্বন্ধ কিরূপে একত্র সম্ভব হইতে পারে? 
এইরূপ আপত্তি হইতে পারে না। আকাশ এবং ঘটাকাশের দৃষ্টান্তে ইহা 
যে সম্ভব, তাহা পূৰ্ব্বে নানাস্থানে প্রদর্শন করা হইয়াছে 1......৮ 

ভ্রীমদ্‌ রামানজ স্বামিকৃত ভাষ্যও এই মৰ্ম্মেরই ৷ 

ইহা সত্য যে স্থত্রার্থ এইরূপ জ্ঞাপন করিয়াও শ্রীমচ্ছঙ্করাচার্ধ্য নিজের 
মত এইরূপ প্রকাশ করিয়াছেন ষে জীবের মোক্ষদশায় বন্ধের সহিত কোন 
প্রকার ভেদই থাকে না। এই মত যে সঙ্গত নহে এবং শ্রুতিবিরুদ্ধ তদ্বিষয়ে 
বিস্তৃত সমালোচনা এই গ্রন্থে নানাস্থানে কর! হইয়াছে । ২য় অঃ ১ম পাদ 
১৪ সুত্রে ও ৩য় অঃ ২র পাদ ১১ স্তর প্রভৃতি দ্ৰষ্টব্য। কিন্ত এই স্থলে 
ইহ লক্ষ্য করিতে হইবে যে, ভগবান্‌ স্ত্রকারের স্থত্ৰাৰ্থ এইরূপই যে ‘জীব 
বন্ধ’ ইহা সত্য হ£লেও, ব্রহ্ম স্বরপতঃ জীব হইতে “অধিক 1” এবিষয়ে 
ভাষ্যকারদিগের মধ্যে কোন মতভেদ নাই। বস্তুতঃ পূর্ক্বোদ্ধ ত ২য় অঃ 
০ পা ৪২ স্থত্ে জীব বে ব্রঙ্গের অংশ মাত্র তাহ। ভগবান বেদব্যাস ম্পষ্টরূপেই 
নিজ সিদ্ধান্ত বলিয়া জ্ঞাপন করিয়াছেন । ভাধ্যকারদিগেরও এততসন্বন্ধে 
ভেদ নাই । সুতরাং জীব অংশ, ব্ৰহ্ম অংশী হওয়াতে ব্ৰহ্ম যে জীব 
ত “অধিক” তাহা স্বতঃসিদ্ধই বলিয়া স্বীকার করিতে হয়। অংশ 


নত 
হই? 
হহ 


৫৭৬ বেদান্ত-দর্শন । 


হইতে অংশী ব্যাপক না হইলে অংশ কথার কোন অর্থই হয় না। অতএব 
পূৰ্ব্বোদ্ধ,ত সূত্র সকলে ভগবান্‌ সৃত্রকার ব্রঙ্গাকে জীব হইতে “অধিক” এবং 
জীবকে ব্রন্মের অংশমাত্র বলিয়া জ্ঞাপন করাতে, ইহাই স্থিরীকৃত হয় যে 
জীব ব্ৰহ্ধের ন্যায় সৰ্ব্বব্যাপক অর্থাৎ বিভূম্বভাৰ নহেন। জীব স্বরূপতঃ 
ব্ভি ( সৰ্ব্বব্যাপী ) হইলে, তিনি ব্ৰহ্মের অংশমাত্র বলা কখনও সঙ্গত হইবে 
না। অতএব জীবের অণুত্ব অথবা বিভুত্ব নিৰ্ণায়ক সূত্ৰ সকলের বাক্যার্থ 
যদি জীবের অণুত্বপ্রতিপাদক বলিয়া ব্যাখ্যার যোগ্য হয়, তবে পূর্বাপর সূত্র 
সকলের সামঞ্জন্ত রক্ষা করিবার নিমিত্ত সেই অর্থই গ্রহণ করা উচিত হইবে । 
সে সকল সূত্রের শব্দ সকলকে জীবের বিতৃত্বপ্রতিপাদক বলিয়া ব্যাখ্যা করা 
যাইতে পারিলেও তদ্রপ ব্যাখ্য। কর! সঙ্গত হইবে ন! ; কারণ তাহাতে সুত্র 
সকলের মধ্যে পরস্পর বিরদ্ধতা দৃষ্ট হইবে । কিন্তু প্ৰকৃত প্রস্তাবে তদ্বিযিয়ে 
সুত্র সকলের স্বাভাবিক অর্থ যে অণুত্বেরই প্রতিপাঁদক, বিভূত্বের প্রতিপাদক 
নহে, তাহা নিবিষ্টচিত্তে সূত্ৰ সকল পাঠ করিলেই বোধগম্য হইবে । যে সকল 
সত্ৰ পূৰ্ব্বে উদ্ধত কর! হইয়াছে, তদ্যতীত অপরাপর বহুদ্‌.ত্ৰ ও আছে (যথা 
১ম অঃ ২ পাদ ৭ ও ৯ হইতে ১২ সূত্র) তাহার স্বীকৃত অর্থের সহিত বিভুত্ব 
অর্থের বিরোধ হয়| এবঞ্ জীব স্বরূপতঃ বিভু হইলে, তাহার বন্ধ, মোক্ষ, 
পাপপুণ্য ভোগ প্রভৃতি অবস্থার পরিবর্তনের কোন প্রকার সঙ্গত ব্যাখ্য। 
করা যায় ন৷৷ ইহা ভগবাম্‌ সৃত্রকারও নানাবিধ সূত্রের দ্বারা প্রদশন 
করিয়াছেন! এইক্ষণে আত্মার সাবয়বত্ব-প্রতিষেধক অপর ছুই তিনটী 
সূত্র ব্যাখ্যা করিয়া জীবাত্মার অণুত্‌ অথবা বিভূত্ব-বিষয়ক সূত্র সকলের 
মধ্যে কয়েকটার বিশেষ ব্যাখ্য| করা হইবে। 

২য় অঃ ২য় পাদ ৩৪ সূত্র, এবং চাত্মাহকাৎস্যম্‌ ! 

অন্তার্থঃ_জৈনগণ বলেন যে আত্মা শরীর-পরিমাণ ৷ তাহা হইতে 
পারে না; কারণ ক্ষুদ্রকায়বিশিষ্ট জীব ( পিপীলিকাদি ৷ দেহান্তে কৰ্ম্মবশে 


উপসংহার। ৫৭৭ 


বৃহৎ শরীর ( গজশরীরাদি ) প্রাপ্ত হইলে, তখন গজশরীর-সম্বন্ধে জীব 
অকুতন্ন (অব্যাপী, ক্ষুদ্ৰ হইয়া পড়ে। (এবং গজশরীরের আত্মাকে 
মরণান্তে পিপীলিকার :শরীরে যাইতে হইলে, শ্রী শরীরে স্থান পাইতে 
পরে না)। 

২য় অঃ ২য় পাদ ৩৫ সুভ্র-ন চ পর্ধায়াদপ্যবিরোধোবিকারাদিভ্যঃ | 

অন্তার্থ-_এইরূপ বলিতে পারিবে না যে, আমাদের মতে আত্মা 
সাবয়ৰ, অতএব গজশরীরে তাঁহার অবয়বের বুদ্ধি এবং ক্ষুদ্র শরীরে অপচয় 
প্রাপ্তি হয়; সুতরাং এইরূপ পৰ্য্যায় হেতু “শরীর পরিমাণ মতে” কোন দোষ 
নাই; কারণ, তাহাতে আত্মার বিকারাদি দোষের প্রসক্তি হয়। আত্ম! 
সাবয়ব ও পরিবর্তনশীল হইলে, তাহা দেহাদির স্যার বিকারী এবং অনিত্য 
হইয়! পড়ে ; ইত্যাদি দোষ উপস্থিত হয় । 

২য় অঃ ২য় পাদ ৩৬ সুত্ৰ । অন্ত্যাবস্থিতিশ্চোভয়নিত্যত্বাদিবিশেষ2 । 

অস্তাৰ্থ ঃ--শেষ দেহের (মোক্ষাবস্থা প্রাপ্তিকালে যে দেহ হয় তাহার ) 
পরিমাণ অপরিবর্তনীয, নিত্য একরূপ-_জৈনগণ এইরূপ স্বীকার করাতে, 
(আত্ম! ও তাহার সেই পরিমাণও যখন নিত্য, তখন) আছ্যমধ্য জীব- 
পরিমাণকেও নিত্যই বলিতে হয়; সুতরাং অন্ত্যদেহ এবং তৎপুর্ববদেহ 
ইহাদের কোন তারতম্য থাকে না ; অতএব আগ্তমধ্য দেহও উপচয়-অপচয়- 
বিহীন বলিতে হয়; সুতরাং দেহপরিমাণবাদ অপসিদ্ধান্ত । 

পূৰ্ব্ব পূর্ব সুত্রে জীবকে অংশমাত্র বলাদ্বার৷ জীবের বিভুত্ব নিষেধ করা 
হইয়াছে; এবং এই সকল সুত্রে সাবয়বত্বেরও প্রতিষেধ করাতে, জুতরাং 
জীব-স্বরূপের অণুত্বমাত্ৰ অবশিষ্ট থাকে; তাহাই যে সুত্রকারও উপদেশ 
করিয়াছেন, তাহা এক্ষণে প্রদধিত হইতেছে 3 যথা ৫ 

২য় অঃ ওয় পাদ ১৯ স্থত্র। উৎক্রান্তিগত্যাগতীনান্‌। 

অর্থাৎ-_শরীরের ধবংসকালে জীবাস্মার দেহ হইতে উৎক্রান্তি, অন্যত্ৰ 


৩৭ 


৫৭৮ বেদান্ত-দর্শন । 


গমন, এবং পুনরায় নূতন দেহে আগমন অথবা মোক্ষপ্রাপ্ত প্রভৃতি শ্ৰুতি 

জ্ঞাপন করিয়াছেন, তদ্বার| জীবের স্বরূপতঃ অণুপরিমাণ থাকা (বিভূত্ব সৰ্ব্ব- 

ব্যাপিত্ব ন! থাক!) স্থিরীকৃত হয় (৩১৩, ৩১৪ পৃষ্ঠায় শ্রীনিষ্বার্ক ভাষ্য দ্ৰষ্টব্য) | 
শাঙ্কর ভাষ্যও এই মর্েরই ; যথা £-- 

এ উৎক্রান্তিগত্যাগতীনাং শ্রবণাৎ পরিচ্ছিনস্তাবজ্জীব ইতি 
প্রাপ্নোতি। ন হি বিভোশ্চলনমবকল্পত ইতি । সতি চ পরিচ্ছেদে, শারীর_- 
পরিমাণত্বস্তার্হত পরীক্ষায়াৎ নিরস্তত্বাদণুরাত্মেতি গম্যতে |” 

অস্তাৰ্থঃ--জীবাত্মার উতৎক্রান্তি, গতি ও অগতি শ্রতিতেও বর্ণিত 
হওয়ায়, জীবের পরিচ্ছন্নতা অর্থাৎ বিভূত্বাভাব থাকাই সিদ্ধ হয়। কারণ 
যাহা বিভূ (সৰ্ব্বব্যাপী) তাহার একস্থান হইতে অন্তস্থানে গমন অসম্ভব । 
অতএব জীবাত্মাকে পরিচ্ছিন্ন ( অসৰ্ব্বব্যাপীই ) বলিতে: হইবে; পৰন্ত 
জৈনমতের বিচারে সুত্রকার প্রদর্শন করিয়াছেন যে, জীব অবরববিশিষ্ট 
(শরীর পরিমাণ ) নহেন ; সুতরাৎ জীব অগুপরিমাণ হওয়াই স্থিরীকৃত হয় । 

অতঃপর ২০শ হইতে ২৬শ পর্য্যন্ত সুত্রে অন্তান্ হেতু ও প্রমাণের দ্বার! 
জীবের স্বরূপতঃ অণুপরিমাণত্ব বিষয়ক দিদ্ধান্তেরই পোষকতা করা হইয়াছে । 
(৩১৪ হইতে ৩১৭ পৃঃ দ্ৰষ্টব্য )। তাহাতে বলা হইয়াছে যে জীবের অণু 
পরিমাণত্ব শ্রুতি সাক্ষাৎ সম্বন্ধেই উপদেশ করিয়াছেন, যথাঃ 

“এযোহুণুরান্মা, বালাগ্রশতভাগন্ত শতধা কল্পিতস্ত চ ভাঁগো জীবঃ” 
( জীবাত্ম| অণুপরিমাঁণ, কেশীগ্রের শতভাগের শতভাগসদৃশ সুক্ষ্ম; কিন্ত 
গুণে অনন্ত হইবার যোগ্য । 

আরও বলা হইয়াছে যে চন্দন যেমন শরীরের এক স্থানে স্পৃষ্ট 
হইলে, সমস্ত শরীর পুলকিত করে প্রদীপ যেমন একস্থানে থাকিয়া সমস্ত 
গৃহকে প্রকাশ করে, তদ্ৰূপ জীব স্বরূপতঃ সুক্ষ হইলেও জ্ঞান বৃত্তি, যাহ] 
জীবের গুণ, তদ্দারা জীব সমস্ত দেহেই ব্যাপার প্রকাশিত করেন।) 


উপসংহার । ৫৭৯ 


এই সকল সূত্রের ব্যাখ্যা শাঙ্কর ভাষ্যেও একই প্রকারের। শ্রীরামান্জ 
ভাব্যেও একই প্রকারের ব্যাখ্যা আছে। কোন কোন স্থানে পারিভাষিক 
‘ভেদ আছে মাত্র,__তাহা অকিঞ্চিংকর। এই সকল সূত্রের দ্বারা বে জীবের 
অণুপরিমাণত্ব স্থাপন করা হইয়াছে, তাহ৷ সকল ভাষ্যকারেরই সম্মত। জীব- 
স্বরূপের অগুত্ববিষয়ে শ্রীরামানুজ স্বামীর সিদ্ধান্ত নিশ্বার্কদিদ্ধান্তের অনুরূপ ; 
সুতরাং এই বিষয়ের বিচারে রামানুজভাষ্য সম্বন্ধে পৃথক্‌ উল্লেখ আর কর! 
হইবে নাঁ। 

২৬ সুত্র পর্যন্ত এইরূপে জীবস্বর্ূপের অপুত্বস্থাপন করিয়া একটা 
আপত্তির উত্তর ভগবান সুত্রকার ২৭শ সূত্রে প্রদান করিয়াছেন। সেই 
আপত্তিটী এই যে শ্রুতিতে কোন কোন স্থানে জীবাত্মাকে জ্ঞানস্বরূপই বল! 
হইয়াছে। স্ৃতরাৎ জ্ঞানের যখন ব্যাপকত্ব পূর্বোক্ত ২৫শ ও ২৬শ সুত্রে 
স্বীকার করা হইল, তখন জীবের অণুত্ব কিরূপে সিদ্ধান্ত করা যাইতে পারে? 
ইহার উত্তরে সূত্ৰকার বলিতেছেন 

২য় অঃ ওয় পাদ ২৭ সুত্ৰ । পুথগুপদেশাতি। 

অর্থাৎ_-শ্রুতিই জ্ঞান হইতে জীবের ভেদও উপদেশ করিয়াছেন, 
ঘথা-প্রজ্ঞয়। শরীরমারুহ” ইত্যাদি । অতএব জীবের জ্ঞান মহৎ 
হইলেও জীব অণু। শঙ্কর ভাষ্যেও এই সূত্রের ব্যাখ্যা ঠিক এইরূপই করা 
হইয়াছে । যথা_“প্রজ্ঞয়া শরীরং সমারুহা ইতি চাত্মপ্রজ্ঞয়োঃ কর্তৃক্রণ- 
ভাবেন পৃথগুপদেশাঁৎ চৈতন্ত গুণেটনবাস্ত শরীরব্যাপিতাহবগম্যতে ৷” 

অন্তাৰ্থঃ--“প্ৰজ্ঞার দ্বারা শরীরে সমারোহণ করিয়া?” এই শ্রুতিতে 
জীবাত্মাকে আরোহণ ক্রিয়ার কর্তা এবং প্রজ্ঞাকে এ আরোহণ ক্রিয়ার 
করণ বপিরা পৃথকৃরূপে উপদেশ করাতে, ইহ! স্পষ্টৱূপে প্ৰতীয়মান হয় 
যে, চৈতন্তরূপ গুণের দ্বারাই আন্মার সর্ব্বশরীরব্যাপিত্ব হয় ।...... 

অতঃপর সুত্র সকলের ব্যাখ্যাতে শাঙ্করভাব্যের সহিত অন্তান্ত ভাষ্যের 


৫৮০ বেদান্ত-দর্শন । 


সম্পূর্ণ বিরোধ দেখা যায়। বথা-_নিশ্বার্ক ভাষ্যের সার এই যে, জীবাত্মার 
অথুত্ব সিদ্ধান্ত সম্বন্ধে গ্রতিপক্ষবাদীর আর একটা আপত্তির উত্তরে ২৮শ 
প্রভৃতি সূত্র রচিত হইয়াছে। আপত্তিটি এই যে শ্রুতি জীবাত্মা সম্বন্ধেই 
বিভূত্ব ও “নিত্যং বিভূৎ...” ইত্যাদি বাক্যে স্পষ্টূপে উপদেশ করিয়াছেন ;. 
সুতরাং আত্মার অণুত্ব-বিষয়ক সিদ্ধান্ত এ শ্রুতির বিরোধী হয়। এই 
আপত্তির উত্তরে সুত্রকার বলিতেছেন 

২য় অঃ ওয় পাদ ২৮ সূত্র । তদ্গুণসারত্বাত্ত তদ্বযপদেশঃ প্রাজ্ঞবৎ ৷৷ 

অর্থাৎ__ আত্মার গুণ যে জ্ঞান, তাহার বিভূত্ব প্রতিপাদন করাই উক্ত: 
বাক্যের সার অর্থাৎ মুখ্য অভিপ্রায় । আত্মার স্বরূপের বিভূত্ব প্ৰতিপাদন 
করা ও বাক্যের অভিপ্রায় নহে ৷ যেমন প্রাজ্ঞ পরমাত্মার ব্রঙ্গনামের নিরুত্তি 
বর্ণনা করিতে গিয়! শ্রুতি স্বয়ং বলিয়াছেন, “বুহস্তো গুণাঃ অশ্মিন্নিতি ব্ৰহ্ম”, 
তদ্রপ জীবাত্মারও গুস্থানীর জ্ঞানের বিভূত্ব উপদেশ করিবার অভিপ্ৰায়ে, 
শ্ৰুতি তাহাকে বিভু বলিয়াছেন । 

পরন্ত ১৯শ হইতে ২৭শ সুত্র সকলের পূর্বোক্ত প্রকার ব্যাখ্যা করিয়। 
শ্রীমৎশস্করা চার্ধ্য বলিতেছেন বে এই সকল সূত্রে প্রতিপক্ষের মত মাত্র 
জ্ঞাপিত হইয়াছে। ২৮শ সূত্রে এই সকল পূর্বপক্ষের উত্তর ভগবান 
সুত্রকার দিয়াছেন। এই ১৮শ সূত্রের ব্যাখ্যা শরীমচ্ছঙ্করাচার্য্য এইরূপ 
করিয়াছেন ; যথা ৫-- 

“তু শব্দঃ পক্ষৎ ব্যাবৰ্তয়তি। নৈতদস্ত্যণ্রাম্মেতি...পরমেব চেদ্‌ ব্ৰহ্ম 
জীবস্তহি বাবৎ পরং ব্ৰহ্ম তাবানেৰ জীবে! ভবিতুমর্থতি ৷ পরন্ত চ ব্ৰহ্মণো 
বিভূুত্বমায়তং, তন্মাদ্বিভু্জাবঃ ।...কথং তঙ্যণুত্বাদিব্যপদেশ ইত্যত আহ-- 
তদ্গুণসারত্বাত্ত তদ্্যপদেশ ইতি।.....,তস্তা বুদ্ধেগুাস্তদগুণা ইচ্ছা, দ্বেষঃ, 
সুখং দুঃখমিত্যেবমাদয়স্তদগুণাঃ সারঃ প্রধানং যন্তাত্মনঃ সংসারিত্বে সম্ভবতি 
স তদগুণসারস্তস্ত ভাবস্তদ্গুণসারত্বম্‌। ন হি বুদ্ধেগুণোর্ব্বিনা কেবলস্তাত্মনঃ 


উপসংহার। ৫৮১ 


সৎসারিত্বমস্তি | বুদ্ধ্যপাধিধৰ্ম্মাধ্যাস নিমিত্তং হি কর্তৃত্বভোক্ত ত্বাদিলক্ষণৎ 
সংসারিত্বমকর্ত,রভোক্ত,স্চাসংসারিণো নিত্যযক্তন্ত সত আত্মনঃ। তম্মাৎ 
তদগুণসারত্বাদ্বুদ্ধিপরিমাণেনাহস্ত ৷ পরিমাণবাপদেশঃ 1......এবমুপাধিগুণ- 
সারত্বাজ্জীবস্তা ত্বাদিবাপদেশঃ প্রাজ্ঞবৎ। যণা প্রাজ্ঞস্ত পরমাত্মনঃ সগুণেষু- 
পাসনাবৃপাধিগুণসারত্থাদণীযন্থাদিব্যপদেশোহুণীয়ান্‌ ব্ৰীহোৰ্ব্ব যবাদ্ধা মনোময়ঃ 
প্রাথশরীরঃ সৰ্ব্বগন্ধং সৰ্ব্বৱদঃ সত্যকামঃ সত্যসঙ্গল্প ইত্যেবল্প্রকারস্তদ্বৎ ৷...” 

অস্তাৰ্থঃ--“সাত্ৰোক্ত ‘তু’ শব্দ এই পূৰ্ব্বপক্ষের নিষেধবাচক, অর্থাৎ 
আন্ম| ‘অণু’ এই পক্ষ গ্রহণীয় নহে ।...জীব যখন ব্ৰহ্ম হইতে অভিন্ন, তখন 
বন্ধের যে পরিমাণ, জীবেরও সেই পরিমাণ হওয়া উচিত। পরক্রহ্মকে কিন্তু 
শ্ৰুতি বিভূ বলিয়া উপদেশ করিয়াছেন। অতএব জীবও বিভু 1...তবে 
জীবের অণুত্বের উপদেশ শ্ৰুতিতে কি নিদিত্ত হইয়াছে? তাহাতে স্থত্রকার 
বলিতেছেন, “তদ্গুণসারত্বাু...” ইত্যাদি ২৮শ ক্ষত্র। এই সূত্রের ‘তং’ 
শব্দের অর্থ বুদ্ধি। এই বুদ্ধির গুণ এই অর্থে ‘তদ্গুণাঃ’ অর্থাৎ ইচ্ছা, দ্বেষ, 
সুখ ইত্যাদি; আত্মার সংসারিস্বাবস্থার এই সকল গুণই প্রধানরূপে থাকে; 
এই অর্থে তদ্গুণ সার; তাহারই ভাব এই অর্থে "তদগুণসারত্ব। বুদ্ধির 
এই সকল গুণ বিনা, কেবল আত্মার সংসারিত্ব নাই। উপাধিভূত 
বৃদ্ধির ধৰ্ম্ম সকল আম্মাতে অধ্যস্ত হয়, তাঁহাতেই স্বরূপতঃ অকৰ্ভী, অভোক্তা, 
অসংসারী, নিত্যমুক্ত আত্মার কর্তৃত্ব ভোক্তৃত্বাদি লক্ষণ যুক্ত সংসারিত্ব বর্ণনা 
করা হয়। অতএব সংসারী আম্মা বুদ্ধিপুণপ্রধান হওয়াতে বুদ্ধির পরি- 
মাণের দ্বারাই আত্মার পরিমাণের উপদেশ করা হইয়াছে ।...এইরূপ 
(সংসারিত্ব অবস্থায়) উপাধিভূতগুণের প্রাধান্তহেত জীবের অনুত্বাদি 
উপদেশ শ্রুতি করিয়াছেন। প্রাজ্ঞ পরমাত্ম! সম্বন্ধেও শ্ৰুতি এইরূপই 
উপদেশ করাতে জীবের সম্বন্ধেও তাহাই করিয়াছেন । যথা ঃ--সপগ্ুণ 
উপাপনাতে পরমাত্মার ও উপাধিভূত গুণের প্রীধান্তের প্রতি লক্ষ্য করিয়! 


৫৮২ বেদান্ত-দর্শন | 


তাহাকে ধান, যবাঁদি অপেক্ষাও ক্ষুদ্র বলা হইয়াছে! কোন স্থানে বা 
সৰ্ব্বগন্ধ, সর্ব্বরস ইত্যাদি বল! হইয়াছে । কোন স্থানে মনোময় প্রাণশরীর 
ইত্যাদি বলা হইয়াছে। জীবের সম্বন্ধে অণুত্বের উপদেশও এইরূপই বুঝিতে 
হইবে। 
এই উভয় ব্যাখ্যা মিলাইয়! দেখিলে দেখা যাইবে যে, সূত্রের শব্দ সকলের 
অর্থ বিষয়ে উভয়ের মধ্যে কোন বিরোধ নাই । ‘তু’ শব্দ পক্ষ ব্যাবর্তন- 
জ্ঞাপক, ইহী উভয়ের সম্মত। শ্রীনিশ্বার্ক স্বামী বলেন, “নিত্যং বিভূৎ,-.৮ 
প্রভৃতি শ্রুতিতে জীবাত্মার বিভুত্ব বর্ণনা হওয়ায় ততপ্রতি নির্ভর করিয়া প্রতি- 
পক্ষ আপত্তি করিতেছেন যে, আত্মা বিভু, তিনি অপস্বভাৰ নহেন। ইহাই: 
পূৰ্ব্বপক্ষ, যাহার উত্তর “তু” শব্দের দ্বার! জ্ঞাপন করা হইয়াছে । শ্রীশঙ্করা চার্ধ্য 
বলিতেছেন ১৯শ রি ২৭শ সুত্রে যে জীবের অথুত্ব বর্ণনা করা হইয়াছে, 
তৎসমস্তই পুর্ববপক্ষের উক্ত; তাহা গ্রন্থকাঁরের সিদ্ধান্ত নহে। গ্রন্থকার এই 
পূর্বপক্ষের উত্তরই ২৮শ সুত্রে দিয়াছেন। এই পক্ষ ব্যাবর্তনই জ্ঞাপন 
করিতে ‘তু' শব্দ ব্যবহৃত হইয়াছে । 
সুত্রোক্ত “তদ্গুণসারত্বাৎ পদের ফলিতার্থও উভয় ব্যাখ্যাতেই এক 
প্রকার । শ্রীনিষ্বার্বভাব্যে বল! হইয়াছে যে, ২৭ শ সূত্ৰে বুদ্ধিকে (জ্ঞান- 
বৃত্তিকে ) আত্মার গুণ বলিয়| সিদ্ধাঞ্ত করা হইয়াছে। সেই “বুদ্ধিবূপ গুণের 
প্রতি প্রধানরূপে লক্ষ্য রাখা হেতু” ইহাই “তদ্গুণসারত্বাৎ” পদের অর্থ। 
শরীমচ্ছস্করা চার্ধ্যও ভাগ্যে অবশেষে জ্ঞাপন করিয়াছেন যে, বুদ্ধির পরিমাণের 
দ্বারাই (বুদ্ধিপরিমাণেন ) আত্মার পরিমাণের বর্ণনা শ্রুতি করিয়াছেন। 
অতএব এই পদের ফলিতার্থ উভয় ভাষ্যে এক। 
অতঃপর “তদ্ব্যপদেশঃ” পদের অর্থ বিষয়েও কোন ভেদ নাই। ইহার 
অর্থ " উপদেশ”; কিন্ত কোন্‌ উপদেশ এই বিষয়েই উভয় ভাষ্যে বিরোধ । 
শ্রীনিম্বার্কভাষ্যে বলা হইয়াছে “এ উপদেশ” বলিতে স্ুত্রকার “নিত্যং 


উপসংহার। ৫৮৩ 


বিভুৎ-..” ইত্যাদি শ্রত্যুক্ত বিভূত্ব উপদেশকে লক্ষ্য করিয়াছেন।” আচাৰ্য্য 
শঙ্কর বলিতেছেন, “এফোহুণরাত্ম।” “বালাগ্রশতভাগস্ত শতধা কল্পিতন্ত তু 
ভাগো জীবঃ” ইত্যাদি শ্রুতির উপর নির্ভর করিয়া আত্মার অণুত্ব যে পূর্বোক্ত 
১৯শ...২২শ প্রভৃতি সূত্রে স্থাপন করা হইয়াছে, তদুক্ত অপত্ব উপদেশই 
সুত্রের “তদ্ব্যপদেশ” পদের দ্বার! লক্ষ্য করা হইয়াছে। 

অতঃপর স্তরের ‘প্রাজ্ঞবৎ’ পদের অর্থ পরমাত্মার ন্যায় । ইহাও উভয়ের 
সম্মত। কিন্ত পরমাত্মার সম্বন্ধীয় কোন্‌ শ্ৰুত্যুক্তির ন্যায়, এই বিষয়ে উভয় 
ভাষ্যের মধ্যে মতভেদ আছে। শ্রীনিম্বার্কভাষো বলা হইয়াছে যে, পর- 
মাত্মাকে ব্ৰহ্মনামে যে বর্ণনা করা হয়, তাহার হেতু শ্রুতি স্বয়ং ব্ৰহ্মনামের 
নিরুক্তি বর্ণনার এইরূপ ব্যাখ্যা করিয়াছেন, যথা--“বৃহসন্তে গুণা অস্মিন্নিতি 
ব্ৰহ্ম” (অর্থাৎ ইহাতে বৃহতগুণ আছে। এই অর্থে তাহাকে ব্রহ্ম বলা 
হয়)। তত্ব জীবেরও গুণস্থনীয় জ্ঞানের বিভুত্ব আছে, এই নিমিত্ত 
তাহাকে বিভু বলিয়া * নিত্যং বিভূং,..* ইত্যাদি শ্রুতি বৰ্ণনা করিয়াছেন। 
ইহাই প্রাজ্ঞবৎ পদের অর্থ। শ্রীমচ্ছস্করাচার্ধ্য বলিতেছেন যে, সগুণ উপা- 
সনার নিমিত্ত “অণোরণীয়ান্‌...” ইত্যাদি শ্রুতিতে পরমাত্মাকেও কখন 
অপ, কখন বা মহত, বলা হইয়াছে। তদ্বারা বাস্তবিক তাহার স্বরূপের 
কিছু বৰ্ণন! করা হয় নাই ; কেবল উপাসকের ধ্যানের প্রকারের প্রতি লক্ষ্য 
করিয়া শ্ৰুতি ব্ৰহ্ম সম্বন্ধে এ সকল উক্তি করিয়াছেন। তদ্রূপ জীবেরও 
বুদ্ধির পরিমাণের প্রতি লক্ষ্য করিয়া শ্রুতিতে তীহার অণুত্ব বর্ণনা করা 
হইয়াছে । 

এইক্ষণে ইহাই বিচাৰ্য্য কোন্‌ ব্যাখ্যা সঙ্গত। প্রথমতঃ দেখা যায় যে, 
বুদ্ধির অণ্পরিমাণত্ব বিষয়ে বস্তুতঃ কোনও শ্রুতি প্রমাণ নাই। বৃদ্ধি 
স্বয়ং যে স্বরূপতঃ ব্যাপক বস্তু, ইহ! এক প্রকার সৰ্ব্ববা্দীসন্মত বল! যায়। 
নিৰ্ম্মল বুদ্ধিকেই মহত্তত্ব বলিয়া সাংখ্যে ও যোগূত্রে বর্ণনা! করা হইয়াছে ৷ 


৫৮৪ বেদান্ত-দর্শন | 


বস্তুতঃ প্রকাশিত জগতে বুদ্ধিই সর্ব্বাপেক্ষা অধিক ব্যাপক । অহংকার, মন, 
উন্দ্িয়সকল, পঞ্চতন্নাত্র ও পঞ্চমহাভূত সকলেরই মুল বুদ্ধি। সুতরাং 
বৃদ্ধির অপুপরিমাণ না হওয়ায়, ততপ্রতি লক্ষ্য করিয়া শ্রুতি জীবাম্মাকে অণু 
বলিয়াছেন, এই কথা কোনও প্রকারে সঙ্গত হয় না। অবশ্য বুদ্ধি খুব 
সুক্ষ্ম বিষয়কেও লক্ষ্য করিতে পারে ; বুদ্ধির এই গুণের প্রতি লক্ষ্য করিয়া 
উহাকে কখন সুক্ষ্ম বলিয়াও বর্ণনা করা ঘায়। কিন্তু বস্তুতঃ ইহা স্বরূপতঃ 
অণপরিমাণ নহে । বৃদ্ধি যে ব্যাপক বস্তু, তাহা ঠিক পূর্ববর্তী ২৭শ সংখ্যক 
স্ত্রেও উভয়পক্ষ স্বীকার করিয়াছেন। অতএব সুত্রে যে ঠিক তাহার 
বিপরীত বর্ণনা করিয়! সুত্রকার প্রতিপক্ষের আপত্তি খণ্ডন করিতে প্রবৃত্ত 
হইবেন, ইহ! কোন প্রকারে সম্ভবপর বলিয়া অনুমিত হয় না। আর 
“্বালাগ্রশতভাগস্ত শতধা কল্পিতস্ত চ ভাগো জীবঃ” এই শ্ৰুতাংশের অব্যবহিত 
পরবর্তী অংশের সহিত ইহাকে মিলাইয়! পাঠ করিলে দৃষ্টি হইবে যে, এই 
অংশ বস্তুতঃ জীবের নিজ স্বরূপেরই পরিচায়ক । সম্পূর্ণ শ্রুতি নিয়ে 
বণিত হইল । 
বালা গ্রশতভাঁগন্ত শতধা কল্পিতস্ত চ। 
ভাগো জীবঃ স বিজ্ঞেরঃ স চানন্তার কল্পাতে ৷৷ 

অর্থাৎ জীবস্বরূপতঃ একটা চুলের শতভাগের 'শতভাগের ন্যায় হুক্ষা 
হইলেও তিনি অনন্তত্ব প্রাপ্ত ভইবার ( আনন্ত্যায় = অনন্তত্বলাভায় ) যোগ্য ৷ 
অর্থাৎ পরমাম্মী অনন্ত, জীব নিজে অণুব সুক্ম হইলেও, অনন্ত পরমা আ্বাকে 
প্রাপ্ত হইয়া তংসহ একীভূত হইতে পারেন। শ্রুতি দৃষ্টান্তের দ্বারা ইহা 
অন্যত্র এইরূপ বুঝাইয়াছেন যে, নদীসকল ক্ষুদ্রকায় হইলেও যেমন বিস্তৃত 
সমুদ্রের সহিত মিলিত হইয়া, নিজ ক্ষুদ্র নামরূপ পরিত্যাগ পূৰ্বক সমুদ্রের 
সহিত একীভূত হইয়| যায়, তদ্ৰপ জীবও (স্বরূপতঃ ক্ষুদ্র হইলেও ) মোক্ষ- 
দশায় অনন্ত চিদাত্মক পরমাম্মাকে প্ৰাপ্ত হইয়া, দেহাদি বিশেষ চিহ্নকে 


উপসংহার | ৫৮৫ 


পরিত্যাগ পূৰ্ব্বক চিন্ময়তা লাভ করে। অতএব সুক্ষ্মত্ব যে জীবের স্বরূপগত, 
তাহাই পূৰ্ব্বোদ্ধ ত শ্রুতির অর্থ বলিয়া অনুমিত হয়। মোক্ষদশায় পরমাত্মার 
সহিত ভেদবুদ্ধি জীবের সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় সত্য ; কিন্তু তদবস্থায়ও জীব 
পরমাত্মার অংশই থাকে । অংশ সর্ববাবস্থাতেই অংশীর আন্তভূতি, অংশীকে 
অতিক্ৰম করিয়া অংশে কিছু থাকিতে পারে না; অতএব সত্যদর্শী অংশ 
যে আপনাকে অংশী হইতে অভিন্ন বলিয়া জ্ঞান করিবে, ইহাই যুক্তিযুক্ত; 
মোক্ষাবস্থায় জীবও সুতরাং আপনাকে পরমাত্ম! হইতে ভিন্ন বোধ করে 
ন!| কিন্ত তন্নিমিত্ত মুক্তজীবের স্বরূপ ব্রহ্মবৎ বিভ্ হইয়া যায় না। নদীর 
জল সমুদ্রে প্রবিষ্ট হইয়া সমুদ্রধর্ম প্রাপ্ত হয় এবং সমুদ্র বলিয়াই গণ্য হয় 
সত্য; কিন্তু নদীর অপেক্ষাকৃত ক্ষুদ্র পরিমাণ জলের স্বরূপতঃ বিস্তার বুদ্ধি 
ভইয়া ইহ সমগ্র সমুদ্রব্যাপী হয় না; পরস্ত ইহ! সমুদ্রের অংশমাত্ররূপেই 
বৰ্তমান থাকে । মোক্ষাবস্থাপ্রাপ্ত জীবের সম্বন্ধেও ঠিক তদ্ৰপ ঘটে। 
এই বিষয় বেদান্তদর্শনের ৪র্থ অধ্যায়ের ৪র্থ পাদে বিশেষরণপে ব্যাখ্যা 
করা হইয়াছে । 

আর পরমাত্ম| সম্বন্ধে শ্রুতি বলিয়াছেন “সৰ্ব্বং খন্থিদং ব্রহ্ম” । এইরূপ 
বহুবিধ শ্রুতিবাক্য আছে। স্থৃতরাং স্থূল সূক্ষ্ম সমস্তই তিনি। সাধক- 
গণ নিজ নিজ প্রবৃত্তি অনুসারে যিনি যে রূপে তাঁহার ধ্যান করিয়া থাকেন, 
তংসমস্তই তিনি; অতএব শ্রুতি যে তাঁহাকে “অগোরণীয়ান্” “মহতো 
মহীয়ান” ইত্যাদি বাক্যে অণু হইতে সূক্ষ্ম, এবং মহৎ হইতেও মহৎ বলিয়| 
বর্ণনা করিয়াছেন, তৎ সমস্তই সত্য । কারণ, তিনি যখন “সৰ্ব্ব,” তখন 
যথার্থ ই সৃদ্মও তিনি, মহৎও তিনি ৷ তীঁহার এইরূপে বর্ণনা যে কেবল সাধ- 
কের ধ্যানের প্রকারের উপর নির্ভর করিয়! কর হইয়াছে, এমত নহে। উক্ত 
বাক্যসকল বর্ণনাস্থলে সাধকের ধ্যানের বিষয় সম্বন্ধে শ্ৰুতি কোন উল্লেখ 
করেন নাই, তাঁহারই স্বরূপ বৰ্ণনা করিয়াছেন। যথা কঠোপনিষদের 


৫৮৬ বেদান্ত-দর্শন । 


১ম অধ্যায়ের ২য় বল্লীর ২০ শ্লোকে পরমাত্মার স্বরূপ বর্ণনে শ্ৰুতি “অণোর- 
ণীয়ান্‌ মহতোঁ মহীয়ান” ইত্যাদি বাকা বলিয়া, তংপরবর্তী ২১শ শ্লোকে 
বলিতেছেন “আসীন দূরং ব্রজতি শয়ানো যাতি সৰ্ব্বতঃ” (তিনি নিশ্চল, 
অথচ দূরে গমন করেন; তিনি শয়ান অথচ সৰ্ব্বগ ) ইত্যাদি। এতৎ- 
সমস্তই পরমাত্মার স্বূপোপদেশক বাঁক্য। অধিকন্ত সাধকের ধ্যানের প্রতি 
লক্ষ্য করিয়া এই সকল বাক্য উক্ত হওয়া, তর্কস্থলে স্বীকার করিয়া লইলেও 
বর্তমান স্থলে দৃষ্টান্ত ও দাট্টান্ত এক প্রকারের হয় না। কারণ বুদ্ধির সহিত 
জীবের সম্বন্ধ এবং সাধকের ধ্যানের সহিত পরমাস্মার সম্বন্ধ একই প্রকারের 
নহে। পরস্ত ইহা যেরূপই হউক না কেন, যে সকল স্থত্ৰে জীবাত্মাকে 
পরমাত্মার অংশমাত্র বলিয়া বর্ণনা করা হইয়াছে, (যাহার ব্যাখ্যায় কোন 
বিরোধ নাই ) তাহার সহিত এই ব্যাখ্যার কোনও প্রকার সামঞ্জস্ত হয় না 
জীব স্বরূপতঃ বিভূ হইলে, তিনি বঙ্গের অংশমাত্র থাকেন না,_ পৃর্ণক্ষই 
হয়েন। ভগবান স্ুত্রকার এইরূপ পরম্পর বিরোধী সিদ্ধান্ত স্বরচিত স্প্রে 
প্রকাশ করিবেন, ইহা কখন হইতে পারে না । বস্তুতঃ এই স্থন্তেৰ দ্বারা 
১৯ হইতে ২৬ সংখ্যক স্ুত্রের বৰ্ণিত জীবাত্মার অণুত্ব সিদ্ধান্ত খণ্ডন কর! 
সত্রকাঁরের অভিপ্রেত হইলে ওঁ সকল স্থত্রের উল্লিখিত হেতুসকলের খণ্ডনের 
নিমিত্ত অন্য সুত্র রচিত হইত; কিন্তু তাহা হুত্রকার করেন নাই । এই 
স্ুত্রের শাঙ্কর ব্যাখ্যা যে অসঙ্গত; তাহা পরবর্তী কুত্রের ব্যাখ্যানের বিচাঁরেও 
প্রমাণিত হয়; যথ! ;--- 

২য় অঃ ওয় পাদ ২৯ স্থত্ৰ ঃ--যাবদাত্মভাবিত্বাচ্চ ন দোষন্তদৰ্শন(২ ॥ 

অর্থাৎ বুদ্ধিরূপ গুণের বিভূত্ব নিবন্ধন জীবের বিভুত্ব বলা দৃষ্য নহে; 
কারণ, এ গুণের ‘যাবদাত্মভাবিত্বা আছে, অর্থাৎ আত্মা যতদিন, গুণও তত 
দন আছে। আত্ম! যেমন অবিনাশী, আত্মার গুণও তেমনই অবিনাশী ও 
তৎ-সহচর। শ্রুতিও তাহা প্রদর্শন করিয়াছেন, যথ| ঃ--“নহি বিজ্ঞাতু- 


উপসংহার। ৫৮৭ 


বিবিজ্ঞাতেবিপরিলোপো বিদ্যতে, অবিনাশিত্বাৎ” (বৃঃ ৪ অঃ ৩ ব্রাঃ) “অবিনাশী 
বা অরে......অয়মাত্মাইনুচ্ছিত্তি ধৰ্ম্ম’ ইত্যাদি (বৃহঃ )। ( সেই বিজ্ঞাতা 
আত্মার বিজ্ঞান কখনও লোপ প্রাপ্ত হয় না। কারণ তাহা অবিনাশী । 
“ই"হার কখনও বিনাশ নাই।” অতএব জ্ঞান (বুদ্ধি) আত্মার নিত্য- 
সহচর ; সুতরাং ততপ্রতি লক্ষ্য করিয়া আত্মার বিভূত্ব বর্ণনা দূষণীয় নহে। 
শীঙ্করভাষ্তে বলা হইয়াছে বে বুদ্ধিগুণ প্রাধান্য হেতুই যদি আত্মার 
সংসারিত্ব হয়, তবে যখন বুদ্ধিও আত্মার বিভিন্নতা হেতু ইহাদের সংযোগের 
বিলোপ অবশ্ন্তাবী (বুদ্ধি আত্মা হইতে এক সময় পৃথক হইয়া যাইবেই, 
এবং তখন আত্মার অসংসারিত্বও অবশ্যই ঘটিবে, ) তখন বুদ্ধির পরিমাণে 
আম্মার পরিমাণ কিরূপে বর্ণিত হইয়াছে বলা যাইতে পারে, সকল অবস্থায় 
বুদ্ধিত আত্মার সহিত যুক্ত থাকে নাট এই আপত্তির উত্তরে ২৯ সুত্রে 
স্ত্রকার বলিতেছেন যে, এই দৌঁধাশঙ্কার কোনও কারণ নাই। “-***" 
কন্মাৎ । যাবদাত্মভাবিত্বাৎ বুদ্ধিসংযোগন্ত । যাঁবদয়মাত্মা সংসারী ভবতি যাব- 
দন্ত সম্যগ্রর্শনেন সংসারিত্বং ন নিবর্ততে, তাবদন্ত বুদ্ধ্যা যোগো ন শাম্যতি। 
যাবদেব চায়ং বুদ্ধ,যপাঁধিসম্বন্ধস্তাবদেবাণ্ত জীবন্ত জীবত্বং সংসারিত্বঞ্চ ।...... 
পরমার্থতস্ত ন জীবো নাম বুদ্ধ)/পাধিপরিকল্পিতস্বরপব্যতিরেকেণাস্তি। ন 
হি নিত্যমুক্তত্বরূপাৎ সর্ববজ্ঞাদীশ্বরাদন্যশ্চেতনধাতুদ্বিতীয়ো বেদা স্তার্থ নিরূপণায়'- 
মুপলভ্যতে ৷...কথং পুনরবগম্যতে যাবদাত্মভাবী বুদ্ধিসংযোগ ইতি তদ্দর্শন!- 
দিত্যাহ, তথা হি শাস্ত্ৰং দৰ্শরতি ‘যোহয়ং বিজ্ঞান্ময়ঃ প্রাণেযু হৃদ্বন্তর্জ্যোতিঃ 
পুরুষঃ স সমানঃ সন্ন,ভৌ লোকাবনুসঞ্চরতি ধ্যায়তীচ লেলায়তীচ ইত্যাদি ৷” 
অস্তাৰ্থঃ-- “কারণ এই বে বুদ্ধি-সংযোগ যাবদাত্মভাবী। যে পর্যন্ত এই 
আত্মা সংসারী থাকে, যে পর্য্যন্ত সম্যগ্দৰ্শনের দ্বারা সংসারিত্ব নিবর্তিত না 
হয়, সেই পর্য্যন্ত বুদ্ধির সহিত সংযোগ নষ্ট হয় ন| ৷ যে পর্য্যন্ত এই বুদ্ধিরপ 
উপাধির সহিত সম্বন্ধ থাকে সেই পর্যন্তই জীবের জীবত্ব ও সংসারিত্ব। 


৫৮৮ বেদান্ত-দৰ্শন । 


বস্তুতঃ সত্য এই যে বৃদ্ধিরপ উপাধির দ্বারাই জীবত্ব কল্পিত হয়, তদ্ব্যতীত 
জীব নামে কিছুরই অস্তিত্ব নাই | নিত্যমুক্ত সর্বজ্ঞ ঈশ্বর ভিন্ন দ্বিতীয় আর 
কোনও চেতন বস্তু বেদান্তার্থনিরূপণে পাওয়া যায় না। ...... এই বুদ্ধি 
সংযোগের পূৰ্ব্ববৰ্ণিত যাবদাত্মভাব কিরূপে জানা যায়? তাহাতে স্থত্ৰকার 
বলিতেছেন যে, শাস্ত্ৰ ইহা প্রদর্শন করিয়াছেন ; যথা--এই যে পুরুষ প্রাণে 
বিজ্ঞানময় এবং হৃদয়ে অন্তর্োতিরূপে বর্তমান, তিনি ইহাদের সহিত 
একতা প্রাপ্ত হইয়া উভয় লোকে সঞ্চরণ করেন এবং ধ্যান করেন, এবং 
ক্রীড়া করেন ইত্যাদি ।:--” 

এক্ষণে জিজ্ঞান্ত এই যে, শঙ্কর ভাগ্যানুপারে সুত্রার্থ যদি এইরূপই হওয়া 
স্বীকার করা যায় যে, যথাৰ্থ পক্ষে জীবত্ব মিথ্যা, কাল্পনিক মাত্ৰ, তবে জীবের 
নিত্যত্ব এবং ব্রহ্মাংশত্বপ্রতিপাদক যে বহুঙ্ছত্ৰ পূৰ্ব্বে ব্যাখ্যাত হইয়াছে এবং 
যাহার ব্যাখ্যাতে কোন বিরোধ নাই, তাহার সহিত কি এই স্থত্রের সম্পূর্ণ 
বিরুদ্ধতা স্থাপিত হয় নাঃ এবং নিশ্বার্কভাব্যোক্ত “নহি বিজ্ঞাতু-বিজ্ঞাতে- 
ব্িপরিলোপো! বিদ্ধতে অবিনাশিত্বাৎ” ইত্যাদি শ্রুতি এবং এই শ্রেণীর আরও 
বহুসংখ্যক শ্রুতি কি এই মতের সম্পূর্ণ বিরোধী হয় ন! ? যদি ইহাই ভগবান্‌ 
বেদব্যাসের মত হইত, তাহা হইলে ৪র্থ অধ্যায়ের ৪র্থ পাদে যে তিনি 
বিদেহমুক্ত পুরুষদিগের অবস্থা সকল বর্ণনা করিয়াছেন, তৎসমস্ত স্ুত্ৰও কি 
প্রলাপ বাক্য বলিয়া গণ্য হইত না? বস্তুতঃ এই শাঙ্কর ব্যাখ্যা যে গ্রন্থ- 
প্রদত্ত সমস্ত উপদেশের বিরোধী, তাহা! এই সংক্ষিপ্ত বিচারের দ্বারাই 
স্থিরীরূত হয়। এই শাঙ্করিক মতের সুদীর্ঘ বিচার বহু স্থলে এই গ্রন্থে 
পুর্বে করা হইয়াছে। সুতরাং এই স্থলে ইহার আর অধিক দীর্ঘ 
সমালোচনায় প্রবৃত্ত হওয়া গেল নাঁ। ২য় অধ্যায় ৩য় পাদ ১৭ সুত্র যাহা 
পুর্বে উদ্ধৃত ও ব্যাখ্যাত হইয়াছে, তাহার ভাষ্যে এবং অপর বহুবিধ স্থানে 
শ্রীমচ্ছস্করা চার্য্যও স্বীকার করিতে বাধ্য হইয়াছেন যে, ব্ৰহ্ম অবিকৃত 


উপসংহার । ৫৮৯ 


থাকিয়াই জীব ও ব্ৰহ্ম এই উভয়রূপে নিত্য বর্তমান আছেন এবং জীবও, 
নিত্য; বস্তুতঃ ব্ৰহ্মশ্বরূপ যখন অপরিবর্তনীয়, তখন আকশ্মিকভাবে তাঁহার 
জীবত্ব উপজাত হওয়া, অথব| অনাদিকাল হইতে স্থিত জীবত্ব বিনষ্ট হওয়া, 
কখনও সম্ভবপর হইতে পারে না; তদ্রপ হইলে তিনি বিকারী হইয়া 
পড়েন এবং শাঙ্কর মতে ব্ৰহ্ম ভিন্ন যখন অন্য চেতনবস্ত কিছু নাই, এবং 
ব্ৰহ্ম যখন সদা অপরিবর্তনীয় এবং, এক সর্বজ্ঞ ব্রহ্মরূপেই নিত্য অবস্থান 
করেন, তখন তীহাঁতে অবিদ্যাসংযুক্ত হইয়া কিরূপে জীবত্বের প্রকাশ হইতে; 
পারে, এবং পুনরায় তাহা জ্ঞানের দ্বারা বিনষ্ট হইতে পারে, তাহা বোধগম্য 
করা অসম্ভব । অতএব এই স্‌ ত্ৰের শাঙ্করব্যাখ্যাকে কোন প্রকারে সঙ্গত 
ব্যাখ্যা বলিয়| গ্রহণ করা যাইতে পারে ন|৷ পরন্ত এই স্ত্ৰের ব্যাখ্যা, 
অসঙ্গত হইলে, পূৰ্ব্ববৰ্তী ২৮শ সংত্রের ব্যাখ্যাও কাজেই অগ্ৰাহ হয়। 

২য় অঃ ওয় পাদ ৩০ সূত্রের পুংস্বাদিবন্বস্ত সতোহভিব্যক্তিযোগাঁৎ ৷ 

অর্থাৎ যেমন পুংধৰ্ম্মসকল বাল্যকালে বীজভাবে থাকে বলিয়াই যৌবনে 
প্রকাশ পায়, তদ্ৰূপ স্থুযুপ্রি-প্রলয়াদিতে জ্ঞানও বীজভাবে থাকে বলিয়| পরে 
প্রকাশিত হয়। এই স.ত্ৰের ব্যাখ্যা শাঙ্করভাষ্যেও এইরূপই আছে। 

২য় অঃ ওয় পাদ ৩১ সত্র। নিত্যোপলব্ধ/স্থপলৰ্বিপ্ৰসঙ্গোহন্যতর- 
নিয়মে! বাহন্যগা ॥ 

অন্তার্থ £__জীবাত্ব! সর্ববগত এবং স্বরূপতই বিভূম্বভাব বলিয়া স্বীকার 
করিলে, উপলব্ধি এবং অনুপলব্ধি (জ্ঞান ও অজ্ঞান) উভয়ই জীবাস্মার 
নিত্য হইয়া পড়ে ; অর্থাৎ জীবাত্ম৷ অণু না হইয়া স্বরূপতঃ ব্যাপক-স্বভাব 
হইলে, তাহার নিত্য সর্ধজ্ঞত্ব উপলব্ধি ) সিদ্ধ হয়; এবং পক্ষান্তরে সংসার 
বন্ধ ও ( অস্ঞানও ) থাকা দুষ্ট হওয়াতে, তাহার সেই অজ্ঞানও নিত্য হইয়া 
পড়ে। অতএব বন্ধ ও মোক্ষ এই বিক্লদ্ধধৰ্ম্ম-দ্বয় উভয়ই নিত্য হয়। 
অথবা হয় নিত্যই বদ্ধ, অথব। নিত্যই মুক্ত, এইরূপ ছুইটার একটা ব্যবস্থা 


৫৯০ বেদান্ত-দৰ্শন। 


করিতে হয়! বন্ধ থাকিয়া পরে মুক্ত হওয়ার সঙ্গতি কেনি প্রকারে 
হয় না৷ 

এই স্থত্রের শাঙ্করভায্য এইরূপ যথা £ 

তচ্চান্মন উপাধিভূতমত্তঃ করণং মনোবৃদ্ধি-ধিজ্ঞানং চিন্তমিতি চাঁনেকধা 
তত্র তরাভিলপ্যতে। ক্কচিং চ বৃত্তিবিভাঁগেন সংশয়াদিবুত্তিকং মন ইত্যু- 
চাতে, নিশ্চয়াদিবুত্তিকৎ বুদ্ধিরিতি ! উচ্চৈবন্তুতমন্তঃকরণমবশ্ঠমস্তীত্যভ্যুপ- 
গন্তব্যম্‌। অন্যথা হ্যনভ্যপগম্যমানে তম্মিন্নিত্যোপলন্ধ্যমুপলব্ধিপ্ৰসঙ্গঃ 
স্যাৎ। আয্েন্দ্রিযবিষয়াণামুপলব্ধিবাধনানাৎ সন্নিধানে সতি নিত/দেবোপ- 
লব্ধিঃ প্রসঙ্গেত। অথ সত্যপি হেতুসমবধানে ফলাভাবস্ততোহপি নিত্য- 
মেবানুপলন্ধিঃ প্রসজ্যেত । ন চৈবংদৃষ্তাতে ৷ অথ্বান্ততৱস্তাত্মনঃ ইন্দ্রিয়ন্ত বা 
শক্তি প্রতিবন্ধোহভ্যুপগন্তব্যঃ ৷ ন চাত্মনঃ শক্তিপ্রতিবন্ধঃ সম্ভবতি, অবিক্রির- 
ত্বাৎ। নাপীন্দিয়ন্ত। ন হি তন্ত পূর্বোত্তরয়োঃ ক্ষণয়োরপ্রতিবদ্ধশক্তিকন্ত 
ততোৌইহকন্মাচ্ছক্তিঃ প্রতিবধ্যেত। তন্মাৎ যস্তাবধানানবধানীভ্যা মুপলন্ধ্যনুপ 
লব্ধী ভবতস্তন্মনঃ 1.৮ 

অস্তার্থ “আত্মার উপাধিস্থানীর় বস্তু অস্তঃকরণ ; তাহা মন, বুদ্ধি, 
বিজ্ঞান, চিত্ত এই চারি নামে অভিহিত হয়। বুত্তিভেদে অন্তঃকরণেরই এই 
নকল সংজ্ঞা হয়। সংশরাদিবৃত্তিযুক্ত হইলে, ইহাকে মন, নিশ্চয়াদিবুদ্ধিযুক্ত 
হইলে ইহাকে বৃদ্ধি বলে । এই প্রকার অন্তঃকরণ যে অবশ্য আছে, ইহা 
অবশ্য স্বীকার করিতে হইবে; কারণ তাহা না করিলে, নিত্য উপলদ্ধি অথব| 
নিত্য অনুপলব্ধির প্রসঙ্গ হয়। আত্মা, ইন্দ্ৰিয় ও বিষয় এই সকল যাহা 
উপলব্ধির সাধন (ষদ্দার! উপলব্ধি হয়) তাহার সন্নিধান সৰ্ব্বদাই আছে। 
সুতরাং তন্বারাই উপলব্ধি হইলে সৰ্ব্বদাই বস্তর উপলব্ধি হওয়| উচিত; 
আর যদি ইহাদিগের সান্নিধ্য নিত্য থাঁকা সত্বেও, তাহার ফলে উপলব্ধি ন! 
ঘটে, তবে সৰ্বদাই অন্ুপলন্ধি অর্থাৎ বস্তুজ্ঞান না হওয়া উচিত। কিন্ত নিত্য 


উপসংহার । ৫৯১ 


উপলব্ধি, অথবা নিত্য অন্গপলব্ধি আত্মার থাকা দৃষ্ট হয় না ; উপলব্ধি কখনও 
হয়, কখনও হয় না, এইরূপ দুষ্ট হয়; অতএব এইরূপ বলিতে হয় যে, হয় 
আত্মার"অথবা ইন্দ্ৰিয়ের শক্তির প্ৰতিবন্ধ ঘটে ৷ কিন্তু আত্মার প্ৰতিবন্ধ হইতে 
পারে না । কারণ আত্ম! সৰ্ব্বদ| নির্বিকার ; তাহার কৌন পরিবর্তন হয় না। 
ইন্দিয়েরও শক্তির প্ৰতিবন্ধ স্বীকার করা যাইতে পারে না; কারণ, পূৰ্ব্বক্ষণে 
ও পরক্ষণে, ইন্দ্রিয়ের শক্তির কোন প্ৰতিবন্ধ দেখা যায় ন|। হঠাৎ মধ্যক্ষণে 
তাহার শক্তির প্রতিবন্ধ হওয়া অসপ্তব। অতএব যাহার অবধানতা অথব| 
অনবধানতার জন্য উপলব্ধি অথব৷ অনুপলন্ধি ঘটে, এমন মন ( অন্তঃকরণ ) 
নামক পদাৰ্থ আত্ম| এবং ইন্দিয়াদির মধ্যে অবস্থিত আছে, ইহা অবশ্য 
স্বীকার করিতে হইবে। শ্রতিও বলিয়াছেন, মন অন্ত বিষয়ে আসক্ত 
থাকিলে, বিষয় উপস্থিত হইলেও তাহার জ্ঞান জন্মে না 1,.....” 

এই ব্যাখ্যায় কতদূর কষ্টকল্পনা আছে, তাহা ইহা পাঠ করিলেই বোধগম্য 
হয়। অন্তঃকরণ বা মনের কোন উল্লেখ স্থত্রে নাই; কিন্তু শ্রীনিষ্বার্কাচার্য্য- 
কত স্বাভাবিক শব্দার্থ গ্রহণ করিলে, আচার্য্য শঙ্করের আত্মবিভুত্ব বিষয়ক 
সিন্ধান্ত স্থির থাকে না; স্থুতরাং এই কণ্টকল্পন| করিয়া তাহাকে কোন প্রকারে 
সুত্ৰের অন্তার্থ করিতে হইয়াছে । কিন্তু যে অর্থ তিনি করিয়াছেন, তাহাকে 
কখন সঙ্গত বলিয়া গ্রহণ করা যাইতে পারে না। কারণ উহার মতে জীব 
বলিয়া কিছু নাই; এক সৰ্ব্বজ্ঞ, সর্ধব্যাপিরূপে স্থিত পরমাত্বাই আছেন; 
তিনি সর্বব্যাপী । ইহা সত্য হইলে, কেবল এক অন্তঃকরণকে অবলম্বন 
করিয়া জীবের জ্ঞানের ন্যুনাধিক্য, যাহা শান্্পপ্রমাণ ও প্রত্যক্ষসিদ্ধ, তাহার 
কোন প্রকার সঙ্গতি করা যায় না; কারণ, জীব সৰ্ব্বব্যাপী হওয়াতে জীব ও 
ইন্দ্ৰিয়ের মধ্যে অন্তঃকরণ পদাৰ্থ থাকিলেও, সকল অন্তঃকরণের সহিতই 
তাহার সমদশ্বন্ধ স্থাপিত হয়; জ্ঞানী বলিয়া কোন ভেদ বা নিয়ম আর থাকে 


5১? 


নী। যদি বল যে তভচ্ছরীর।বচ্ছিন্ন “প্ৰদেশ-ব;।}" আত্ম ংশনিষ্ঠ জ্ঞানের 


৫৯২ বেদান্ত-দর্শন | 


ভেদ কল্পনা করিলেই ব্যবহারপিদ্ধ জ্ঞান ও অজ্ঞানের নিয়ম স্থাপিত হয় । 
তাহার উত্তর পরবর্তী ৫২ সুত্রে ভগবান্‌ হুত্রকারই দিয়াছেন এ স্থত্রের 
ব্যাখ্যা পরে দেওয়া! হইতেছে ; তাহ! এই স্থলে ব্ৰষ্টবা। এ স্থত্ৰের যুক্তি 
বিভূম্বভাব আত্মার একত্ববাদ এবং বহুত্ববাদ এই উভয় সম্বন্ধেই প্রযুজ্য । 
এবঞ্চ সৰ্ব্বব্যাপী পরমাম্মা স্বরূপতঃ অখণ্ড; ইহা শ্রুতি প্রমাণ করিয়াছেন 
এবং সর্ববাদিসন্মত। স্থতরাং তাহার কোন বিশেষ শরীরাবচ্ছিন্ন প্রদেশ 
শৰোর কোন অর্থই হয় না। তিনি প্রত্যেক স্থানেই পূর্ণরূপে বিদ্যমান 
আছেন। অতএব, এই স্ত্রের ব্যাখ্যাকে কোন প্রকারে সঙ্গত বপিয়! 
গ্রহণ কর! যাইতে পারে না। 

অতঃপর ৩২শ হইতে ৩৯শ সুত্র পর্য্যন্ত ভগবান্‌ স্ত্রকার জীবকৃত কৰ্ম্ম 
জীবের কর্তৃত্ব ও তৎকলভোক্তত্ব থাক! শাস্তৰমূলে প্রমাণিত করিয়া, ৪০শ 
সুত্রে উপদেশ করিয়াছেন যে, জীবের ও কর্তৃত্ব পরমাত্মার অধীন ; এবং ৪১ 
সুত্রে বলিয়াছেন যে, ঈশ্বর জীবের কম্মের নিয়ন্তা হইলেও তিনি জীবের 
পূৰ্ব্বকৃত কশ্মান্লসারেই তাহাকে ইহ জন্মে প্রেরণ করেন। ( এই সকল 
সূত্রের ব্যাখ্যায় শাঙ্করভাষ্যের সহিত কোন বিরোধ নাই। উভয় ভাষ্যই 
একপ্রকার )। কিন্তু ইহা কিরূপে সম্ভবপর হয়, তাহার উত্তরে ৪২শ সুত্ৰ 
হইতে ৫২ সুত্ৰ পর্যন্ত ভগবান্‌ সুত্রকার জীবকে ব্ৰহ্গের নিত্য অংশমাত্র 
থাকা জ্ঞাপন করিয়াছেন। তন্মধ্যে ৪২শ সূত্ৰ (“অংশোনানাব্যপদেশাদন্তথ| 
চাপি......” ইত্যাদি) হইতে ৪৬শ সূত্ৰ পূর্বেই ব্যাখ্যা করা হইয়াছে। তং 
সম্বন্ধেও শাঞ্করভাষ্যের সহিত কোন বিরোধ নাই, তাহা পূৰ্ব্বেই প্ৰদৰ্শিত 
হইয়াছে। কিন্তু এই অধিকরণের পূৰ্ব্ব ব্যাখ্যাত শর সকল স্থত্ৰের পরবৰ্ত্ত 
কোন কোন স্‌.ত্ৰের ব্যাখ্যানে বিরোধ আছে ; তাহা নিয়ে ক্ৰমশঃ প্রদর্শিত 
হইতেছে। 

পূৰ্ব্ব ব্যাখ্যাত ৪২শ হইতে ৪৬শ সুত্রে জীবকে ব্ৰহ্মের অংশ বলির! 


উপসংহার। ৫৯৩ 


বৰ্ণনা কর! হইয়াছে। অতঃপর ৪৭ সূত্রে ভগবাম্‌ স্থত্ৰকার বলিয়াছেন যে, 
জীব ব্রহ্মের অংশমাত্র হওয়াতেই বিশেষ বিশেষ দেহের সহিতই জীবের 
সম্বন্ধ হইতে পারে ও হয়। অতএব শাস্ত্রের বিধি-নিষেধ বাঁক্যসকলের 
সার্থকতা স্থাপিত হয়; বিভুত্ববাদে তাহা হয় না৷ কারণ, আত্ম! বিভু হইলে, 
সকল শরীরের সহিত তাঁহার সমসম্বন্ধ হয়,_কৌন বিশেষ দেহের সহিত 
কোন প্রকার বিশেষদন্বন্ধ হইতে পারে না। 

শাঙ্করভাষ্যে এই স্ুত্রের এইরূপ অর্থকর! হইয়াছে যে, বিশেষ দেহের 
সহিত জীবের অবিগ্ভাজনিত আত্মবৃদ্ধিবপ সম্বন্ধ আছে। এই নিমিত্ত 
শাস্ত্রেক্ত অনুজ্ঞা (বিধি) ও পরিহার (নিষেধ) সুচক বাঁক্যসকলের 
আনর্থক্য ঘটে নাঁ। অতঃপর ৪৮শ স্থত্রের সম্পূর্ণ ব্যাখ্যাই দেওয়া 
হইতেছে। _ 

২য় অঃ ৩য় পাদের ৪৮ সুত্র। অসন্ততেশ্চাব্যতিকরঃ ৷ ( অসন্ততেঃ 
সৰ্ব্বৈঃ শরীরৈঃ সহ সন্বগ্ধাভাবাৎ অব্যতিকরঃ কৰ্ম্মণস্তংফলন্ত বা বিপর্য্যয়ে| 
ন চর 

াৎ ঃ--জীব স্বরূপতঃ অণুস্বভাব (পরিজ) হওয়াতে সকল 

হী সহিত তাহার সম্বন্ধ হয় না। কোন বিশেষ শরীরের সহিত তিনি 
সম্বন্ধযুক্ত হইতে পারেন; অতএব কৰ্ম্ম ও তত্ফলের বিপধ্যয় ঘটে না। 
জীব স্বরূপতঃ বিভু-স্বভাব-_সর্ধব্যাপী হইলে, সকল জীবের কর্মের সহিতই 
প্রত্যেক জীবের সমসন্বন্ধ হয়; স্থতরাঁৎ একের কৰ্ম্ম ও অপরের তৎফলভোগ 
হইবার পক্ষে কোন অন্তরায় থাকে না, কোন বিশেষ কর্মের সহিত কাহারও 
বিশেষ সম্বন্ধ স্থাপিত হইতে পারে না। কিন্তু এই সম্বন্ধ যে আছে, তাহ! 
আত্মান্ুতব এবং শান্ত্রসিদ্ধ ; অতএব জীব ত্রন্দের স্তায় বিভুস্বভাব নহেন; 
তাহার অংশমাত্র ৷ 


এই স্থরের ব্যাখ্যা শাঙ্করভাষ্যে এইরূপ কর! হইয়াছে ) যথা"... 
তে 


৫৯৪ বেদান্ত-দর্শন | 


যন্ত্রয়ং কর্ম্মফলসম্বন্ধঃ স চৈকাত্ম্যাভ্যপগমে ব্যতিকীর্যেতে স্বাম্যেকত্বা- 
দিতি চে, নৈতদেবম্, অসন্ততেঃ। ন হি কর্তুর্ভোক্তশ্চাত্বনঃ সন্ততিঃ 
দর্বৈধঃ শরীরৈঃ সম্বন্ধোহস্তি ৷ উপাধিতন্ত্রো হি জীব ইত্যুক্তমূ। উপাধ্য- 
সন্তানাচ্চ নাস্তি জীবসন্তানঃ। ততশ্চ কর্মব্যতিকরঃ ফলব্যতিকরে। বা ন 
ভবিষ্যতি ৷” 

অস্তার্থঃ-( সম্যক জ্ঞানোদয়ে জীবত্বের সম্পূর্ণ বিনাশ ঘটে, 
একমাত্র ব্ৰহ্মই থাকেন ; এইরূপ একাত্মবাদ স্বীকার করিলে) কৰ্ম্ম ও তৎ- 
ফলের সহিত যে সম্বন্ধ (অর্থাৎ যে ব্যক্তি যে কম্ম করে, সে সেই কর্মের ফল 
ভোগ করে, এই যে নিয়ম) তাহা আর থাকে ন। ইহার ব্যতিক্রম ঘটা 
নিবারিত হয় ন| ৷ কারণ আত্মা যখন একমাত্র প্রবন্ধ, তখন কেহ এক 
কাৰ্য্য করে, কেহ অন্ত কার্য করে, এরূপ ভেদ থাকে না। সুতরাং 
কর্মফল ভোগেরও কোন নিয়ম থাকে ন|। এইরূপ আপত্তি হইলে, 
তন্বত্তরে এই সুত্র করা হইয়াছে । কর্তা এবং ভোক্তা যে আত্মা, তাহার 
সহিত ‘সন্ততি’ অর্থাৎ সকল শরীরের সহিত সম্বন্ধ নাই; কারণ, জীব স্বীয় 
উপাধিগত দেহনিষ্ঠ। (তাঁহার অপর দেহের সহিত সম্বন্ধ নাই)। 
উপাধিগত শরীরের সর্ধব্যাপিত্ব না হওয়াতে, তনিষ্ঠ জীবেরও সকল দেহের 
সহিত সম্বন্ধ হয় না। অতএব কৰ্ম্ম অথব! কৰ্ম্মফলের ব্যতিক্রম হয় না। 

এই স্থলে ভাষ্যকার বলিলেন যে, আত্ম'র সকল শরীরের সহিত সম্বন্ধ 
হয় না। কেবল তাঁহার উপাধিগত শরীরের সহিতই সম্বন্ধ থাকে; জুতরাং 
কৰ্ম্ম ও তংকাঁলের ব্যতিক্রম ঘটে না। পরন্ত তাঁহার প্রচারিত জীবের 
বিভূত্ববিষয়ক মত অবলম্বন করিলে, এই বাক্যের তাৎপর্য বোধগম্য কর! 
স্থকঠিন ; জীব যদি পরমার্থতঃ বিভূম্বভাব এবং পরমাত্মার সহিত অত্যন্ত 
অভিন্ন হইলেন, তবে কোন বিশেষ শরীরকে তাঁহার উপাধিভূত বলিয়া 
কিরূপে গ্রহণ কর! যাইতে পারে? বিভুর ত সকল শরীরের সহিতই সমসম্বন্ধ ? 


উপসংহার । ৫৯৫ 


বিনি নিত্য এক সৰ্ব্বজ্ঞস্বভাব মাত্র, তাহার জ্ঞানের কদাপি কোন আবরণ 
না থাক! অবশ্য স্বীকার্ধ্য । এবং তিনি সৰ্ব্বব্যাপী ও অদ্বিতীয় হওয়ায়, 
সকল শরীরের সহিতই তিনি সমসম্বন্ধ-বিশিষ্ট । তবে চেতন বস্তু আর কে 
থাকিবে, যাহার বিশেষরূপে উপাঁধিভূত কৌন বিশেষ দেহ হইবে? একাস্তা- 
'দ্বৈতবাদী ভাষ্যকার ইহার কোন ব্যাখ্য। কোন স্থানে করিতে পারেন নাই । 
অতএব তাহার এই সুত্র ব্যাখ্যান যে সঙ্গত নহে, তাহা অবশ্যই স্বীকার 
করিতে হইবে। 

২য় অঃ ওয় পাদ ৪৯ সুত্র । “আভাষা এব চ” || 

অর্থাং--অতএব কপিলাদির প্রচারিত আত্মার সৰ্ব্বগতত্ববাদকে অপ- 
সিদ্ধান্তই বলিতে হইবে। শাঙ্কর ভাষ্যে এই স্থত্রের এই পাঠ গ্রহণ করা 
হয় নাই। “আভান এব চ” এইরূপ সুত্র পাঠ গ্রহণ করা হইয়াছে এবং 
ইহার অর্থ এইরূপ করা হইয়াছে যে, জীব আভাস, অর্থাৎ বর্ষের প্ৰতিবিশ্ব 
মাত্র। অতএব যেমন সুর্যের জলস্থ এক প্রতিবিষ্বের কম্পনাদি অন্ত 
স্থানের প্রতিবিষ্বকে কম্পিত করে না, ত্বং প্রতিবিস্বস্থানীয় এক জীবের 
কৰ্ম্মফল অপরে প্রাপ্ত হয় না। পৰন্ত সুর্য্য স্বয়ং সীমাবদ্ধ বস্তু ; তন্তিন্ন জল 
প্রভৃতি বিভিন্ন পদার্থ বিভিন্ন স্থানে বর্তমান আছে ; স্ৃতরাং সূৰ্য্যের বিভিন্ন 
প্রতিবিষ্ব এই সকল বিভিন্ন পদার্থে পতিত হইতে পারে, এবং এক স্থানে 
স্থিত প্রতিবিম্বের কম্পনে অন্ত স্থানে স্থিত প্রতিবিম্বের কম্পন ন! হওয়ার 
সম্ভবনা আছে । কিন্ত শাঙ্কর মতে ব্ৰহ্ম ভিন্ন অন্য পদার্থ নাই এবং ব্ৰহ্ম 
স্বরৎ সৰ্ব্বব্যাপী; স্থৃতরাৎ অন্যত্র তাহার প্রতিবিষ্ব পতিত হওয়৷ এ কথার 
কোন অর্থ হয় না। বিশেষতঃ পূৰ্ব্বে জীবকে ব্ৰহ্ধের অংশ বলিয়! ভগবান 
সত্রকার বৰ্ণন। করিয়াছেন; কিন্ত প্রতিবিষ্বকে কখন অংশ বলা যাইতে পারে 
না এবং অংশকেও কখন প্ৰতিবিম্ব বল] যায় না । অতএব শাঙ্করিক ব্যাখ্যা- 
যুক্ত এই সনত্রপাঠ প্রকৃত বলিয়। গ্রহণীয় নহে । 


৫৯৬ বেদান্ত-দৰ্শন । 


অতঃপর আত্মার বিভৃত্ব স্বীকার করিয়াও যে সাংখ্য প্রভৃতি মতে 
আত্মার বহুত্ব উপদিষ্ট হইয়াছে, সেই সকল মতের খণ্ডন ৫০শ সুত্র 
হইতে ৫২ সুত্র পর্য্যন্ত করা হটয়াছে। শাঙ্ধর ভান্ে ৫০শ সূত্ৰ ( “অদৃষ্ট 
নিয়মাৎ”) এইরূপ ব্যাখ্যাত হইয়াছে যে, বৈশেধিকদিগের অদৃষ্ট নামে 
অপর যে এক পদার্থ স্বীকৃত আছে, তাহার কল্পন| করিয়া তগবলম্বনে কৰ্ম্ম 
ও কৰ্ম্মফলের ব্যতিক্রম নিবারণ করিতে চেষ্টা করা যাইতে পারে; কিন্তু 
তাহাও নিক্ষল । কারণ, আত্ম! সর্ধগত হওয়াতে সকলই তুল্য ; অদৃষ্ট 
কোন্‌ আত্মাকে অবলম্বন করিবে, তাহার কোন নিয়ম থাকে না। এই: 
সূত্রের ব্যাখ্যায় কোন বিরোধ নাই। 

৫১ সুত্র (“অভিসন্ধ্যাদিষপি চৈবং ) এইরূপ ব্যাখ্যাত হইয়াছে যে, 
জীবের যে বিভিন্ন বিশেষ বিশেষ অভিসন্ধি থাক! দুষ্ট হয়, জীবাত্মা 
সকলের বিভুত্ববাদে তাহার নিয়মও কিছু থাকে না। শাঙ্ধর ভাষ্যেও এই 
সূত্রের ফলিতার্থ একই প্রকারের । 

২য় অঃ ওয় পাদ ৫২ সুত্র। প্রদেশাদিতি চেন্নান্তর্ভাবাৎ ॥ অর্থাৎ 
তত্তচ্ছরীরাবচ্ছিন্ন আত্মপ্রদেশেই বিশেষ বিশেষ সঙ্কল্লাদি হইতে পারে; 
সুতরাং আত্মাসকলের বিভূত্ববাদে কোন অনিয়ম ঘটে না। এইরূপ, 
বলিতে পারিবে না। কারণ, আত্মা বিভু হওয়ায় সকল শরীরই সকল 
আত্মার অন্তভূতি। অতএব কোন বিশেষ শরীরকে কোন বিশেষ আত্মার, 
অন্তর্ভূ ত বল৷ যায় ৰ 

শাঙ্কর ভাষ্য 2৫... বিভূত্বেইপ্যাত্মনঃ শরীরপ্রতিষ্ঠেন মনসা সংযোগঃ 
শরীরাবচ্ছিন্ন এবাত্মপএ্রদেশে ভবিষ্যতি। অতঃ প্রদেশকৃতা ব্যবস্থাইভি- 
সন্ধ্যাদীনা মদৃষ্টন্ত স্থুখদুঃখয়োশ্চ ভবিষ্যতীতি তদপি নোপপগ্ভতে | কম্মাৎ ॥ 
অন্তর্ভাবাৎ । বিভূত্বাবিশেধাদ্ধি সৰ্ব্ব এবাত্মানঃ সর্বশরীরেঘন্তর্তবন্তি।,..... 
অর্থাৎ “.,,,,‘আত্ম| বিভু হইলেও শরীরে স্থিত যে মন, সেই মনের আত্মার 


উপসংহার । ৫৯৭ 


সহিত সংযোগ, শরীরস্থ আত্মপ্ৰদেশেই হয় । অতএব বিশেষ বিশেষ অভি- 
সন্ধি প্রভৃতির, অদৃষ্টের, ও স্থখদুঃখাদিভোগের বিপৰ্য্যয় ঘটে না? তত্সম্বন্ধীয় 
নিয়ম ঠিকই থাকে; এইরূপ বলিলেও তাহা যুক্তিসঙ্গত হয় না। কারণ, 
সমুদয় আত্মাই সমুদয় শরীরের অন্তভূতি; সকল আত্মারই সমানভাবে বিভুত্ব 
খাকাতে, সকল আত্মাই সকল শরীরে বর্তমান আছেন। অতএব বৈশে- 
বিকেরা কোন বিশেষ আত্মার প্রদেশ সম্বন্ধে কোন বিশেষ শরীরাবচ্ছিন্নৰ 
কল্পনা করিতে সমর্থ হইবেন না 1......1" 

এই পর্যন্তই এই পাঁদের ও এই বিচারের শেষ । শেষোক্ত সুত্র কয়টিতে 

আত্মার বিভুত্ব অথচ বহুত্ববাদীদিগের মতই সাক্ষাৎসম্বন্ধে ভগবান্‌ সূত্ৰকার 

খণ্ডন করিয়াছেন, সত্য; কিন্তু, একাত্মবাদীর সম্বন্ধেও প্রয়োজনীয় পরিবর্তন 
করিয়া যে এই সকল সুত্ৰোক্ত বিচার সম্পূৰ্ণন্নপে প্ররোজ্য হয়, তাহা 
স্পষ্টতঃই দুষ্ট হর । 

বস্তুতঃ ‘জ্ঞান্ঞৌ......” ইত্যাদি শ্বেতাশ্বতর শ্রুতি এবং অন্ঠান্ত শ্ৰুতি 
ব্রন্গের সৰ্ব্বজ্ঞ ঈশ্বররূপে, অসৰ্ব্বজ্ঞ (অর্থাৎ বিশেষজ্ঞ ) জীবরূপে, জগতরূপে 
এবং অক্ষররূপে নিত্যস্থিতি স্পষ্টরূপে উপদেশ করিয়াছেন । যে “তত্মমসি” 
প্রস্থতি শ্রেণীর শ্রুতি সকলের প্রতি লক্ষ্য করিয়া শ্রীমচ্ছঙ্করা চার্ধ্য জীবের 
ব্রন্মের সহিত একাস্তাভিন্নত্ব স্থাপিত করিতে চেষ্টা করিয়াছেন, তদ্বার| যে 
তাঁহার এই মত স্থিরীকৃত হয় না, তাহা এই গ্রন্থের বহু স্থানে প্রদর্শন কর! 
হইয়াছে । অতএব এই স্থানে তাহার পুনরাবৃত্তি নিশ্রয়োজন। 

জীবসম্বন্ধে এই স্থানে এই পর্যন্তই বলা হইল। অতঃপর জগৎ ও 
ব্ৰহ্মস্বকূপ সম্বন্ধে সক্ষেপতঃ গ্রন্থের মৰ্ম্ম নিয়ে বণিত হইতেছে । 

জগৎ স্বরূপ । 

এই জগৎ যে পূৰ্ব্বে ছিল না, একেবারে অসৎ অবস্থা হইতে হঠাৎ 

উৎপন্ন হইল, তাহা নহে। ইহা সর্বদাই দৃষ্ট হয় যে, যে কোন বস্তু উৎ- 


৫৯৮ বেদান্ত-দর্শন । 


পত্তি লাভ করে, তাহা পূর্ববর্তী কোন উপাদান অবলম্বনেই উৎপন্ন হয় ; 
একেবারে কিছুই নাই এমন অবস্থা হইতে কোন জিনিষ উৎপন্ন হইতে 
দেখা যায় না। তত্সম্বন্ধে সম্পূর্ণরূপে দৃষ্টান্তাভাব। সুতরাং জগৎও যে 
পূৰ্ব্বে একেবারে অসৎ অবস্থা হইতে হঠাৎ উৎপন্ন হইয়াছে, ইহ! অনুমান 
দ্বারাও সিদ্ধ হয় না। শ্ৰুতি স্পষ্টরূপেই বলিয়াছেন ;--- | 

“দেব সৌম্যেদমগ্র আরীদেকমেবাদ্বিতীয়ম । তদ্ধৈক আহু রসদেবেদ-- 
মগ্র আলীদেকমেবাদ্িতীয়ম্‌, তম্মাদসতঃ সজ্জায়ত। (ছান্দোগ্য ৬অঃ 
২য় খণ্ড ১ম বাক্য )। 

কুতস্ত খলু সৌম্যেবৎ স্তাদিতি হোবাচ কথমসত্ঃ সজ্জায়েতেতি ৷ সত্বেব 
সৌমোদমগ্র আসীদেকমেবাদ্বিতীয়ম্‌ ৷৷ ২য় বাক্য ৷ 

হে সৌম্য ! উৎপত্তির পূৰ্ব্বে এই জগৎ এক ‘সৎ’ পদার্থ ছিল, এবং 
দ্বিতীয় কিছু ছিল না। কেহু বলেন যে উৎপত্তির পূৰ্ব্বে জগৎ অসৎ ছিল । 
হইয়াছে। ১। 

হে সৌম্য, কিন্ত এরূপ কি প্রকারে হইতে পারে? একান্ত অসৎ হইতে 
সৎ কিরূপে উৎপন্ন হইতে পারে? (ইহার ত কোন দৃষ্টান্ত দেখিতে পাওয়া 
যায় না)? নিশ্চয়ই অগ্রে এ জগৎ এক অদ্বিতীয় সদ্স্ত ছিল । ২। 

সেই সদ্ব্ত যে ব্ৰহ্ম, তাহা পূৰ্ব্বোদ্ত শ্রুতির অনুরূপ অন্ত শ্ৰুতি স্পষ্ট 
রূপে উল্লেখ করিয়াছেন; যথা ;--( বৃহদারণ্যক ) 

“ব্রহ্ম বা ইদমগ্র আসীং” ইত্যাদি; অর্থাৎ “আগ্রে স্থষ্টির পূৰ্ব্বে একমাত্র 
ব্ৰহ্মই ছিলেন”। এইরূপ এতরের শ্রুতি বলিয়াছেন, “আত্মা বা ইদমেক 
এবাগ্র আমীৎ। নান্যৎ কিঞ্চনমিষৎ1৮.....- ইত্যাদি এই প্রকারের বহুশ্রুতি 
উপদেশ করিয়াছেন যে, ব্ৰহ্ধই জগতের আদি উপাদান, এবং তিনিই জগৎ- 
রূপে প্রকাশিত হইয়াছেন। তৈত্তিরীয়ৌপনিষদের ভৃগুবল্লীতে উল্লিখিত 


উপসংহার | ৫৯৯ 


আছে যে, ভৃগু তাহার পিত! বরুণের নিকট বলিলেন, “ভগবন্‌, আমাকে 
ব্ৰহ্ম উপদেশ করুন”; পিতা! উত্তরে বলিলেন, “খাহা হইতে এই জগতের 
উৎপত্তি, স্থিতি ও লয় হর, তিনিই ব্ৰহ্ম ধ্যানের দ্বারা তুমি তীহার স্বরূপ 
অবগত হও ৷” ভৃগু ধ্যাননিমগ্ন হইয়া প্রথমে জানিলেন, অন্ন হইতেই 
জগৎ উৎপন্ন, অন্নেতেই স্থিত ও লয় প্রাপ্ত হয়। অতএব অন্নই জগতের 
মূল উপাদান। তৎপরে জানিলেন, যে অন্ন হইতেও সূক্ষ্ম প্ৰাণই সকলের 
উপাদান। এইরূপ ক্রমশঃ মন ও বিজ্ঞানকে জগতের মুল উপাদান বলিয়া 
অবগত হইলেন। অবশেষে অবগত হইলেন যে আনন্দই জগতের শেষ 
উপাদান, এবং সেই আনন্দই ব্রন্ধের স্বরূপ (“আনন্দে ব্ৰহ্মেতি ব্যজানাৎ। 
আনন্দাদ্ধ্যেৰ খন্বিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাঁতানি জীবস্তি, 
আনন্দং প্রয়ন্ত্যভিসংবিশন্তীতি 1” অর্থাৎ আনন্দই যে ব্রহ্ম তাহ! তিনি 
জানিয়াছিলেন, আনন্দ হইতেই জগতের উৎপত্তি হয়, আনন্দের দ্বারাই 
সকলে জীবিত থাকে, এবং আনন্দেতেই অবশেষে লীন হয় )। 

এই সকল এবং অন্যান্ শ্রুতির দ্বারা ইহাই সিদ্ধান্ত হয় যে, আনন্দরূপ 
ব্ৰহ্মই জগতের মূল উপাদান। পরস্ত, উপাদান বস্তু হইতে যাহা গঠিত 
হয়, সেই গঠিত বস্তু উপাদান হইতে ভিন্ন হইতে পারে নাঁ। ইহা মূল 
উপাদান বস্তরই রূপান্তরমাত্র। যেমন সুবর্ণনিম্মিতি বলয়-কুগুলাদি 
স্থবর্ণেরই রূপান্তর, সুবর্ণ হইতে ভিন্ন কিছু নহে, কেবল নাম ও রূপের দ্বারা 
বিশেষ বিশেষ বস্তরূপে প্রকাশিত হয়। অতএব কার্ধ্যস্থানীয় বস্তু কারণ- 
স্থানীয় উপাদান বস্তরই রূপান্তর ও নাঁমান্তরমীত্র হওয়াতে, সম্পূর্ণরূপে 
সেই উপাদান বস্তুর স্বরূপ ও গুণ সকলের জ্ঞান লাভ করিলে, এঁ উপাদান 
বস্তুর দ্বারা গঠিত সমস্ত বস্তরই জ্ঞানলাভ হইতে পারে। এই তথ্য শ্রুতিই 
দৃষ্টান্তের দারা স্বয়ং প্রকাশিত করিয়াছেন। যথা; 

প্যথা সৌট্যেকেন মৃতপিগডেন সৰ্ব্বং মৃন্ময়ং বিজ্ঞাতৎ স্তাদ্বাচারস্তণং 


৬০০ বেদাস্ত-দর্শন । 


বিকারে| নামধেয়ং মৃত্তিকেত্যেব সত্যম্‌ 1” (ছাঃ ৬অঃ ১ম খঃ ৪র্থ বাক্য) ৷ 

অর্থাৎ হে সৌম্য ! যেমন একটিমাত্র মৃতৎপিণ্ডের গুণ ও স্বরূপ সম্পূৰ্ণ, 
রূপে জ্ঞাত হইলে মৃত্তিকা নিৰ্ম্মিত সমস্ত পদার্থ জ্ঞাত হওয় যায়, এবং ইহা 
নিশ্চিতরূপে জ্ঞাত হওয়া যায় যে, মৃত্তিকা নিৰ্ম্মিত (ঘটশরাবাঁদি ) বস্তু 
সকলকে কেবল নামের দ্বারাই মৃত্তিকা হইতে বিশেষিত করা হয়; বস্তুতঃ, 
ইহার! মৃত্তিকা ভিন্ন কিছুই নহে, মৃত্তিকা ভিন্ন ইহাদের সত্বায় আর কিছু 
নাই; ঘটশরাবাদিরূপে একমাত্র মৃত্তিকাই বৰ্ত্তমান (সৎ) বস্তু । 

অতএব, কাৰ্য্যস্থানীয় বস্তু এবং তাঁহার কারণ বস্তুতঃ অভিন্ন। ইহা 
ভগবান্‌ ৰেদব্যাস ল্পষ্টর্পে ২য় অঃ ১ম পাদের ১৪শ সুত্রে পূৰ্ব্বোক্ত শ্রুতির 
উপর নির্ভর করিয়া বর্ণনা! করিয়াছেন ; যথা ঃ£-- 

তদনন্তত্বমারভ্তণশব্দাদিভ্যঃ । ২য় অঃ ১ম পাদের ১৪ সুত্র । 

(তত তম্মাৎ কারণাৎ, কার্য্যস্ত কারণাৎ অনন্তত্মম--অভিন্নত্বম্‌ ; আ'রন্তণ- 
শব্বঃ আদির্যেষাৎ বাক্যানাৎ তান্ারন্তণশব্দাদীনি বাক্যানি, তেভ্যঃ) 
অর্থাৎ কারণ বস্তু হঈতে কার্য্যের অভিন্নত্ব আছে) ইহা “আরম্তণ” শব্দ 
হইতে আরম্ভ করিয়া যে সকল বাক্য ছান্দোগ্য শ্ৰুতিতে বণিত হইয়াছে, 
( “বাঁচারভ্তণৎ বিকাঁরো নামধেয়ং মৃত্তিকেত্যেব সত্যম্,৮... ইত্যাদি) তদ্বারা 
জ্ঞাত হওয়া যাঁয়। অতএব কার্য্স্থানীয় জগৎ, কারপস্থানীয় ব্ৰহ্ম হইতে 
অভিন্ন, ইহাই হুত্রের তাৎপধ্যাৰ্থ । শাঙ্করভাষ্যে সূত্রের ব্যখ্যার্থ এইরূপই 
করা হইয়ঃে। কিন্তু এইরূপ অর্থ করিয়াও আচাৰ্য্যশঙ্কর বলিয়াছেন যে, 
পূৰ্ব্বোক্ত “মৃত্তিকেত্যেৰ সত্যম্” বাক্যের তাৎপৰ্য্য এই যে, ঘটশরাবাঁদি 
বিকীঁরস্থানীয় বস্ত একেবারে অপৎ ; কারণ শ্ৰুতি মুত্তিকাকেই একমাত্র সত্য 
বলিয়া বর্ণনা করিয়াছেন। কিন্তু এই দিদ্ধান্ত যে একেবারে অপদসিদ্ধান্ত, 
তাহা এই সকল দৃষ্টান্তের পরেই যে “সদেব সৌম্যেদমগ্র আসীৎ” ইত্যাদি 
শ্রুতিবাক্য পূৰ্ব্বে উদ্ধত করা হইয়াছে, তদ্বার| স্পষ্টরূপে প্রমাণীকৃত হয়; 


উপসংহার । ৬০১ 


কারণ তাহাতে শ্রুতি “কথমনতঃ সজ্ভায়েত” এই বাক্যে ‘জগতকে ‘সং’ বস্তু 
বলির স্পষ্টর্ূপে উল্লেখ করিয়াছেন, এবং জগৎ “সৎ” হওয়াতে তাহা “অসৎ 
হুইতে উৎপন্ন হইতে পারে না, ইহ! স্পই্টরূপে জ্ঞাপন করিয়াছেন। কার্ধ্য- 
স্থানীয় ঘটশরাবাদি একেবারে মিথ্যা হইলে, এই দৃষ্টান্তের দ্বার! শ্রুতির 
মূল প্রতিজ্ঞা (এক বস্তুর বিজ্ঞানে অপর সকলের বিজ্ঞান হয়, এই 
প্রতিজ্ঞাও ) কোন প্রকারে প্রমাণিত হয় না; কারণ, ঘশৱাবাদি বস্তুই 
যখন নাই, তখন ‘নাই’ বস্তুর আবার বিজ্ঞান কি হইতে পারে ? শ্রীমচ্ছস্করা- 
চার্যের এই সিদ্ধান্ত যে সঙ্গত বলিয়! কৌনপ্রকারে গ্রহণ করিতে পার! বায় 
না, তাহার বিস্তৃত বিচার উক্ত সুত্রের ব্যাখ্যানে মুলগ্রন্থে করা হইয়াছে । 
২২৪ পৃঃ হইতে ২৫৪ পূঃ দ্রষ্টব্য। অতএব এইস্থালে তত্সম্বন্ধে এই পৰ্য্যত্তই 
বল৷ হইল। ২য় অধ্যায়ের ১ম পাদের পরবর্তী ১৫ হইতে ১৯ সুত্রে এই 
মীমাংসারই পোষকতা করা হইয়াছে । এ ১৯ সূত্রের ব্যাখ্যানে শ্রীমচ্ছস্করা- 
চার্য্যও বলিয়াছেন ৪-_ 

“অতশ্ কৃত্নন্ত জগতো ব্ৰহ্ম-কাৰ্্যত্বাৎ তদনন্তত্বাচ্চ সিদ্ধৈষ। শ্ৰোতী 
প্রতিজ্ঞা “যেনা-শ্রতৎ শ্রুতৎ ভবত্যহমতৎ মতমবিজ্ঞাতৎ বিজ্ঞাতমিতি ।৮ 
অর্থাৎ একের বিজ্ঞানে অপর সকলের বিজ্ঞান হয়,_-এই যে শ্রুতির প্রতিজ্ঞা, 
তাহা ‘জগত বন্গেরই কাৰ্য্য) সুতরাং তাহা! হইতে অভিন্ন’ এই সিদ্ধান্ত দ্বারা 
সিদ্ধ হইল। অতএব ইহাই যদি এই সকল স্থত্ৰের সার হয়, তবে কার্ধ্য- 
স্থানীয় জগৎ যখন ব্ৰহ্ম হইতে অভিন্ন, এবং ব্ৰহ্ম যখন সত্য, তখন সেই 
জগৎকে প্রকৃতপক্ষে একেবারে মিথ্যা বলিয়া কিরূপে নির্দেশ কর! যাইতে 
পারে ? অতএব শ্রীনিষ্বার্ক খষি বলিয়(ছেন,--“জগত্ পরিবর্তনশীল হইলেও, 
ইহা মিথ্যা নহে। পরন্ত সত্য ৷” 

এবঞ্চ ব্ৰহ্ম জগতের উপাদান হইলেও জগৎ হইতে ব্যাপক বস্তু; সুতরাং 
জগৎ তাঁহার অংশ মাত্ৰ । জগতের সহিত ব্রন্মের এই অংশাংশী, স্ুতরাৎ 


৬০২ বেদান্ত-দর্শন । 


ভেদাভেদ সম্বন্ধ শুতিই নানাস্থানে বর্ণনা করিয়াছেন ; যথা, পুরুষস্ক্তে বলা 
হইয়াছে £--“পাদোহন্ত সর্কভূতানি” ইত্যাদি (অর্থাৎ সমস্ত ভূতগ্রাম 
ব্ৰহ্মের এক অংশমাত্র)। শ্রীমদ্তগবদ্গীতায়ও শ্রীভগবাঁন্‌ বলিয়াছেন £-_ 
“বিষ্টভ্যাহ্মিদৎ কৃংস্মমেকাংশেন স্থিতো জগৎ” 

ভগবান্‌ সূত্ৰাকারও নানাস্থানে এই অংশাংশী অর্থাৎ ভেদাভেদ সম্বন্ধই 
ব্যাখ্যা করিরাছেন। তাহা মূলগ্রন্থ-ব্যাখ্যানে নানাস্থানে প্রদশিত 
হইয়াছে। 

বস্তুতঃ গ্রন্থের প্রারস্তেই ভগবান সূত্ৰকার বলিয়াছেন যে, ব্ৰহ্মই জগতের 
উপাদান ও নিমিত্ত কারণ; স্থতরাৎ তিনি ব্যাপক বস্তু; জগৎ তাঁহার ব্যাপ্য, 
অতএব অংশ মাত্র । যেমন ঘটের উপাদান-কাঁরণ মৃত্তিকা ব্যাপক বস্তু; 
ঘট মৃত্তিকা ব্যাপ্য ; স্থতরাৎ অংশ মাত্র; জগৎও তদ্রপ তৎকারণ-স্থানীয় 
ব্রন্মের অংশ মাত্ৰ । অবশ্য এমন বল! যাইতে পারে যে কারণ স্থানীয় বস্তু 
সর্ব্বাবয়বেই পরিবন্তিত হইয়! কার্ধ্য বস্তরূপে পরিণত হইতে পারে; তদ্রপ 
ব্ৰহ্মও সর্বাবয়বেই জগত্রূপে পরিণত হইয়াছেন ; পরন্ত ইহ! কদাপি বাচ্য 
হইতে পারে না; কারণ, ব্ৰহ্ম জগৎকে কেবল স্থষ্টি করেন,--জগদ্ৰাপে 
প্রকাশিত হয়েন মাত্ৰ বলিয়া শ্রুতি সকল এবং সূত্ৰকার উল্লেখ করেন নাই; 
তিনি জগৎকে প্রকাশ করিয়া ইহাকে পরিচালন ও নিয়মিত করেন এবং 
ইহার লয়ও সাধন করেন; বস্তুতঃ জগৎ প্রতি মুহূর্তে পরিবন্তিত হইয়া নুতন 
আকারে প্রকাশিত হইতেছে ; অতএব ব্রচ্মের লয়কারিণী শক্তিও নিত্যই 
তাহাতে বৰ্ত্তমান থাঁকিয়া, বিনাশ কাৰ্য্য নিত্য সম্পাদন করিতেছে ; এবং 
এই সৃষ্টি ও প্রলয় কার্ধ্যকে নিত্যই পুনরায় তাহার স্বরূপগত স্থিতিসাধিনী 
নিয়ন্ত,ত্ব-শক্তি নিয়মিত করিয়া রাখিতেছে। অতএব জগৎ মাত্ৰেই ব্ৰহ্ধের 
সন্ত] পৰ্য্যাপ্ত হইয়াছে,_এই কথা কদাপি বাচ্য নহে; তিনি জগত প্রকাশিত 
করিরাও জগতের অতীতনূপেও বর্তমান আছেন। সেই অতীতরূপ সুগ্ধ 


উপসংহার। ৬০৩ 


অথব৷ স্থলরূপে প্রকাশিত জগৎ নহে; শ্রুতি পুনঃ পুনঃ তাহা প্রকাশ 
করিয়াছেন। “পাদোহস্ত সৰ্ব্বভূতামি” প্রভৃতি শ্রুতিবাক্য সকলে ইহা 
স্পষ্টৱূপে উল্লিখিত হইয়াছে । বুহ্দারণ্যকোঁপনিষদের দ্বিতীয় অধ্যায়ের 
তৃতীয় ব্ৰাহ্মণটি সমস্তই এই বিষয়ক । আচাৰ্য্য শঙ্কর কিন্তু ইহ! অন্যরূপে 
ব্যাখ্যা করিতে চেষ্টা করিয়াছেন ; অতএব ইহা সম্পূর্ণরূপে ব্যাখ্যার যোগ্য । 
দ্বিতীয় অধ্যায়ের প্রথম ব্ৰাহ্মণে উক্ত হইয়াছে যে গর্ণবংশীয় বালাকি 
কাশীরাজ অজাতশক্রর নিকট গিয়া বলিলেন যে, রাঁজাকে তিনি ব্ৰহ্ম 
উপদেশ করিতে আসিয়াছেন; রাজ! প্রসন্ন হইয়া বলিলেন যে, আপনি 
আমাকে ব্ৰহ্ম উপদেশ করুন। তখন গার্গ্য বলিলেন যে, আদিত্যে যে 
পুরুষ আছেন, তিনিই ব্ৰহ্ম তখন রাজা বলিলেন, এই ব্ৰহ্মকে তিনি 
জানেন; এই বলিয়া তাঁহার স্বরূপ এবং তদুপাসনার ভোঁগপ্রদ বিশেষ 
ফলও তিনি বর্ণনা করিলেন। অতঃপর গার্গ্য ক্রমশঃ চন্দ্রের বিদ্যুতে, 
আকাশে, বাঁরুতে, অগ্নিতে, জলে, আদর্শে, শব্দে, দিকসকলে, ছাঁয়াতে, 
বুদ্ধিতে যে পুরুষ অবস্থান করেন, তাহাকে ব্ৰহ্ম বলিয়া বর্ণনা করিলেন; কিন্তু 
রাজা প্রত্যেক স্থলে বলিলেন যে, তত্তৎ ব্রক্ষকে তিনি অবগত আছেন; এ 
সকল ব্ৰহ্মের উপাসনাঁতে মোক্ষলাভ হয় না ; অন্ত যে বিশেষ বিশেষ ফল 
তাহাতে হয়, তাহাও তিনি বৰ্ণনা করিলেন। তখন গার্গ্য বিনীত হইয়া 
(মোক্ষফলপ্রদ ) পরব্ৰহ্ম বিষয়ে উপদেশ করিতে রাঁজাকে প্রার্থনা 
করিলেন। বাজাও প্রসন্ন হইয়া তাঁহাকে উপদেশ দিতে আরম্ভ করিয়া, 
অন্ত কথার পর বলিলেন যে, অগ্নি হইতে স্ফুলিঙ্গের ন্যায়, এই পরমাস্মা 
হইতেই ইন্দ্রিয়াদি সমস্ত আগমন করে; ইনি “সত্যের সত্য”। প্রথম 
ব্ৰাহ্মণে এই পৰ্য্যন্ত বলিয়া দ্বিতীয় ব্ৰাহ্মণে শরীরস্থ অধিকরণাদি বর্ণনা করিয়া, 
তৃতীয় ব্ৰাহ্মণে ব্রঙ্মের সম্পূর্ণ স্বরূপ বর্ণনা করিতে প্রবৃত্ত হইলেন। এর 
তৃতীয় ব্রাহ্মণের প্রথম বাক্যে উক্ত হইয়াছে £--- 


৬০৪ বেদান্ত-দর্শন | 


“দ্বে বাব ব্ৰহ্মণে রূপে, মূর্তঞ্চৈবামূর্তঞ্চ, মর্ত্যঞ্চামৃতঞ্চ, স্থিতঞ্চ যচ্চ, সচ্চ 
ত্যচ্চ। ১। “অর্থাৎ বর্ষের রূপ দুইটি আছে £--একটি মূৰ্ত্ত ( মুত্তিমান্‌ ) 
অপরটি অমূৰ্ত্ত (মুণ্তিহীন সুক্ষ); একটি মর্ত্য দষ্টতঃ মরণধর্ম্ম--পরিবর্তন- 
শীল), অপরটি অমৰ্ত্য (দৃষ্টতঃ অপরিবর্তনশীল) ; একটি স্থিত (স্থিতিশীল, 
ভারি-_দৃষ্টিগোচরধোগ্য ), অপরটি যৎ (গমনশীল--সৰ্ব্বদ| ব্যাপ্তিধৰ্ন্মবিশিষ্ট) ; 
একটি সৎ (অর্থাৎ বিশেষ বস্তরূপে অবস্থিত,_-এইরূপ বোধের যোগ্য ), 
অপরটি ত্যৎ ( অর্থাৎ অনিৰ্দ্দে্য--প্ৰত্যক্ষের অযোগ্য )। 

ব্ৰহ্ধের স্বরূপের এই বর্ণনা তাহার জগদ্ৰপের বর্ণনা । ইহার পরবর্তী 
দ্বিতীয় হইতে পঞ্চম বাক্যে ইহা আরও বিশেষরূপে স্পষ্ঠীকৃত হইয়াছে 
যথা £দ্বিতীর বাক্যে বলা হইয়াছে যে, “যাহ! বায়ু ও আকাশ হইতে ভিন্ন 
(অর্থাৎ ক্ষিতি, অপ. ও তেজ£) তাহা পূর্বোক্ত মূর্তরূপ ; ইহাদিগকেই 
“মৰ্ত্য”, “স্থিত” এবং “সৎ” বলিয়াও বর্ণনা করা যায়”। ২॥ = 

তৃতীয় বাক্যে বলা হইয়াছে যে, “বায়ু ও অন্তরীক্ষ ( আকাশই ) 
পূৰ্ব্বোক্ত অমূর্ত রূপ ; ইহাদিগকেই “অমৃত”, “যৎ” ও “ত্যৎ” বলিয়! বর্ণনা 
করা যায়। এই “অমূর্ভ” “অমৃত”, “যং” ও “্ত্যৎ” বস্তুর রস (অর্থাৎ 
ষদ্দারা ইহাদের পুষ্টি হয়--সার) হইতেছেন স্কৰ্য্যমগুলস্থিত পুরুষ । এই 
অধিদৈবত বলা হইল” । ৩ ॥ 

চতুর্থ বাক্যে বল! হইয়াছে যে, “এইক্ষণ অধ্যাত্ম বলা যাইতেছে £_ 
যাহা প্ৰাণবায়ু এবং শরীরাভ্যন্তরস্থ আকাশ হইতে ভিন্ন ( অর্থাৎ স্থূল ভূতত্ৰয়) 
তাহাই মূর্ভরূপ, ইহাই মৰ্ত্য, স্থিত এবং সৎ! এই মূৰ্ত্তের স্থিতির ও সতের 
রস (সার) চক্ষুঃ 3 চক্ষুই সতের (দর্শনযোগ্য অস্তিত্বণীল পদার্থের ) 
সার” ৪ ॥ 

অতঃপর পঞ্চম বাক্যে বলা হইয়াছে “এইক্ষণ অধুর্তরূপের কথা বলা 
হইতেছে ঃ- প্রাণবারু এবং শরীরাভ্যন্তরস্থিত আকাশ এই ছুইটি “অমৃত”, 


উপসংহার । ৬০৫ 


ইহারাই “্যৎ” এবং “্ত্যৎ” ; এই অমূৰ্ত্তের, অমৃতের, যতের ও ত্যতের রস 
{ সার ) ইহাই, যাহা এই দক্ষিণ অন্গিস্থ পুরুষ ; ইনিই ইহাদের রস”। ৫ ॥ 

বস্তুতঃ পৃথিবী, অপ, ও তেজঃ এই স্থূল ভূতত্রয়েরই অস্তিত্ব স্পষ্টতঃ দুষ্ট 
হয়। আকাশ অতি সুক্ষ্ম নিরবয়ব সৰ্ব্বব্যাপী বস্তু, ইহাকে কোন বিশেষ 
বস্তরূপে ইন্দরিয়াদির দ্বারা অনুভব করা যায় না। বায়ুরও স্থক্ষ্মত্ব হেতু কোন 
প্রকার অবয়ব বিশিষ্টরূপে ইহা! অনুভবের বিষয় হয় না; ইহার গুণ চলন- 
শীলতা তদ্দারাই ইহার অস্তিত্ব অনুমিত হয়। অতএব প্রথমেই পৃথিব্যাদি 
তিনটি স্থল ভূতকেই ব্রন্গের মৃখ্যরূপে স্থিতিশীল মূর্তরূপ বলিয়া এবং বায়ু 
ও আকাশকে তীহার অমূর্ভরূপ বলিয়া শ্রুতি বর্ণনা করিয়াছেন। এই উভয়ই 
দক্ষিণ অক্ষিস্থ দ্ৰষ্টী পুরুষের দৃশ্যস্থানীয়, ও পুরুষের দর্শনের বিষয়রূপেই 
ইহাদের অস্তিত্ব নিরূপিত হয়; অতএব এ পুৰুষকেই ইহাদের “রস” 
অর্থাৎ মূল (অবস্থিতির হেতু ) বলিয়া শ্রুতি উপদেশ করিলেন। শ্রুতির 
এইসকল বাক্যের অর্থ বিষয়ে কোন মতবিরোধ নাই। 

অতঃপর এই পাঁদের শেষ ষষ্ঠ বাক্যের প্রথমাংশে বলা হইয়াছে যে, “ওর 
পুরুষের রূপ হরিদ্রারঞ্জিত বন্ত্রসদূশ পীতবর্ণ, মেযরোমজ বসনের প্তায় পাঁঙুবর্ণ, 
ইন্দ্রগোপ কীটের ন্যায় বক্তবর্ণ, অগ্নিশিখার ন্যায় উজ্জলবর্ণ, ( শ্বেত অথবা! 
রক্তবর্ণ) পদ্মের হ্যায় মনোরম, একত্ৰিত বিদ্যৎপুঞ্জের ন্যায় তেজোময়। যে 
ব্যক্তি এই পুরুষকে এইরূপ জানেন, তীহারও একত্ররাশীকৃত বিদ্যুতের ন্যায় 
উজ্জল শ্রী হইয়া থাকে। 

পরস্ত এইটিও ভোগপ্রদ ; সুতরাং পরিচ্ছিন্ন ফলদ ৷ ইহা সর্বসন্তাপৃহারক 
মোক্ষপ্রদ নহে; মোঙ্গের নিমিত্তই ব্রহ্মজিজ্ঞাস! হয় । অতএব ইহার পরে 
শ্ৰুতি ব্ৰহ্মের মোক্ষপ্রদ রূপ বর্ণনা করিতে প্রবৃত্ত হইতেছেন ; যথা £-- 
“অধাতো আদেশৌো নেতি নেতি; ন হোতম্মাদিতি নেত্যন্তৎ পরমস্ত্যথ 
নামধেয়ং সত্যান্ত সত্যমিতি। প্ৰাণ৷ বৈ সত্যৎ তেষামেষ সত্যম্” 1৩ ॥ 


৬০৬ বেদান্ত-দর্শন। 


অর্থাৎ ৫--“অত5” ( = অতএব মৃষ্তামূর্ত এবং তত্নারভূত পুরুষস্বরূপের 
জ্ঞানও ভোগপ্রদমাত্র হওয়াতে, মোক্ষপ্রদ না হওয়া হেতু); “অথ” 
( =অতঃপর, ব্রন্গের পুর্বোল্লিখিত রূপসকলের বর্ণনার পর, এইক্ষণ) 
“নেতি নেতি” ( = ইহা (এই পৰ্য্যন্ত যে সমস্ত রূপ বর্ণিত হইয়াছে তাহা ) 
(মাত্র) নহে, ইহা ( মাত্র) নহে); “ইতি আদেশঃ” (ইহাই ব্ৰহ্মের 
স্বরূপ নির্দেশক প্রসিদ্ধ শেষ বাক্য)। (এই “নেতি নেতি” বাক্যের 
তাৎপৰ্য্য এই যে) “নহি এতম্মাৎ অন্যৎ পরম্‌ অস্তি, ইতি ন” ( = এযাবৎ 
ব্ৰহ্ধের যে যে রূপ বর্ণিত হইয়াছে, তীহাঁর পর ( তাহ! হইতে শ্রেষ্ঠ ) ( এত- 
স্মাৎ পরৎ ) ব্ৰহ্মের অন্য কিছু যে নাই (অন্ৎ ন অস্তি ), এমন নহে (ইতি 
ন) অর্থাৎ বর্ণিত রূপনকল হইতে শ্রেষ্ঠ অন্ত যে একটি রূপ আছে, সেইটিই 
ব্ৰহ্গের স্বরূপ-নির্দেশক শেষ রূপ )। “অথ নামধেয়ৎ সত্যন্ত সত্যম্” (= অত- 
এব ইহাই (পূর্বপাদে বর্ণিত) সত্যের সত্য নাম ধারণ করিয়াছে )। “প্রাণ! 
বৈ সত্যং’ (= প্ৰাণসকলও সত্য নামে আখ্যাত ; কিন্তু) “তেষামেষ সত্যং 
= কিন্তু ইহাদেরও সত্য (সার বস্তু ) এই সর্বশেষ বর্ণিত রূপ, ইহা সত্যের 
সত্য)। এই বাক্যের সার এই যে, মূৰ্ত্তও অমূর্ত (স্থল এবং সুক্ষ্ম ) এই 
দুইটি এবং তৎসারভূত পুরুষও ব্রঙ্গেরই রূপ; কিন্তু তদতিরিক্ত “সত্যের 
সত্য” নামে তাঁহার অন্ত শ্রেষ্ঠ রপও আছে; অর্থাৎ ল্ৰহ্ধ জগদ্ৰপী হইয়াও 
তদতীত রূপেও নিজে বর্তমান আছেন; সুতরাং জগৎকে তাঁহার এক 
অংশ মাত্র বলিয়া বর্ণনা করা যে এই শ্রুতির অভিপ্রায়, তদ্বিষয়ে কোন সন্দেহ 
হইতে পারে না। ভগবান হুত্ৰকার পূর্বোক্ত ষষ্ট বাক্যের শেষাংশের প্রতি 
লক্ষ্য করিয়। এই দিদ্ধান্তেরই অনুকুলে নিম্নলিখিত সুত্র রচন! করিয়াছেন; 
যথা ঃ£-- 
৩য় অঃ ২য় পাদ ২২ স্থৰ। প্ররুতৈতাবত্ব হি প্রতিষেধতি, 
ব্রবীতি চ ভূয়ঃ ৷ 


| 
~~ 
প্ৰ 


উপসংহার । ৬০৭ 


অর্থাৎ “নেতি নেতি” বাক্যে যে প্রতিষেধ উক্ত হইয়াছে, তাহার দ্বারা 
পুর্ববকথিত মূর্ভামূর্তরূপমাত্রত্বেরই প্রতিষেধ ব্ৰহ্মসন্বন্ধে কর! হইয়াছে (অর্থাৎ 
ব্ৰহ্ম যে পূৰ্ব্ব বণিত মূর্তীমূর্ত রূপ মাত্র ইহ নহে)। মুর্ভামূর্ত জগজ্রপ মোটেই 
ব্ৰহ্মের নাই, এইরূপ বলা যে উক্ত নিষেধের অভিপ্রেত নহে, তাহা স্পষ্টই 
ও বাক্যের ব্যাখ্য। কারক অব্যবহিত পরবর্তী “ন হেতম্মাদিতি নেত্যন্তৎ 
পরমস্তি” ইত্যাদি বাক্যের দ্বারা সিদ্ধ হয়। এই স্থত্ৰের নিশ্বার্ক ভাষ্য যথা- 
স্থানে দ্রষ্টব্য । 

গ্রীমচ্ছঙ্করাচার্য্য এই স্থত্ৰের ব্যাখ্যানে বলিয়াছেন বে, পূৰ্ব্বোদ্ধৃত 
“অথাঁতো। আদেশো। নেতি নেতি ন হোতম্মাদিতি নেত্যন্তৎ প্রমন্তি” এই 
শ্রুত্যংশের অর্থ এই বে, জগৎ নাই-__অস্তিত্বহীন, একমাত্র ব্ৰহ্ আছেন, 
ব্ৰহ্গোর ব্যতিরিক্ত অন্ত কিছু নাই ; এবং সুত্রের *প্রকুতৈতাবত্বং হি প্রতি- 
ষেধতি” অংশের ইহাই অর্থ । আর স্তরের “ততো ব্রবীতি চ ভূয়ঃ” অংশের 
অর্থ এই যে, যদি এইরূপ কেহ বলে যে, পূৰ্ব্বোক্ত “নেতি নেতি” ইত্যাদি 
বাক্যের অর্থ এই যে জগৎ নাই এবং তদতীত ব্রহ্ম নাই,_নেতি বাক্যে 
যে নঞ আছে, তাহার দ্বারা সমস্ত গ্রতিষিদ্ধ হইয়া কেবল সৰ্ব্বাভাব পদার্থ 
স্থাপিত হইয়াছে, তবে তাহা সঙ্গত নহে; কারণ ওঁ বাক্যের পরে 
“নামধেয়ৎ সত্যন্ত সত্যং’ অংশে শ্রুতি ব্রন্দের অস্তিত্বের বর্ণনা করিয়া- 
ছেন। শঙ্করভায়ে নানা বিচারের পর সুত্রার্থ এইরূপ ব্যাখ্যাত হইয়াছে, 
যথা £--"তব্রৈধাহক্ষরযোজন।--নেতি নেতীতি ব্ৰহ্মাদিশ্য তমৈবাঁদেশং 
পুননির্বক্তি। নেতি নেতীত্যন্ত কোহর্থঃ? ন হোতন্মাৎ ব্রহ্গণো ব্যতি- 
রিক্তমস্তীতি, অতে৷ নেতি নেতীত্যুচ্যতে , ন পুনঃ স্বয়মেব নাস্তীত্যর্থঃ । 
তচ্চ দর্শরতি অন্ততঃ পরগপ্রতিষিদ্ধং ব্ৰহ্মান্তি” ইতি। যদা পুনরেবমক্ষরাণি 
যোজ্যন্তে ন হোতস্মাদিতি নেতি নেতি প্রপঞ্চগ্রতিষেধস্বরূপাদেশাদন্টৎ পরমা- 
দেশং ন ব্ৰহ্মণোহস্তীতি, তদা “ততো ব্ৰবীতি চ ভূয়” ইত্যেতন্নীমধেয় বিষয় 


৬০৮ বেদান্ত-দর্শন। 


যোজয়িতব্যম্‌। “অথ নামধেয়ং সত্যন্ত সত্যম্” ইতি। তচ্চব্ৰহ্মাবসানে 
প্রতিষেধে সমঞ্জসম্তবতি। অভাবাবসানে তু প্রতিষেধে, কিং সত্যস্ত সত্য- 
মিত্যুচ্যতে ? তন্মাৎ ব্ৰহ্মাবসানোহয়ং প্রতিষেধো নাভাবাবসাঁন ইত্যধ্য- 
বস্তামঃ”।  অস্তার্থ £_পুর্বোক্ত বিচারানুসারে সূত্রের পদসকলের এইরূপ 
যোজনা করিয়া অর্থ করিতে হয় যে “নেতি নেতি (ইহা! নহে, ইহা নহে )” 
এইরূপ উপদেশ বর্গের সম্বন্ধে করিয়া, পুনরায় এ উপদেশের অর্থ বুঝাইবার 
জন্য শ্ৰুতি বলিতেছেন £--ইহ| নহে, ( নেতি নেতি ) কথার অর্থ কি? এই 
ব্ৰহ্ম হইতে ব্যতিরিক্ত ( ব্ৰহ্ম ভিন্ন ) কিছু নাই এই অর্থেই এ “নেতি নেতি” 
বাক্য উপদেশ কর! হইয়াছে ; ব্রহ্ম স্বয়ং নাই, এই অর্থ ও বাক্যের অভি- 
প্রেত নহে। অন্ত সমস্তের প্রতিষেধ যাহাতে হয় (জগৎ প্রপঞ্চ হইতে 
ভিন্ন) এমন অগপ্রতিসিদ্ধ ব্রহ্ম যে আছেন, তাহা শ্রুতিই (বাক্যশেষে ) 
প্রদর্শন করিয়াছেন। (অর্থাৎ) যদি শ্রত্যুক্ত প্রথমাঁধশের পদসকলের 
এইরূপ যোজনা করিয়! অর্থ করা যায় যে, “ন হি এতন্মাৎ” ( ইহা হইতে 
কিছু নাই ) এই অর্থে “নেতি নেতি” অর্থাৎ মূৰ্ত্ামূৰ্ত্ত প্ৰপঞ্চ জগৎ নাই, 
এই প্রতিষেধরূপ আদেশ ভি? ব্ৰহ্ম সম্বন্ধে অন্য আদেশ কিছু নাই (অর্থাৎ 
প্রপঞ্চ নাই এবং তদতীত ব্ৰহ্ম বলিয়াও আর কিছু নাই, এই অর্থে নেতি, 
নেতি বাক্য বল! হইয়াছে ); তবে ততুত্তরে “ব্রবীতি চ ভূয়ঃ” সূত্রের এই 
শেষাংশ যাহা “নাঁমধেয়” বাঁক্যাংশকে লক্ষ্য করিয়া গঠিত হইয়াছে, তাহা 
যোজনা করিবে ; অর্থাৎ সৃত্রকার তত্ত্তরে বলিতেছেন যে, উক্ত বাক্যের 
পরেই “ইনি সত্যের সত্য নামধারী; প্রীণসকল সত্য, কিন্তু ইনি প্রাণ- 
সকলেরও সত্য” এই শেষ বাক্যটি আছে; কিন্তু ইহা সঙ্গত হইতে পারে যদি 
প্রথম বাঁক্যটিতে বর্ণিত প্রতিষেধ ব্ৰহ্ধেতেই অবসান প্রাপ্ত হয় (অর্থাৎ ব্ৰহ্ম 
ভিন্ন গ্রপঞ্চ জগৎ নাই, এই মাত্রই যদি প্রতিষেধের অর্থ থাকা মনে কর! 
যার); যদি কিছু নাই (অর্থাৎ ব্ৰহ্মও নাই ) এই অভাব মাত্র বর্ণনা করা 


উপমসংহার। ৬০৯ 


খর প্ৰতিষেধের অর্থ বলিয়| ব্যাখ্যা কর! যায়, তবে পরবর্তী বাক্যে “নামধেরৎ 
ষত্যন্ত সত্যং প্রাণ! বৈ সত্যং তেষামেষ সত্যম্” বলিয়া যাহাকে উল্লেখ কর! 
হইয়াছে, তিনি কে হইবেন ? অর্থাৎ এরূপ অর্থ করিলে, শ্ৰুতিবাক্যের 
এই অংশ নিরর্থক হইয়া পড়ে। অতএব ওঁ “নেতি নেতি” বাক্যস্থ প্রতি- 
ধেধটি ব্ৰহ্মকে প্ৰাপ্ত হইয়াই নিবৃত্তি প্রাপ্ত হইয়াছে, তাঁহাকেও ইহার বিষয় 
করিয়া সর্ধাভাব মত জ্ঞাপন করে নাই। এই আমর! বলি। 
এতওসম্বন্ধে সংক্ষেপে-বক্তব্য এই যে, পূৰ্ব্বোদ্ছুত ৬ষ্ঠ বাক্য আদ্যোপান্ত 
পাঠ করিলে, ইহা কৌন প্রকারে বোধ হয় না যে “সত্যের সত্য” নামক ব্ৰহ্ম 
ব্যতীত আর কিছু নাই, ইহা বর্ণন]-করাই “নেতি নেতি” বাক্যাংশের অভি- 
প্রেত। “নেতি” পদে বে “ইতি” শুন্ধর্সাছে, তাহা যে পূৰ্ব্বে বণিত 
এমূর্ভীমূর্ত” জগত্ৰূপকে বুঝায়, তাহাতে কৌন বিরোধ নাই। সুতরাং 
দনেতি” (ন-ইতি ) শব্দের অর্থ “মূর্তামূর্ত” জগররূপ নহে; এইটি বন্দৌরইট 
প্রকরণ, টি ব্ৰহ্মই ব্যাখ্যাত, হইয়াছেন ১, অতএব মূৰ্ভামূৰ্ত ত জগৎ ভ্ৰম 
নহে) ইহাই আপাততঃ “নেতি” বা বাক্যের অর্থস্বলিয়া বুঝিতে হইবে। কিন্ত 
এই প্রকরণের ১ম বাক্য হইতে ৫ম বাক্য রত মূর্তামূর্ত জগৎকে অন্দেরই, 
রূপ বপিয়া পূৰ্ব্বে বর্ণনা করা হইয়াছে শি সংক্ষিপ্ত “নেতি” 
বাক্যের যথার্থ অভিপ্রায় কি তদ্বিযয়েশ্পংশয় উপস্থিত হয়। *(১) জগৎ 
একদা নাই, অথবা (২) জগং আছে কিন্তু ইহা ব্ৰহ্ম নজর হইতে ভিন্ন, 
অথবা (৩) পূৰ্ব্ব বৰ্ণনাই্থলারে জগৎ ব্ৰন্েরই রূপ হৰীজ্ঞাও কেবল" জগতেই 
ব্ৰহ্ধের সভা পধ্যাপ্ত নহে, তাহার জগদতীত অন্ত শ্রেষ্ঠ রূপও ব্সাছে' )- এই 
ত্ৰিবিধ অর্থই “নেতি” বাক্যের অর্থ হইতে পা পারে; রম ম্ক্লককরাচাৰ্্য বলিয়া- 
ছেন এতদিন আর একটি অর্থও হইতে পারে; ১ যথ| ;জগৎও নাই ব্ৰহ্মও 
নাই অৰ্থাৎ সৰ্ব্বাভাব মাত্রই “নেতি নেতি” শৰের অর্থ ফুর| | যাইতে এ গু[রে । 


এই সংশয় দূর করিবার নিমিত্ত ভগবান্‌ স্থত্রকার বলিয়াছেন; 
৩৯ 


৬১০ বেদান্ত-দৰ্শন। 


প্রকৃতৈতাবন্বং হি প্ৰতিষেধতি 

অর্থাৎ (“প্রকৃত”) পূৰ্ব্ববণিত (“এতাবন্বংগ) মূৰ্ত্তামূৰ্ত্তমাত্ৰত্বকেই 
(“প্রতিযেধতি”) এ শ্ৰুতি প্রতিষেধ করিয়াছেন অর্থাৎ প্রথমে বর্ণিত 
ূ্তামুর্ভ রূপ মাত্রই ব্রহ্ম নহেন ; তদতীত ( তদপেক্ষা শ্ৰেট ) রূপও তাহার 
আছে ;--ইহ| উপদেশ করাই “নেতি নেতি” বাক্যের অভিপ্রায়। ইহাই 
যে “নেতি নেতি” বাক্যের অর্থ, তাহা কিরূপে বলা যায়? তছুত্তরে স্থত্ৰকার 
বলিতেছেন, “ততো ব্রবীতি চ ভূয়ঃ” অর্থাৎ (“হি”) যেহেতু, (“ততঃ” ) ও 
নেতি নেতি বাক্যের অব্যবহিত পরেই (“ব্রবীতি চ পুনঃ” ) শ্রুতি পুনরায় 
এই অভিগ্রায়ই প্রকাশ করিয়াছেন । যথ| “নেতি নেতি” বাক্যের অব্যব- 
হিত পরেই শ্ৰুতি বলিয়াছেন ;-_ 

“এতম্মাৎ পরম্‌ অন্তৎ ন অস্তি, ইতি ন” 

অর্থাৎ ( “এতস্মাৎ পরং” ) পূৰ্ব্ববণিত মূৰ্ত্তামূৰ্্ত রূপ হইতে অতিরিক্ত 
( “অন্তাৎ ন অস্তি”) অন্ত কিছু নাই, (“ইতি ন”) এমত নহে। অৰ্থাৎ 
ব্ৰহ্মের যে মূত্তীমূর্ভ রূপ থাকা পূৰ্ব্বে বণিত হইয়াছে, তাহা ত তাঁহার আছেই, 
তদতিরিক্ত তাহ! হইতে শ্রেষ্ঠ অন্য একটি রূপও আছে। এই বলিয়! শ্রুতি 
আরও বলিয়াছেন ;-- 

“অথ নামধেয়ং সত্যন্ত সত্যম্‌ ; প্রাণা বৈ সত্যম্‌ ; তেষামেষ সত্যম্। 

অর্থাৎ অই অতীত রূপটিই “সত্যের সত্য” নামধারী ; প্রাণ সকল সত্য; 
কিন্তু এইটি “সত্যের সত্য”। এই স্থলে শ্রুতি ম্পষ্টরূপেই বলিলেন যে, 
প্রাণ সকল (যাহা মূৰ্ভামূৰ্ত্ত রূপের অন্তর্গত এবং তন্মধ্যে শ্রেষ্ট) তাহ! সত্য,-- 
মিথ্যা নহে; কিন্তু ব্ৰহ্মের সৰ্ব্ব শেষ বণিত রূপটি “সত্যের সত্য”, অর্থাৎ 
জগতের মধ্যে শ্ৰেষ্ঠ প্রাণাদি হইতেও শ্রেষ্ঠ সত্য । 

অতএব জগংকে মিথ্যা বলা যে শ্রুতির অভিপ্রায় নহে, ইহা স্পষ্টতঃই 
এই সুত্রের দ্'রা প্রমাণিত হইল এবঞ্ জগতকে ব্ৰহ্ধের একটি রূপ 


উপসংহার। ৬১১ 


বলিয়া শ্রুতি স্পষ্টরূপে বর্ণনা করাতে, ইহা যে তাঁহার অংশ মাত্র, সুতরাং 
ইহার সহিত যে তাহার ভেদাভেদ সম্বন্ধ, তাহাও ভগবান্‌ হুত্ৰকার প্রতিপন্ন 
করিলেন। 
শ্রীমচ্ছঙ্করাচাধ্য “ন হেতম্মা”দিত্যাদি শ্রুতির অর্থ করিতে গিয়া বলিয়া- 
“চেন যে, ইহার অর্থ (“ন হোতন্মৎ ব্রঙ্গণো ব্যতিরিক্তমস্তীতি,” অর্থাৎ (সত্যের 
সত্য) ব্ৰহ্ম হইতে ব্যতিরিক্ত কিছু নাই। পরন্থ শত্যুক্ত ণ্ন হোতন্মাৎ...... 
অগ্ঠৎ পরমস্তি” এই বাক্যাংশ মাত্রের এই অর্থ কর। যাইতে পারে; কিন্ত 
ও বাক্যে “অন্য” পদের পূৰ্ব্বে যে আর একবার “নেতি”--ন+-ইতি পদ 
আছে, তাহার প্রতি ভাষ্যকার লক্ষ্যমাত্র করেন নাই; একবার “হেতসশ্মাৎ” 
পদের পূৰ্ব্বে নঞ এবং পুনরায় “ইত্যন্তৎ” পদের পুর্বে নঞ আছে; নঞ 
ভাব বোধক ; অতএব দুইবার নঞ্ঞের দ্বারা অভাবের অভাব অর্থাৎ ভাঁব- 
পিদ্ধ হইয়াছে ; ইহা ভাষ্যকার লক্ষ্য করেন নাই; দুইটি নঞ থাকাতে 
ক্যটি এইরূপ হইয়াছে ;--ইহার পর অন্য কিছু নাই ( এই পৰ্য্যত্তই 
শাঙ্কর ভাঁষ্যে ধৃত হইয়াছে) এমত নহে, এই শেষাংশটি ভাষ্যে ধৃত হয় 
নাই।. এই শেষাংশটী থাকাতে ইহার পরও আছে এই অর্থ হয়। ইহাই 
সুত্ৰকারও বলিয়াছেন। বস্তুতঃ মূত্ীমূর্ত জগৎকে একান্ত মিথ্যা বলিয়া 
উপদেশ কর! শ্রুতির অভিপ্রেত হইলে, প্রকরণের প্রথমেই এই মূর্তীমূর্ত- 
বূপকে ব্রহ্মেরই রূপ বলিয়া বৰ্ণন| করিবার (দে বাব ব্ৰহ্মণো রূপে মূর্ত বা" 
মূৰ্তুঞ্চ” ইত্যাদি দ্ৰষ্টব্য ) কৌন সঙ্গত কারণই এই স্থলে দুষ্ট হয় না। অতএব 
এতৎসম্বন্ধে শ্রীমচ্ছস্করাঁচার্যের ব্যাখ্যা সঙ্গত বলিয়া কোন প্রকারে গ্রহণ 
করা যাইতে পারে না। = 
বস্তুতঃ জগৎ ব্ৰহ্মের যে নিজ স্বরূপগৃত আনন্দাংশেরই বিকারমাত্ৰ,---ইহা| 
পূৰ্ব্বে ব্যাখ্যাত তৈত্তিরীয় উপনিষদের ভৃগুবন্নীর উল্লিখিত বাক্য সকল এবং 
অপরাপর শ্রুতি স্পষ্ট্ূপেই নির্দেশিত করিরাছেন। জগৎসম্বন্ধে এই স্থলে 


৬১২ বেদান্ত-দর্শন। 


আর অধিক কিছু বলা নিশ্রয়োজন। এইক্ষণে অবশিষ্ট র্হ্মশ্বরূপ বিবৃত 
হইতেছে। 
ব্ৰহ্মস্থরূপ । 

শ্ৰুতি ব্ৰহ্মস্বরৱপসম্বন্ধে এইরূপ উপদেশ করিয়াছেন যে, তিনি চিদানন্দ 
রূপ, অদ্বিতীয়, সৰ্ব্বশক্তিমান্‌, সদ্বস্ত । তীহার স্বরূপতঃ আনন্দরূপত। পূৰ্ব্বো- 
দ্ধত “অনন্দো ব্ৰহ্ষেতি ব্যজানাৎ” ইত্যাদি বাক্যে স্পষ্টৱূপে বণিত হইয়াছে; 
তীঁহাঁর চিৎ (জ্ঞান )কূপতা! তৈভিয়ীয়ের ব্ৰহ্মানন্দবল্লীর প্রৰারম্ভেই উক্ত 
হইয়াছে; ষথ! ;--“সত্য ; জ্ঞানমনন্তং ব্ৰহ্মপ। এই মৰ্শ্মের আরও বহু শ্ৰুতি 
আছে ; তাহা গ্ৰন্থ ব্যাখ্যানে নানা স্থানে উদ্ধত করা হইয়াছে এবং ব্ৰহ্ম যে 
একমাত্ৰ, অদ্বিতীয় ও অনন্ত সদস্ত, তাহা পূর্ব্বোদ্ধ ত এবং অপর বহু শ্রুতির 
দ্বার! প্রমাণিত হয়। তাঁহার সর্বশক্তিমন্তাও “অহং বহুঃ স্তাম্‌” ইত্যাদি 
জগত রচনা-বিষয়ক এবং অপর বহুবিধ শ্রুতি সকল প্রমাণিত করিয়াছেন। 
জগৎ তাহার স্বরূপগত আনন্দাংশেরই প্রকাশভাব, এবং জীব তাঁহার 
স্বরূপগত চিদংশের অংশ, অর্থাৎ বিশেষ প্রকারভেদ মাত্ৰ। সুতরাং জগৎ 
ও জীব উভয়ই তীহার অংশ । তিনি যেমন চিদ্রপ অর্থাৎ জ্ঞাতাস্বরূপ, 
জীবও ষে তদ্রপ জ্ঞাতাস্বরূপ, তাহা ২য় অঃ ওয় পাদ ১৮ স্থত্ৰ “জ্ঞোহত 
এব” ইত্যাদি স্থত্রে ভগবান্‌ বেদব্যাসও শ্ৰুতিমূলে সিদ্ধান্ত জ্ঞাপন করিয়া- 
ছেন। তৎ্সম্বন্ধে ভাষ্যকারদিগের মধ্যেও কোন মতভেদ নাই। উভয়ই 
জ্ঞ’ স্বরূপ হওয়াতে তাহাদের"মধ্যে কি প্রভেদ, এবং পরস্পরের মধ্যে যে 
অংশানী সম্বন্ধ উপদিষ্ট হইয়াছে, তাহা কি প্রকারে সম্ভব হয়, তাহ 'জ্ঞান্ঞৌ 
দ্বাবজাবীশানীশাবজা। হোক ভোক্ৃভোগ্যাৰ্থবুক্ত৷” (অর্থাৎ বন্ধের ঈশ্বররূপে 
তিনি ‘জ্ঞ' অর্থাৎ সর্ব্বজ্ঞস্বভাব ; অনীশ্বর অর্থাৎ জীবরূপে তিনি ‘অজ্ঞ’ 
অপুৰ্ণজ্ঞ ( অনৰ্ব্বজ্ঞ )-স্বভাব ; এই উভয়ক্লপত্বই তাহার নিত্য । তত্তিন্ন 
তাঁহার আর একটি রূপ আছে, বাহ! জীবরপী ব্রহ্মের ভোগসাধক অর্থাৎ 


উপসংহার ৷ ৬১৩ 


বহির্জগৎ ; উহাঁও নিত্য ) এই শ্রুতি স্পষ্টৱূপে বর্ণনা কৰিয়াছেন। এই 
মৰ্ম্মের অপর পর শ্রুতি সকলও আঁছে। ইহার দ্বার! জান! যায় যে, ব্ৰহ্মের 
‘যে চিৎশক্তি ( অথবা চিদ্রুপ ) তাহার দ্বিবিধ ভেদ আছে। সর্বজ্ঞত্ব, এবং 
সর্বন্তত্ব ৷ সর্ধন্ঞরূপে তাঁহার ঈশ্বরত্ব নিত্য সিদ্ধ আছে । অসর্কজ্ঞ বলাতে 
সম্পূর্ণরূপে জ্ঞানাভাব বুঝায় না;পরস্ত যুগপৎ সর্কবিষর়ক জ্ঞানের অভাব থাকা 
বুঝায় ; সৰ্ব্ববিষয়ের যুগপৎ জ্ঞান না থাকিলে, কাজেই কেবল বিশেষ জ্ঞান 
অর্থাৎ বিশেষ বিশেষ বস্তুর জ্ঞান থাকা বুঝায় । সুতরাং জীবকে যে স্বরূপতঃ 
প্ঞ’-স্বরূপ বলিয়া পূৰ্ব্বোদ্ধ,ত সুত্রে বর্ণনা কর! হইয়াছে, তাহার অর্থ এই যে 
তিনি নিত্যই বিশেষজ্ঞ । এই ছুই সর্ধজ্ঞত্ব ও অপর্বজ্ঞত্ব ( বিশেষজ্ঞত্ব ) 
নিত্য একত্র কিরূপে থাকিতে পারে? এইরূপ আপত্তি হইতে পারে নাঃ ইহা 
সর্বত্রই দৃষ্ট হয়। একটি বৃক্ষের সম্যক্‌ (সম্পূর্ণাঙ্গ ) দর্শনের ( জ্ঞানের ) 
সঙ্গে সঙ্গে ইহ'র প্রত্যেক বিশেষ বিশেষ অঙ্গের জ্ঞানও অবশ্য বর্তমান থাকে; 
এই বিশেষাঙ্গের জ্ঞান সমগ্রজ্ঞানের অন্তৰ্গত; এই উভয়বিধ জ্ঞান যুগপৎ 
বর্তমান থাকে; ইহার! পরম্পর বিরোধী নহে। অন্তান্য বস্তু সকলের জ্ঞান 
সম্বন্ধেও এইরূপ! বিশেষতঃ শ্রুতি স্বয়ং যখন ঈশ্বরের ও জীবের স্বরূপ 
সম্বন্ধে এই পার্থক্য বর্ণন। করিয়া, উভয়কে নিত্য বলিরা বর্ণনা করিয়াছেন, 
তখন এই বিষয়ের বিরুদ্ধ অনুমানের স্থলই হইতে পারে না ৷ মোক্ষাবস্থায়ও 
বাস্তবিক জীবের ঈশ্বরের প্যায় যুগপৎ সর্ধজ্ঞতা হয় না! জীবকেও শ্রুতি 
কোন কোন স্থানে সৰ্ব্বজ্ঞ বলিয়! বর্ণনা করিয়াছেন সন্দেহ নাই ; কিন্ত ইহার 
অর্থ এই যে; তিনি ধ্যানমাত্র যে কোন বিশেষ বিষয় অবগত হইতে পারেন, 
তাহ! শ্রুতিই পুর্ণ মুক্তপুরুষের অবস্থা বর্ণনা করিতে গিয়া স্থানে স্থানে ব্যাখ্য। 
করিয়াছেন; বথা, ছান্দোগ্য উপনিষদের ৮ম অধ্যায়ে বলা হইয়াছে যে, 
মুক্তপুরুষ “সর্যেষু লোকেষু কামচারো ভবতি,” অর্থাৎ ইচ্ছা করিলে তিনি 
যে কোন লোকে যাইতে পারেন; অতএব তিনি ঈশ্বরের ন্যায় নিত্য সৰ্ব্বগ 


৬১৪ বেদান্ত-দর্শন। 


নহেন ; ইচ্ছান্রসাঁরেই যেখানে সেখানে যাইতে পারেন। পুনরায় তত্পরেই 
এ শ্ৰুতি বলিয়াছেন,--“স যদি পিতৃলোককামো ভবতি, সঙ্গপ্লাদেবান্ত পিতরঃ 
সমুত্তিষ্ঠন্তি, তেন পিতৃলোকেন সম্পন্নো মহীয়তে,” অর্থাৎ তিনি যদি পিতৃ- 
লোককে দর্শন (নিজ জ্ঞানের বিষয় ) করিতে ইচ্ছ৷ করেন, তবে তাহার 
ইচ্ছামাত্র তৎক্ষণাৎ পিতৃগণ সমক্ষে উপস্থিত হন | তিনি তাহাদের সহিত 
মিলিত হইয়| প্রভূত আনন্দান্গভব করেন। এই মর্দের বহু শ্রুতি বর্তমান 
আছে। সুতরাং মুক্তীবস্থায়ও জীবের স্বরূপগত বিশেধজ্ঞত্বের পরিবর্তন 
হয় না। এই স্বরূপগত বিশেষজ্ঞত্ব হেতুই জীবের অবস্থা পরিবর্তনের, 
বন্ধাবস্থা হইতে মুক্তাবস্থা লাভের সন্তাঁবন! ও সঙ্গতি হর । যখন জীব কেবল 
গুণাত্মক (বিকারাত্বক ) জাগতিক বিশেষ বস্তু মাত্র দর্শন ( স্বীয় জ্ঞানের 
বিষয়) করেন, তখন তাঁহার বদ্ধাবস্থা ঘটে। যখন তাঁহার নিজ স্বরূপগত 
চিদ্রেপের, এবং বিকারস্থানীয় জগতের আশ্রয়ীভূত মূল উপাদান ব্ৰহ্ম- 
স্বরূপেরও দর্শন (জ্ঞান ) হয়, তখন তাঁহাকে মুক্ত বলা যায়। 
সুতরাং জীব ও জগৎ উভয়ই বন্ধের নিত্য অংশ হওয়ায় ব্ৰহ্ম নিত্যই 
ঈশ্বর, জীব, ও জগদ্রপে বিরাজমান আছেন। এ ত্রিবিধত্ব তীহার স্বরূপে 
নিতাপ্রতিষ্ঠিত। পৰন্ত পূৰ্ব্বে বলা হইয়াছে,_-জগৎ ব্রন্মের আনন্দাংশের 
বিকার ; জুতরাঁৎ এই আনন্দের অনন্তত্বের প্রতি লক্ষ্য করিয়াই শ্রুতি তাঁহাকে 
অনন্ত বলিয়। বর্ণন। করিয়াছেন? তাহার স্বরূপগত আনন্দই সর্ধরূপে প্রকাশ 
পায় বহ্গের স্বরূপগত আনন্দও তদ্রুপ অনন্ত বিভিন্নরূপে প্রকাশ পাইতে 
পারে। ইহাকেই তাঁহার স্বরূপগত চিদংশের দ্বারা তিনি দর্শন, অনুভব, 
ভোগ করিয়া থাকেন; কারণ, তদ্যতীত দ্বিতীয় আর দর্শনীয় বস্তু কিছু নাই ৷. 
তাহার এই স্বরূপগত চিৎকেই শ্রুতি “ঈক্ষণ” প্রভৃতি শব্দের দ্বারাও শ্ৰুতি 
(লক্ষ্য) করিয়াছেন। উভয়ের অর্থ একই। বস্তুতঃ এই ঈক্ষণের প্রভেদই তাহার 
আনন্দাংশের অনন্ত বিভিন্নরূপে প্রকাশ হইয়া থাকে। প্রকাশিত হওয়া 


উপসংহার। ৬১৫ 


শব্দের অর্থই কাহ৷র অনুভবের বিষয়ীভূত হওয়া। ইঈক্ষণের (জ্ঞানের ) 
প্রভেদেই যে বহুত্ব প্রকাশিত হর, তাহা উপদেশ করিতে গিয়। শ্রুতি স্বয়ং 
বলিয়াছেন, “তদৈক্ষত অহং বহুস্তাৎ প্রজায়েয়” (অর্থাৎ তিনি এইরূপ 
ইক্ষণ করিলেন, যাহাতে তিনি বহুরূপে প্রতিভাত হইতে পারেন।) এই 
ঈঙ্ষণের প্রভেদেই তীহার ঈশ্বর ও জীব সংজ্ঞা হয়। এই প্রভেদ নিত্য ; 
সুতরাং ইশ্বরত্ব এবং জীবত্ব উভয়ই নিত্য । এবং তাহার ঈক্ষণের 
( অনুভবের ) বিষয়স্থানীয় স্বীয় স্বরূপগত আনন্দাংশেরও অনন্তরূপে দৃষ্ট 
(অনুভূত) হইবার যোগ্যতা নিত্য বর্তমান আছে, সুতরাঁৎ জগৎকেও তাহার 
অংশ সুতরাৎ নিত্য বলিয়া পূর্বোক্ত ক্ৰুতি সকল বর্ণনা করিয়াছেন । কিন্ত 
জীবজ্ঞানের নিত্য পরিবর্তন হেতু জগৎ নিত্য পরিবর্তনশীল বলিয়াই দৃষ্ট হয়। 
পুর্কোলিখিত দৃষ্টান্তে, ঘটশরা বাদি মৃন্ময় সৰ্ব্ববিধ বস্তুর জ্ঞান যদি কাহারও 
যুগপৎ হইতে পারে, তবে তিনি দাষ্টান্তের উল্লিখিত ঈশ্বরস্থানীয় হইবেন; 
আর ঘটশরাব প্রভৃতি কোন বিশেষ বিশেষ মৃন্ময় বস্তুর সম্বন্ধেই যাহার জ্ঞান 
আছে, তাহাকে জীব স্থানীয় বল! হইবে । পৰন্ত মৃত্তিকা কোন না কোন 
আকার অবলম্বন না করিয়া থাকে ন! সত্য, কিন্তু কোন প্রকার বিশেষ 
আকারের প্রতি লক্ষ্য না করিয়! কেবল মৃত্তিকাত্বের জ্ঞানও সম্ভব হয়। এই 
মুন্তিকামাত্রের ( মৃত্তিকা সামান্তের ) জ্ঞানেতে তাঁহার কোন বিশেষ 
আকারের জ্ঞান সংযুক্ত থাকে ন| ৷ স্তৃতরাৎ মৃত্তিকার সর্ববিধরূপের যুগপৎ 
জ্ঞান এবং কেবল বিশেষ বিশেষ ঘটশরাবাদিরূপের বিশেষ জ্ঞান হইতে এই 
মৃত্তিকাসামান্যের জ্ঞান ভিন্ন প্রকারের জ্ঞান। এই ত্ৰিবিধ জ্ঞানই মৃত্তিকা 
সম্বন্ধে সম্ভব হয়। তদ্রপ ব্ৰহ্মেরই আনন্দাংশের ত্ৰিবিধ রূপের জ্ঞান ব্ৰহ্ধে 
নিত্য বর্তমান আছে £--(১) এ আনন্দের বিশেষ বিশেষ রূপে জ্ঞান, (২) এ 
আনন্দের অনন্ত সৰ্ব্ববিধ রূপের যুগপৎ জ্ঞান, এবং (৩) রূপবজ্জিত কেবল 
আ'নন্দমাত্রের জ্ঞান। বিশেষ বিশেষ রূপের জ্ঞানবিশিষ্টরূপে তাঁহার জীব 


৬১৬ বেদান্ত-দর্শন। 


সংজ্ঞা, সৰ্ব্ববিধ আনন্দরূপের যুগপত জ্ঞানবিশিষ্টরূপে তাহার ঈশ্বর সংজ্ঞা, 
এবং রূপবর্জিত আদনন্দমাত্রের জ্ঞান বিশিষ্টরূপে তাঁহার অক্ষর সংজ্ঞা হয়| 
সুতরাং ব্রহ্ম নিত্য চতুধ্বিধরূপে বিরাজমান আছেন, যথা £--জগত, জীব, 
( বদ্ধ ও মুক্ত এই দ্বিবিধ ) ঈশ্বর এবং অক্ষর । ইহা শ্রুতি স্পষ্টাক্ষরে বর্ণনা 
করিয়াছেন, যথা ঃ-- 
'“উদ্গীতমেতত পরমন্ত ব্রহ্ম 

ততম্মিংস্ত্য়ং সুপ্ৰতিষ্ঠাহক্ষরঞ্চ 1?......৭ম শ্লোক শ্বেতাশ্বতর ১ম অঃ । 

অর্থাৎ এই ব্ৰহ্মকেই বেদ পরম বস্তু (সর্বসার) বলিয়া উপদেশ 
করিয়াছেন। তাহাতে ত্ৰিবিধত্ব (ঈশ্বরত্ব, জীবত্ব ও জগন্রপত্থ, যাহা পরে 
নবম গ্লোকে পূর্ব্বোদ্ধৃত “জ্ঞাজৌ......” ইত্যাদি বাক্যে বর্ণিত হইয়াছে) 
এবং অক্ষরত্ব সম্যক্রূপে প্রতিষ্ঠিত আছে। ক্ষরত্ব এবং অক্ষরত্ব যে যুক্তভাবে 
নিত্য ব্ৰহ্মস্বরূপে বর্তমান আছে, তাহাঁও ৮ম শ্লোকের গ্রারন্তে “সংযুক্তমেতৎ 
ক্ষর্মক্ষরঞ্চ” বাক্যে ( শ্বেতাশ্বতর শ্ৰুতি) স্পষ্টরূপে বর্ণনা করিয়াছেন । 

যুগপৎ এই চতুধ্বিধরূপে ব্রন্গের স্থিতিবিষরক সিদ্ধান্ত দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত 
নামে প্রসিদ্ধ আছে। ভাগবদ্বৰ্ম্মে যে বাসুদেব, সন্কর্ষণ, প্রদ্যুয় ও অনিরুদ্ধ 
এই চতুব্বিধরূপ ব্রন্মের থাকা বগিত হয়, সেই চতুব্বধরূপ ও এই চতুৰি্বিধত্বেরে 
অন্তর্গত। পূর্বোক্ত নিত্যনৰ্ব্বজ্ঞ ঈশ্বররূপ এবং অক্ষররূপ-_-এতছুভয় একত্র 
“বাজ্দেব” শব্দবাচ্য । পৃথকরূপে প্রকাশিত সমষ্টিভাবাপন্ন সমগ্র স্থূল জগতের 
অধিষ্ঠাত| পুরুষরূপে ব্রন্ধের “অনিরুদ্ধ” নাম হয় | জগতের মূল সমষ্টিভাবাপন্ন 
বুদ্ধিতত্বের অধিষ্ঠাতা পুরুষরূপে ব্রন্গের প্রছ্যন়্ নাম হয় এবং সমগ্র প্ৰকৃতি- 
তত্বের অধিষ্ঠাতৃরূপ ব্রন্দের সঙ্কর্ষণ নাম হয়। অলমিতি বিস্তরেণ। 


শর 
তত 


/* 
~~ 
2 
তে। 


উপসংহার। ৬১৭ 


(২) 

(ক) ঈশ্বর, জীব, গুণাত্মকজগৎ, এবং অক্ষর, এই চতুৰ্ব্বিধ রূপ ব্রদ্ষের 
থাকাতে, অক্ষররূপে ব্রন্মের একান্তাদ্বৈতত্বের সিদ্ধি আছে; ঈশ্বর, জীব ও 
জগৎরূপে তাঁহার দ্বৈতত্বেরও সিদ্ধি আছে; এবং ঈশ্বররূগী ব্ৰহ্ম সশক্তিক 
হওয়াতে এবং জগদ্াপারসাধন করিয়! তাহা হইতে সতত নিলিপ্ত ও 
অতীতভাবে অবস্থান করাতে ব্ৰহ্বের বিশিষ্টাদৈতত্বেরও সিদ্ধি আছে। 
ঈশ্বরত্ব, জীবত্ব ও ত্রিগুণত্ব (সত্বাদিগুণাক্মক-জগঞ্জূপত্ব ) এই তিনটিই ব্ৰহ্ধের 
সম্বন্ধে নিত্যসিদ্ধ হওয়াতে, দ্বৈতবাদিভাগ্যে দ্বৈতত্বের এবং বিশিষ্টাদ্বৈতভা্যে 
‘যে বিশিষ্টা্বৈতত্বের মীমাংসা করা হইয়াছে, ততসমস্তই সত্য, কিন্ত 
আংশিক সত্য; শাঙ্করভাষ্তে যে ব্রহ্মের কেবল অক্ষররূপের প্রতি লক্ষ্য 
করিয়া! একান্তাদ্বৈতমীমাঁৎসা স্থাপন করা হইয়াছে, তাহাও সত্য,--কিন্তু 
আংশিক সত্য । এই গ্রন্থে যে শাঙ্করভায্যেরই বিশেষরূপ প্রতিরাদ করা 
হইয়াছে, তাহা ব্রঙ্গের অক্ষরত্ের প্রতিষেধ করিবার অভিপ্ৰায়ে নহে; এই 
অক্ষরত্বই যে একমাত্র সত্য ও ব্রন্মের শক্তিমত্তা যে গুপচারিক মাত্র এবং 
জগৎ যে অস্তিত্বহীন অবিদ্যাকল্পিত মাত্র বলিয়া শঙ্করাচার্য্য বর্ণনা করিয়াছেন, 
তাহারই দোষদকল প্রদর্শন করিবার নিমিত্ত শাঙ্করিকমতের প্রতিবাদ বিশেষ- 
রূপে এই গ্রন্থে করা হইয়াছে। বেদান্তদর্শনে সৎকার্য্যবাদ উপদিষ্ট হইয়াছে, 
কাৰ্য্য ও কারণের একত্ব উপদিষ্ট হইয়াছে ( বেদাস্তদর্শনের দ্বিতীয়াধ্যায়ের 
প্রথম পাদের ১৫শ ১৬শ ১৭শ ইত্যাদি সুত্র দ্রষ্টব্য )। জগতকারণ যে ব্ৰহ্ম, 
তাহা প্রথমাবধি সর্বত্রই শ্রীভগবাম্‌ বেদব্যাস ব্ৰহ্মহুূত্ৰে প্ৰতিপন্ন করিয়াছেন; 
তৎসম্বন্ধে কোন প্রকার ব্যাখ্যাবিরোধ নাই। পরন্ত কারণরূগী ব্ৰহ্ম সত্য, 
ইহ| সর্ববাদিসম্মত; অতএব কারণের ন্তায় কাৰ্য্যজগত্ও যে সত্য, ইহা 
কোন প্রকারে অস্বীকার করা যাইতে পারে না। জগৎকে কারণরূপ 
ব্ৰহ্ম হইতে বিভিন্ন বলিয়া যে বোধ, ইহাই অজ্ঞান, "ভ্রম এবং মিথ্যাশঝের 


৬১৮ বেদান্ত-দর্শন । 


বাচ্য; অতএব ব্ৰহ্ম হইতে পৃথক্রূপে অস্তিত্বশীল জগৎ মিথ্যা, এইরূপ 
উক্তিতে কোন আপত্তি নাই। কিন্তু এইরূপ না বলিয়া, যদি জ্গৎকে 
একেবারে অস্তিত্ববিহীন--কল্পিতমাত্র বলা যায়, তাহাতে বৈদিক উপাঁদনা- 
বিষয়ক অধিকাংশ উপদেশ অসার হইয়! পড়ে, ধৰ্ম্মসধনে প্রবৃত্তি তিরোহিত 
হয়, ধৰ্ম্মাধৰ্ম্ম পুণ্যপাপ কিছুরই বিচার থাকে না, এবং কাধ্যতঃ নাস্তিকতা 
প্রশ্রয় প্রাপ্ত হয়; এই নিমিত্তই এই গ্রন্থে বিশেষরূপে শাঙ্করভাম্যোর প্রতিবাদ 
করা আবশ্যক রোধ হইয়াছে; বিতগ্ডার অভিপ্ৰায়ে নহে, এবং শঙ্করাচাৰ্য্যের 
প্রতি ভক্তিশ্রদ্ধীর অভাববশতঃ নহে। বস্তুতঃ শ্রীমচ্ছঙ্করাচারধ্যও তাহার ভাষ্যের 
লিখিত মতের যে কাৰ্য্যতঃ পরে আদর করেন নাই, তাহা তংকৃত “আনন্দ- 
লহরী” হইতে নিয়োক্ত বাক্যপকলের দ্বারা আংশিকরূপে সপ্রমাণ হয় , যথা,--- 
“শিবঃ শত্ত্যা যুক্তে! যদি ভবতি শক্তঃ প্রভবিতুৎ 
নচেদেবং দেবো ন খলু কুশলঃ স্পন্দিতুমপি ৷ 
অতস্তমারাধ্যাৎ হরিহরবিরিঞ্চ্যা দিভিরপি 
প্রণন্তং স্তোতুং বা কথমকুতপুণ্যঃ প্রভবতি ॥ ১ 
ভবানি ত্বং দাসে ময়ি বিতর দৃষ্টিং সকরুণী- 
মিতি স্তোতুৎ বাঞ্ছন্‌ কথয়তি ভবানি ত্বমিতি যঃ। 
তদৈব ত্বং তস্মৈ দিশসি নিজসাযুজ্যপদবীং 
মূকুন্দবরদ্গেন্রস্ফটমুকুটনীরাজিতপদাম্‌ ॥ ২২ 
অন্ঠার্থঃ__ শক্তিযুক্ত হইলেই মহেশ্বর স্থষ্টিকার্য্য করিতে সমর্থ হয়েন ; 
নতুবা নেই দেব স্পন্দিত হইতেও সমর্থ হয়েন না। অতএব হরি, হর এবং 
বিরিঞ্চিরও আরাধ্য সেই ব্ৰহ্মশক্তিরূপ৷ দেবীকে পুণ্যাত্ব! পুরুষ ভিন্ন অপরে 
প্রণাত্তি অথব! স্তুতি করিতে কিরূপে সমর্থ হইবে ? ১ 
“হে ভবানি ! তোমার দাস--আমার প্রতি কপাকটাক্ষ নিক্ষেপ কর”, 
এই বলিয়া স্তুতি করিতে ইচ্ছা করিয়া কোন ব্যক্তি কেবল “হে ভবানি! 


উপসংহার । ৬১৯ 


পতুমি” এইমাত্র বলিতে না বলিতে তুমি তৎক্ষণাৎ তাহাকে ব্ৰহ্মা বিষ্ণু ইন্দৰ 
প্রভৃতিরও মুকুট যে পদে নমিত হয়, তদ্রপ আত্মসাধুজ্য অর্পণ করিরা 
থাক ॥ ২ 

আনন্দলহরীতে আদ্যোপান্ত এইরূপভাঁবই শ্রীমচ্ছঙ্কর চার্য্য সৰ্ব্বত্ৰ 
ব্যক্ত করিয়াছেন; স্থতরাং সশক্তিক ব্রন্মের ( অর্থাৎ ঈশ্বররূপী ব্রনের ) 
উপাসনা যে জীবের পক্ষে সর্বাপেক্ষা ইষ্টপ্ৰদ এবং ব্ৰহ্মাদি দেবগণও যে 
ইহাই অবলম্বন করিয়! থাকেন, তাহা শ্রীমচ্ছন্কর চার্ধ্যও এই গ্রন্থে প্রকাশিত 
করিয়াছেন। 

(খ) এইস্থলে আর একটি বিষয়ের উল্লেখ করা আবগ্তক। পূর্বে 
বলা হইয়াছে যে, জগত ব্ৰহ্ধেরই অংশ; কিন্ত বদ্ধজীবের জ্ঞানে জগতের 
সম্বন্ধে তদ্রুপ উপলব্ধি হয় না; বদ্ধজীবের জ্ঞানে জাগতিক প্রত্যেক বস্তু 
পৃথক্‌ পৃথক্‌ ; বদ্ধজীবের যে er জ্ঞান, তাহা তাহার অপুর্ণদর্শিতা-হেতু ; 
সমুদ্রের তরঙ্গঘকল আপাততঃ দেখিতে পৃথক্‌ পৃথক্‌; বালকের জ্ঞানে 
ইহারা পৃথক্‌ বলিয়াই প্রতিভাত হয়; কিন্তু জ্ঞানবৃদ্ধির সঙ্গে সঙ্গে ইহাদিগকে 
সমুদ্রের অংশ ৰলির! বোধ জন্মে । প্রথমে তরঙ্গমকলের সম্বন্ধে যে স্বাতত্র্য 
বোধ, ইহা অপুর্ণদর্শিতার ফল; এই অপূর্ণদশিতা হেতু অভিন্ন বস্তুকে ভিন্ন 
বস্তু বলিয়া জীবের জ্ঞান জন্মে । এক বস্তুকে যে অপর বস্তু বলিয়া জ্ঞান 
হয়, তাহাকে “বিবর্তজ্ঞান” বলে । শঙ্করাচাৰ্য্যের মতে ব্ৰহ্ধই একমাত্র সত্য, 
জগৎ মিথ্যা; সত্যস্বরূপ ত্রহ্মেতেই মিথ্যাকল্পে জগৎ-জ্ঞান জন্মে। শঙ্কর|- 
চাৰ্য্যের এই মতকে “বিবর্তবাঁদ” বলে। ইহার খণ্ডনের নিমিত্ত কোন কোন 
ভাগ্যকারগণ “পরিণাঁমবাদ” প্রভৃতির উপদেশ করিয়াছেন। এক্ষণে নিবিষ্টচিন্তে 
বিচার করিলে দেখ! যাইবে যে, এই উভয় মতের মধ্যে যত বিরোধ থাকা 
আপাততঃ মনে করা যায়, বাস্তবিকপক্ষে ইহাদিগের মধ্যে তত বিরোধ 
নাই। বন্গের গুণরূপা প্রকৃতিকে “ক্ষরস্বভাবা”_পরিণামশীল! বলিয়া 


৬২০ বেদান্ত-দর্শন। 


শতিই প্রকাশ করিয়াছেন ( পূর্ব্বোদ্ধ ত “ক্ষরৎ প্রধানম্‌” ইত্যাদি শ্ৰুতিবাক্য 
দ্রষ্টব্য )। বস্তুতঃ জগৎ পরিবর্তনশীল না হইলে-_জাগতিক চিত্র সকল 
অনবরত পরিবর্তনপ্রাপ্ত না হইলে, জ্ঞানের ভেদই কিছু থাঁকিত না। 
অনন্তরূপে স্বীয় স্বরূপকে দর্শন ও ভোগ করিবেন বলিয়াই ব্রহ্ম স্বীয় 
এশীশক্তিবলে জগৎকে প্রকটিত করেন ; তাহা “তদৈক্ষত বহুঃ স্তাম্‌” ইত্যাদি 
বাক্যে শ্রুতিই উপদেশ করিয়াছেন। বাস্তবিক জগতের অনন্তরূপে প্রকটনই 
পূৰ্ব্বোক্ত বিবর্তজ্ঞানের একটি প্রধান হেতু; ব্ৰহ্ম অনন্ত পৃথক্‌ পৃথক্রূপে 
গ্রকটিত হয়েন বলিয়াই জাগতিক বস্তু সকলকে পৃথক্‌ পৃথক্‌ বলিয়া বোধ 
জন্মে। অতএব এই পরিণামবাদের সহিত বিবর্তবাদের বাস্তবিক পক্ষে 
অত্যন্ত বিরোধ নাই । যদি বিবর্তবাঁদের এইরূপ অর্থ কর! যায় যে, জগৎ 
একদা অস্তিত্ববিহীন, ইহাকে অস্তিত্বশীল বলাই বিবর্তবাদ ; তবেই পরিণাম- 
বাদের সহিত ইহার বিরোধ উপস্থিত হয়; যেহেতু সৎকারণবার্দিগণ জগৎকে 
একদা মিথ্যা বলিতে পারেন না; কারণ, সত্যকারণ (ব্ৰহ্ম ) মিথ্যাকার্য্যের 
( জগতের ) জনক হয়েন, এই কথা একেবারে অর্থশূন্ত ; বন্ধ্যার পুত্র যেমন 
ভা্থশূন্ত বাক্য, “মিথ্যা ( অস্তিত্ববিহীন ) জগতের কর্তা” এই বাক্যও তদ্ৰূপই 
অর্থশন্ত । কিন্তু শ্রুতি যখন জগৎকে বর্ষের নিত্য অংশ এবং ব্ৰহ্মকে 
ইহার কর্তা বলিয়াছেন, তখন ইহার মিথ্যাত্ববাদ গ্রাহা হইতে পারে না। 
অতএব এই মিথ্যাত্ববাদ বর্জন করিলে, পূর্বোক্ত মতদ্বয়ের আর প্ৰকৃত 
প্রস্তাবে বিরোধ থাকে না। যাহা কিছু বিরোধ, তাহা কেবল জগতের 
একদা মিথ্যাত্ববাদসন্বন্ধেই । 
(৩) 
বেদান্তদর্শন ও সাংখ্যদর্শনের সম্বন্ধ । 
সাখখ্যদর্শনে (সাখখ্যপ্রবচনস্থাত্র সাংখ্যকারিকা ও পাতিঞ্জলদর্শনে) বঙ্গের 


উপসংহার । ৬২১ 


পূৰ্ব্বোক্ত চতুব্বিধ রূপের মধ্যে জীব ও জগদ্ৰপেরই বিশেষ বিচার প্রবর্তিত 
করা হইয়াছে । এই রূপদ্বয়ই যে অনাদি, তাহ! বেদান্তদর্শনেরও স্বীকার্য্য। 
জগৎ হইতে যে জীব বিভিন্ন, তাহা অতি বিস্তৃত বিচারের দ্বার! সাংখ্যদর্শনে 
প্রতিপন্ন কর! হইয়াছে ; জীবকে দৃক্শক্তি (চিতিশক্তি ) ও জগতকে দৃশ্য 
(অচেতন) শক্তি এবং গুণাত্মক বলির সাংখ্যশান্ত্ৰে উপদেশ কর! হই- 
য়াছে। এতৎসম্বন্ধেও বেদান্তদর্শনের সহিত কোন বিরোধ নাই । প্রকাশিত 
জগতে ব্রঙ্গের জীবরূপ যে জগদ্ৰপ হইতে বিভিন্ন, তাহা বেদান্তদর্শনেরও 
সন্মত! অতঃপর সাংখ্যশান্ত্রে এই উপদেশ করা হইয়াছে যে “নেতি” 
“নেতি” বিচারের দ্বারা জীব আপনাকে জগৎ হইতে সম্পূর্ণ বিভিন্ন জানিয়া 
এবং আপনাকে স্বরূপতঃ গুণাতীত মুক্তস্বভাব বোধ করিয়া, এ গুণাতীত 
স্বীয় স্বরূপের চিন্ত! দ্বার! মুক্তিলাভ করেন। বেদান্তদর্শনের শিক্ষার সহিত 
সাংখ্যশাস্ত্রের এই উপদেশেরও কোন বিরোধ নাই; মোক্ষমার্গীবলম্বী সাধক 
যে আপনাকে স্বরূপতঃ বিশুদ্ধ মুক্তস্বভাব বলিয়া চিন্তা করিবেন, তাহ! 
শ্রীভগবান্‌ বেদব্যাসও বেদান্তদর্শনের তৃতীয় অধ্যায়ের তৃতীয়প(দের ৫২ 
সংখ্যক প্রভৃতি সুত্রে জ্ঞাপন করিয়াছেন; এবং প্রথমাধ্যায়ের প্রথমপাঁদ্রে 
শেষ সুত্রে যে ব্ৰহ্মোপাসনার ত্ৰিবিধত্ব উপদিষ্ট হইয়াছে, তাহাতেও এইরূপ 
চিন্তার আবশ্যকতা বর্ণনা কর! হইয়াছে । পৰন্ত সাংখ্যশান্ত্রে জীবাত্মাকে 
বিভুম্বভাব বলিয়! বর্ণনা করা হইয়াছে; তাহার ফল এই যে, সাংখ্যমাৰ্গীয় 
সাধক আপনাকে জগদতীত শুদ্ধ বিভু আত্মা বলিয়! চিন্তা করেন। বেদান্ত- 
দর্শনে পরব্ৰহ্ষের সম্বন্ধেই বিভুত্বের উপদেশ করা হইয়াছে ; অতএব সাংখ্য- 
মার্গায সাধন বেদান্তদর্শনোক্ত “অক্ষর ব্রন্গের” উপাসনার অঙ্গীভূত। “অক্ষর 
ব্ৰহ্ের” উপাসনায় “নেতি নেতি” বিচারের দ্বারা ব্ৰহ্মকে গুণাতীত নিক্ষিয় 
ও বিভুস্বভাব বলিয়৷ চিন্তা করিতে হয়, এবং সাধক আপনাকেও তাঁহার 
অংশমাত্র জানিয়া এ অক্ষর ব্ৰহ্ম হইতে অভিন্নরূপে ধ্যান করেন; সুতরাং 


৬২২ বেদান্ত-দর্শন | 


সাংখাশাস্ত্রের উপদিষ্ট উপাসনাপ্রণালী বেদান্তোক্ত অক্ষরব্রঙ্দোপাসনার 
অঙ্গীভূত। এই অর্থে সাংখ্যমার্গের উপাঁসনাবিষয়ক উপদেশবিষয়েও 
বেদান্তদর্শনের কোন বিরোধ নাই । বেদাস্তদর্শনে উপদিষ্ট মোক্ষপ্রদ উপা- 
সনার মধ্যে ইহ! একঙ্গিবিশেষ ৷ 

পুরুষবহুত্ব সাংখাশাস্ত্রে উপদিষ্ট ভইয়াঁছে। বেদান্তদর্শনেও জীবশক্তিকে 
নিত্য বলিয়া উপদেশ করা হইয়াছে ; এবং জীব যে অনন্ত তাহাও বেদান্ত 
দর্শনের অস্বীকাঁধ্য নহে ; জীবকে “অণু”-স্বভাব এবং ত্রঙ্গকে “বিভু”-স্বভাৰ 
বলিয়া ব্যাখ্যা করাতে জীবের অসংখ্যেয়ত্ব বেদান্তদর্শনের স্বীকাৰ্য্য; এই 
অংশেও সাংখ্যদর্শনের সহিত বেদান্তদর্শনের বিরোধ নাই । 

ঈশ্বর যে জীব হইতে বিভিন্ন এবং তাঁহাকে যে “সর্বজ্ঞ” ও “পুরুষ- 
বিশেষ” বলিয়া পাতিঞ্জলদর্শনে উপদেশ দেওয়া! হইয়াছে, তাহাও বেদান্ত- 
দর্শনের অন্বীকাধ্য নহে; কারণ এ্রশীশক্তিকে জীবশক্তি হইতে পৃথক্‌ 
করিয়া শ্রুতি এবং বেদব্যাস উপদেশ করিয়াছেন; তাহা পূর্বের প্রদণিত 
হইয়াছে। সাংখ্যপ্রবচনস্থত্রেও “সহি সর্বববিৎ সর্ধ্কর্তা” “ঈদৃশেশ্বরসিদ্ধিঃ 
সিদ্ধা” ইত্যাদি সুত্রে ঈশ্বরাস্তিত্ব স্বীকার করা হইয়াছে । অতএব এই 
'অংশেও উভয় দর্শনের মধ্যে কোন বিরোধ নাই । এই নকল সাংখ্য 
প্রবচনস্ুত্রের ব্যাখ্যা বিজ্ঞানভিক্ষু যে প্রকার করিয়াছেন, তাহা যে সধ্যাখ্য। 
নহে, তাহা ই দর্শনের ব্যাখ্যায় প্রদশিত হইয়াছে। 

কিন্তু বেদাস্তদর্শনে সম্পূৰ্ণ ব্ৰহ্মবিপ্তা বর্ণিত হইয়াছে; অতএব ইহার 
উপদেশ সাৎখ্যশীস্ত্রীয় উপদেশ হইতে অধিক ব্যাপক। ব্ৰহ্ধের চতুর্ধিবধ- 
রূপ যাহ। এই উপদংহারের প্রথমভাগে বণিত হইয়াছে, তত্সমস্তই বেদান্ত- 
দর্শনের উপদেশের বিষয় । সুতরাং জীবশক্তি এবং জগংশক্তিকে পরস্পর 
হইতে বিভিন্ন বলিয়! স্বীকার করিয়াও এতছুভয়ের ব্ৰহ্মরপে একত্ব বেদাস্ত- 
দর্শনে উপদেশ করা হইয়াছে ; এবং জীবসকল পরস্পর হইতে বিভিন্ন ; 


উপসংহার । ৬২৩ 


সুতরাং বহু হইলেও যে, ইহারা সকলেই এক ব্ৰহ্গেরই অংশমাত্ৰ এবং 
ভীহার সহিত অভিন্ন, ইহাও বেদান্তদৰ্শনে উপদিষ্ট হইয়াছে। সাংখ্যদৰ্শন 
একদেশদৰ্শী হওয়ায়-_ব্ৰহ্ম সাক্ষাৎসম্বন্ধে ইহার উপদেশের বিষরীভূত না 
হওয়ায়, গুণাত্মিক| প্রকৃতিকে সাংখ্যশান্ত্ে স্বভাবতঃই “গৰ্তুদাসবৎ” ঈশ্বরের 
অধীন ও জগৎকারণ বলিয়া নির্দেশ করা হইয়াছে, এবং ঈশ্বরকে অকর্ত। 
এবং গুণাত্মিকা প্রকৃতির সহিত কেবল নিত্যসান্নিধ্যপন্বন্ধে অবস্থিত বলিয়| 
বর্ণনা করা হইয়াছে । বেদান্ত-দর্শনে সিদ্ধান্ত করা হইয়াছে যে, প্রকৃতি 
স্বতস্বা নহে; ইহা ব্ৰহ্মেরই শক্তিবিশেষ ; স্থতরাং ব্ৰহ্মই জগতের মূল 
উপাদান ও নিমিত্তকারণ। শ্বেতাশ্বতরোপনিষদের প্রথমাধ্যায়ের তৃতীয় 
প্রভৃতি শ্লোকে বলা হইয়াছে যে, দ্বিতীয় শ্লোকোক্ত ভূতাদির কারণত্ব 
থাকিলেও, ইহার! ব্ৰহ্মের অঙ্গীভূভ এবং তাঁহার নিয়তির অধীন ; স্থতরাং 
মূলকরণত্ব ব্রন্মেরই আছে। কিন্ত ব্রদ্মের জগকারণত্ব থাকিলেও তিনি যে 
অক্ষররূপে অকর্তী এবং গুণাতীত শুদ্ধস্বভাব, তাহা বেদান্তও উপদেশ 
করিয়াছেন । অতএব নিবিষ্ট হইর। চিন্তা করিলে দেখা যায় যে, উভয়দর্শনের 
মধ্যে যেরূপ বিরোধ থাকা কল্পনা কর হয়, তাহা প্রকৃত নহে । এইরূপ 
পরমাধুকারণবাদের সহিতও প্রকৃতপ্রস্তাবে বেদান্তদর্শনের বিরোধ নাই। 
কারণ, স্থলপঞ্চভূতাত্মক দ্রব্যসমস্ত যে পরমাঁথুসকলের পঞ্জীকরণের দ্বার! 
গঠিত, তাহা, বেদান্তদর্শনের আসম্মত নহে। তবে ঈশ্বর পরমাণুরও 
প্রকাশক এবং নিযন্তা ; সুতরাং একমাত্র মূলকারণ সর্বশক্তিমান্‌ ব্ৰহ্ম বলিয়া 
যে ব্ৰহ্মদ্ুত্ৰে উপদেশ করা হইয়াছে, তাহা প্রক্কতপ্রস্তাবে পরমাণুকারণবাঁদের 
বিরোধী নহে। শ্রুতিকে পরিত্যাগ করিয়া তাকিক মহোদয়গণ যে পরমাণু- 
কারণ বাদের নান! অবান্তর শখ! বিস্তার করিয়াছেন, তাহাই শাস্ত্র-বিরুদ্ধ 
5গয়ার ভগবান বেদব্যাস তাহ। অশেষক্কপে খণ্ডন করিয়াছেন। এইরূপে 
সকল দর্শনই বেদান্তে সমন্বিত হয় । বস্তুতঃ ব্ৰহ্ধের দ্বিরূপ্তা, যাহা এইগ্রন্থে 


৬২৪ বেদান্ত-দর্শন | 


উপদিষ্ট হইয়াছে, তাহ! সম)ক্‌ হৃদয়ঙ্গম করিতে না পারি [রিলেই, শাস্ত্ৰবাক্যের 
বিরোধ থাকা দুষ্ট হয়। নিস্বার্কভাম্তোপদিষ্ট বন্বের দ্বিৱপতাতে সমস্ত শান্ত 
সমন্বিত হয়। 
সাংখ্য প্রভৃতি দর্শনে একদেশদর্শী উপদেশ যে কারণে প্রদত্ত হইয়াছে, 
তাহা “ব্হ্ধবাদী খষি ও ব্ৰহ্মবিদ্ধা” নামক গ্রন্থের দ্বিতীয় ও তৃতীয়াধ্যায়ে 
বিশেষরূপে গ্রদণিত হইয়াছে: উক্তস্থলে ইহা প্রতিপন্ন করা হইয়াছে যে, 
উপদ্েশ-প্রার্থী শিখ্যের জিজ্ঞাসা ও প্রকৃতি এবং যোগ্যতার প্রভেদই 
খধ্গিণের উপদেশ সকলের বিভিন্নতাঁর কারণ। এইস্থলে তৎসমস্ত বিষয়ের 
পুনরুক্তি নিশ্রয়োজনীয় 1 উপনিষ্ট বিষয়ে শিয়্যের আস্থা! সম্পাদনের নিমিত্ত 
দর্শনবক্তা খধিগণ অপর মৃত সকলের খণ্ডন করিতেও বাধ্য হইয়াছেন |: কিন্ত 
তদ্দারা তাহাদের আপনাদিগের মধ্যে মতবিরোধ কল্পনা :করা সত নহে; 
ধুতেৎস্বন্ধেও পূৰ্ব্বোক্ত গ্ৰন্থে বিস্তৃত সমালোচন| করা হইয়াছে | এইস্থলে 
তাহা পুনরুক্তি অনাবশ্যক । * 


(৪) 
নিবেদন । 
অবশেষে বক্তব্য.এই যেঁ, আপন আপন প্রকৃতি ও যোগ্যতা অনুসারে 
সুদ্গুরুর নিকট সাধু অবলম্বন করিয়া, দর্শনশাস্ব অধ্যয়ন করা উচিত। 
তদ্ৰূপ করিলেই, দর্শনশাস্্পাঠ সফল হয়, এবং দর্শনশান্থ্বের উল্লিখিত 
উপদেশ নকল স্ফ.ঠিঁপ্ৰাপ্ত হয়। অপর সাহিত্যের ন্যায় দৰ্শনশাস্ত্ৰ পাঠ, 
করিলে, কেবল মতামতবিচারেরই দক্ষতা জন্মে এবং তাঁকিকতার বৃদ্ধি হয়; 


:*. নিঝিষ্টচিত্তে বিচার করিলে, ইহ।ও প্রতিপন্ন হইবে যে, বৌদ্ধ এবং জৈনমতেও 
আংশিকরূপে দার্শনিক সত্য নিহিত আছে; তবে তৎসহ বেক্বিরুদ্ধ এবং অযৌক্তিক সত. 
সরল মিশ্রিত হইয়াছে । এই সকল মতকে সম্পূর্ণ সত্য বলিয়া যে মীমাংসা, তাহাই 
ভ্ৰান্ত এবং বেদাস্তদর্শনে তাঁহীরই প্রতিবাদ করা হইয়াছে । 


উপসংহার ৷ ৬২৫ 


তদ্বার! মন্ুষ্যজীবনের চরম উদ্দেশ্য সিদ্ধ হয় নাঁ। বেদান্তদর্শনে যে ব্ৰহ্ম- 
স্বরূপ, জীবতত্ব ও জগত্তত্ব শ্রীভগবান্‌ বেদব্যাস এত পরিশ্রম স্বীকার 
করিয়া বর্ণনা করিয়াছেন, তাহ| জীবের পাপ-তাপ মোচনের নিমিত্ত এবং 
জিজ্ঞাস সাধককে মোক্ষমার্গ প্রদর্শন করিবার অভিপ্ৰায়ে; তাহার স্বীয় 
পাণ্ডিত্য জগতে ঘোষণ! করিবার নিমিত্ত নহে। সর্বাশ্রয় সর্বনিয়ন্তা 
ব্ৰহ্মই যে জীবের গন্তব্য, তাহাকে লাভ করিতে পারিলেই যে জীব কৃতাৰ্থ 
হয়, তিনিই যে জীবেব পাঁপতীপহারী এবং আনন্দদাতা, তাহা নিশ্চিত- 
রূপে অবগত হয়৷, জীব যাহাতে আপনার স্নগতির নিমিত্ত তাঁহার শরণী- 
পন্ন হয়, এবং সৰ্ব্বান্তঃকরণের সহিত তাঁহার ভজন ও চিন্তনে অন্ুরক্ত 
হয়, তদ্বিষয়ে বুদ্ধিকে প্রেরণা করাই পরমকারুণিক ভগবান্‌ শ্রীবেদব্যাসের 
অভিপ্রায় । এই তত্র বিশ্বৃত হইলে, দর্শনশাস্ত্র পাঠে কেবল তাঁকিকতাঁরই 
পুষ্টিসাধন হয়, তাহাতে মন্ুষ্যজীবনের মুখ্য উদ্দেশ্তের প্রতি দৃষ্টি সঞ্চালিত 
হয় না। অতএব যাহারা আপন কল্যাণ সাধন করিতে ইচ্ছা করেন, 
তাহার! ব্ৰহ্মবিৎ সদগুরুর অনুগত হইয়া দর্ণনশাস্ত্বের অলোচনার প্রবৃত্ত 
হউন ; ইহাই তাঁহাদিগের নিকট আমার বিনীত প্রার্থনা ৷ ব্রহ্মবিদ্বালাভের 
নিমিত্ত যে ব্ৰহ্মবিৎ সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা একান্ত আবশ্যক, তাহা 
জীবের কল্যাণের নিমিত্ত সৰ্ব্বকালে সর্ব্ববিধ আৰ্য্যশাপ্সে কীর্তিত হই- 
য়াছে। শ্রীমন্তগবদগীতায় শ্রীরুষ্ণ স্বয়ং অজ্জুনকে তত্বোপদেশ করিয়াও 
বলিয়াছেন যে-- 

“তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। 

উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্বদর্শিনঃ ॥ 

যজ্জ্ঞাত্ব ন পুনমোহমেবং যাস্তসি পাণৰ । 

যেন ভূতান্যশেষেণ দ্ৰক্মস্তাত্মন্তথে| ময়ি ॥ 

উ্ৰীমদ্তগবদগীত| ৪র্থ অঃ ৩৪1৩৫ শ্লোক ॥ 


8০৩ 


৬২৬ বেদান্ত-দর্শন । 


অন্তার্থঃ--তত্তবদ্শী জ্ঞানিগণকে প্রণিপাত, জিজ্ঞাসা, এবং সেবা দ্বারা 
(তীহাদিগহইতে) তুমি এই জ্ঞান লাভ কর; তাহারা তোমাকে এই জ্ঞানের 
উপদেশ প্রদান করিবেন। হে পাগুব। এইরূপে এই জ্ঞান লাভ করিলে, 
তুমি আর মোহপ্রাপ্ত হইবে না, এবং তাহা হইলেই সমস্ত ভূতগণকে 
অশেষরূপে আত্মাতে এবং অবশেষে আমাতে দৰ্শন করিতে পারিবে । 
শ্ৰমচ্ছঙ্করাচার্য্য মোহমুদগর নামক পরম উপাদেয় গ্রন্থে বলিয়াছেন, 


“ক্ষণমিহ সঙ্জনসঙ্গতিরেক। 
ভবতি ভবার্ণবতরণে নৌকা” ॥ 


|-- 


অন্তার্থ£-_“সৎ” পুরুষের যে সঙ্গলাভ, তাহাই ভবরূপ অপার সমুদ্রকে 
উন্নজ্ঘন করিবার নিমিত্ত একমাত্র তরণীস্বরূপ ৷ 
শ্রীমন্মাহাপ্রভূ বলিয়াছেন; 
“কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে । 
গুরু অস্তর্ধামিরূপে শিক্ষায় আপনে ॥ 
সাধুর সঙ্গে কৃষ্ণভক্ত্যে শ্রদ্ধ! যদি হয়। 
ভক্তিফল প্রেম হয় সংসাৰ যায় ক্ষয় ৷৷ 
মহৎ কৃপ। বিনা কোন কৰ্ম্মে ভক্তি নয়। 
কুষ্ণভক্তি দূরে রহু সংসার নহে ক্ষয় ॥ 
সাধুসঙ্গ সাধুসঙ্গ সৰ্ব্বশ]স্ত্ৰে কয়। 
লব| মাত্র সাধুসঙ্গ সৰ্ব্বসিদ্ধি হয় ॥ 
কোন ভাগ্যে কোন জীবের শ্ৰদ্ধা যদি হয়। 
তবে সেই জীব সাধুসঙ্গ করর ॥ 


উপসংহার । ৬২৭ 


সাধুসঙ্গ হতে হয় শ্রবণ কীর্ভন। 
সাধনভক্ক্যে হয় সর্ববানর্থবিবর্তন ॥ 
ইত্যাদি। শ্রীচৈতন্তচরিতামৃত মধ্যম খণ্ড 
ত্ৰয়োবিংশ পরিচ্ছেদ ॥ 
শ্রীগুরু নানক প্রভৃতি অপর ধৰ্ম্মোপদেষ্ট গণও সর্বত্র এইরূপই উপদেশ 
প্রদান করিয়াছেন । শ্রুতি স্বয়ং এই তথ্য নান! স্থানে কীর্তন করিয়াছেন । 
ষথ|-- 
“আচার্ধাদ্ধৈব বিদ্যা বিদিতা সাধিষ্ঠং ( সাধুতমত্বং ) 
প্রাপয়তি ৷” 
অস্তার্থটঁ_আচার্য্য হইতে বিদ্যাকে লাভ করিলেই এ বিন্ধা 
সম্যক্‌ কল্যাণসাধন করে ইত্যাদি! 

“অতএব কল্যাণপ্রার্থী পুরুষ সৰ্ব্ববিধ ধর্ম প্রবর্তক এ সন্মত 
যে উপদেশ, তৎপ্রতি শ্রন্ধাবান্‌ হইয়া, তাঁহাদের বাক্যের প্রতি শ্রদ্ধা স্থাপন 
করিয়া, কাৰ্য্যে অগ্ৰসর হইলেই পরমপুক্লষাৰ্থ লাভ করিতে সমর্থ হইবেন, 
তদ্বিষয়ে সন্দেহ করিবার কোন কারণ নাই । এই ঘোর সংসারে পতিত 
হইয়া! সংসারের পরপারে অবস্থিত আলোক প্রদর্শক মহাপুরুষদিগের প্রদর্শিত 
পন্থার অনুলরণ করাই সর্বতোভাবে কর্তব্য। ইতি। 

বেদান্ত সুবোঁধিনী ভাষ! ব্যাখ্যা সমাপ্ত ৷ 
সমাগুমিদৎ বহ্মসীমাংসাশাঙ্গ্ৰম্‌ । 


এতৎ সৰ্ব্বং ব্ৰীবিষ্ণুপাদাৰ্পিতমন্ত ৷ 
ওঁ পূৰ্ণমদঃ পূৰ্ণমিদং পূৰ্ণাৎ পূৰ্ণমুদচ্যতে। 
পূ্ণস্য পূর্ণমাদায় পূৰ্ণমেবাবশিষ্যতে ॥ 
ও শান্তিঃ ও শান্তি ও' শান্তি: ॥ 
ওঁ তত সং॥ 


ওঁ হরিঃ। 


পাস ০ পাশ 


১. 
২ 
৩। 
৪1 
৫1 
ত 
৭| 
৮। 
৯। 
১০ । 
১১। 
১২। 
১৩। 
১৪। 
১৫] 
১৩। 
১৭ । 
১৮। 


১৯1 


২০ 


ও 


পরিশিষ্ট । 


সুত্রাহক্রমণিক]। 


প্রথম অধ্যায়। 
প্রথম পাদঃ। 


অথাতো! ব্রহ্মজিজ্ঞাস। 
জন্মা্থাস্ত যতঃ 
শান্ত্রযোনিত্বাৎ 
তন্ত,সমন্বয়াৎ 
ঈক্ষতেননশন্দম্‌ 
গেঁণশ্চেন্নাত্মশব্দাৎ 
তনিষ্ঠস্ত মোক্ষোপদেশাৎ 
হেয়ত্বাবচনাচ্চ 
প্রতিজ্ঞাবিরোধাৎ 
স্বাপ্যয়াৎ 

গতিসামান্তাৎ 

শ্রুতাচ্চ 
আনন্দময়োহভ্যাসাৎ 
বিকারশব্দাপ্েতি তের, প্রাচুৰ্য্যাৎ 
তাদ্দেতুব্যপদেশাচ্চ 
মান্ববগিকমেব চ গীয়তে 
নেতরোহন্লপপত্তেঃ 
ভেদব্যপদেশাচ্চ 
কামাচ্চনান্তমানাপেক্গ 


পৃষ্ঠা। 
২০1 অন্বিন্নস্ত চ তদেযাগং শাস্তি ১০৩ 
২১। অন্তস্তদ্ধর্ম্োপিদেশীৎ ১৩০ 
২২ | ভেদব্যপদেশাচ্চাক্লঃ ১৩০ 
২৩। আকাশস্তপ্লিক্ষাৎ ১৩১ 
২৪ । অতএব প্ৰাণঃ । ১৩২ 
২৫ | জ্যোতিশ্চরণাবিধানাৎ ১৩২ 
২৩। ছন্দোহভিধানান্নেতি চেন্ন, তথা চেতোহর্পণনিগদা তথাহি 
| দর্শনম্‌ ১৩৪ 
২৭। ভূতাদিপাদব্যপদেশোপপত্তেশ্চৈবম্‌ ১৩৫ 
২৮। উপদেশভেদান্নেতি চেন্নোভয়ন্মিননপ্যবিরোধাত ১৩৫ 
২৯ । প্ৰাণস্তথাহংণুগমাৎ ১৩৬ 
৩০ | ন বক্তরাত্মোপদেশাদিতি চেদধ্যাত্মসম্বন্ধভূমাহান্মিন ১৩৭ 
৩১। শাস্ত্দৃষ্টী তুপদেশো বামদেববৎ 
৩২। জীবমুখ্যপ্রাণলিঙ্গান্নেতি চেন্নোপাসাত্রৈবিধ্যাদাশ্ৰিতত্বাদিহ তর 
যোগাৎ ১৩৯ 
দ্বিতীয় পাদঃ। 
১। সর্ধত্রপ্রসিদ্ধোপদেশাৎ ১৪৮ 
২। বিবক্ষিতগুণোপপত্েশ্চ ১৫০ 
৩। অনুপপত্তেস্ত ন শারীরঃ ১৫১ 
৪1 কৰ্ম্মকৰ্ভৃব্যপদেশাচ্চ | ১৫২ 
৫। শব্দবিশেষাৎ ১৫২ 
৬ স্মুতেশ্চ ১৫৩ 
৭। অর্ভকৌকস্তাত্দ্যপদেশাচ্চ নেতি চের, নিচাৰ্য্যত্বাদেবং 
ব্যোঁমবচ্চ ১৫৩, 
৮1 সন্তোগপ্রাপ্তিরিতিচে্ন বৈশেষ্াৎ ১৫৪ 
৯ | অন্তা চরাচরগ্রহণাঁৎ ১৫৫ 


১০। প্রকরণাচ্চ ১৫৫ 


১১। 
১২। 
৬৩ । 
১৪। 
১৫। 
১৬ । 
১৭ । 
১৮। 
১৯ | 
২০ | 
২১ । 
২২ । 
২৩ 1 
২৪ । 
২৫। 
২৩। 
২৭। 


২৮ । 
২৯ । 
৩০ । 
৩১। 
৩২। 
৩৩ । 


১ 
২ 


Jo 


গুহাৎ প্রবিষ্টাবাত্মানে৷ হি ত্দর্শনাৎ 
বিশেষণাচ্চ 

অন্তর উপপত্তেঃ 

স্থানাদিবাপদেশাচ্চ 
স্থথবিশিষ্টাভিধানাদেব চ 

অতএব চ তদ্ব,দ্ধ 
শ্ৰুতোপনিষতৎকগত্যভিধানাচ্চ 
অনবহিতেরসম্ভবাচ্চ নেতরঃ 
অন্তর্যাম্যধিদৈবাদিলোকাদিধুতদবর্মব্যপদেশাঁৎ 
ন চ ম্মার্তমতদ্বন্মীভিলাপাঁৎ 
নশারীরশ্চোভয়েহইপিহিভেদেনৈনমধীয়তে 
অদৃশ্যত্বাদিগুণকোধৰ্ম্মোক্তেঃ 
বিশেষণভেদব্যপদেশাভ্যাৎ চ নেতরৌ 
রূপোপন্তাসাচ্চ 

বৈশ্বানরঃ সাধারণশব্দবিশেষাঁৎ 
স্র্যামাণমনুমানং স্তাদিতি 
শব্দাদিভ্যোহস্তঃ প্রতিষ্ঠানান্নেতি চেন্ন, তথা দৃষ্ট্যপদেশীদসন্তবাৎ 
পুরুষমভিধীয়তে 

অতএব ন দেবতা ভূতৎ চ 
সাক্ষাদপ্যবিরোধৎ জৈমিনিঃ 
অভিব্যক্তেরিত্যাশ্মরথ্যঃ 
অনুস্মতের্বাদরিঃ 

সম্পন্তেরিতি জৈমিনিস্তথাহি দর্শয়তি 
আমনন্তি চৈনমস্মিন্‌ 


পর 0 সপ 


তৃতীয় পাদঃ। 
দ্যুভ্‌ গ্যায়তনৎ স্বশব্দাৎ 
মুক্তোপস্থপ্যব্যপদেশাৎ 


পৃষ্ঠা। 


১৫৬ 
১৫৬ 
১৫৭ 
১৫৭ 
১৫৮ 
১৫৮ 
১৫৮ 
১৬১ 
১৩১ 
১৬২ 
১৬২ 
১৬৩ 
১৬৩ 
১৬৪ 
১৬৪ 
১৬৪ 


১৬৫ 
১৩৬ 
১৬৬ 
১৬৭ 
১৬৭ 
১৬৭ 
১১৮ 


১৭০ 


১৭০ 


৩। 
৪1 
৫1 
৬, 
ণ | 
৮1 
| 
১০ । 
১১। 
১২ । 
১৩ । 
১৪। 
১৫। 
১৬। 
১৭1 
১৮ । 
১৯ । 
২০ । 
২১! 
২২ । 
২৩ । 
২৪] 
২৫ 
২৬। 
২৭। 
২৮। 
২৯। 
৩০ । 
৩১ । 


নানুমানমতচ্ছব্দাৎ 

প্রাণভচ্চ 

ভেদব্যপদেশাচ্চ 

প্রকরণাৎ 

স্থিত্যদনাভ্যা্চ 

ভূমা সম্প্রসাদাদধাপদেশীৎ 
ধর্মোপপত্তেশ্চ 
অক্ষরমন্রাস্তধুতেঃ 

সাচ প্রশাসনাঁৎ 
অন্তভাবব্যাবৃতেশ্চ 
ঈক্ষতিকন্মব্পদেশীৎ সঃ 
দহরউত্তরেভ্যঃ 

গতিশব্দাভাং তথা হি দৃষ্টং লিঙ্গঞ্চ 
ধৃতেশ্চ মহিয়নোহস্তাশ্মিন্ন পলব্ধেঃ 
প্রসিদ্ধেশ্চ 

ইতরপরামর্শাৎ স ইতি চেন্নাসম্ভবাৎ 
উত্তরাচ্চেদা বিভূতিম্বরূপন্ত 
অন্ঠার্থশ্চ পরামর্শঃ 
অল্পশ্রুতিরিতি চেন্তহক্তম্‌ 
অনুকৃতেস্তন্ত চ 

অপিতুম্মর্যতে 

শব্দাদেব প্রনিতঃ 

হৃদ্ধপেক্ষয়। তু মনুষ্য ধিকারত্বাৎ 
তদ্ুপর্য্যপিবাদরায়ণঃ সম্ভবাৎ 


বিরোধঃ কৰ্ম্মনীতি চেন্নানেক প্রতিপত্তেদর্শনাৎ 
শব্দ ইতি চেন্নাতঃ প্রভবাৎ প্রত্যক্ষান্থমানাভ্যাম্‌ 


অতএব নিত্যত্বম্‌ 


সমাননামরূপত্বাচ্চাবৃত্তাবপ্যবিরোধোদর্শনাৎ স্থাতেশ্চ 


মধ্বাদিষসম্তবাদনধিকারং জৈমিনিঃ 


১০ । 
১১। 
১২ ।} 


জ্যোতিধি ভাবাচ্চ 

ভাবংতু বাদৱরায়ণোহস্তিহি 
শুগস্ততদনাদরশ্রবণাত্তদাদ্রবণাৎ সথচ্যতেহি 
ক্ষত্রিয়তবাবগতেশ্চোত্তরত্র চৈত্ররথেন লিঙ্গাৎ 
সংস্কারপরামর্শাৎ তদভাবাভিলাপাচ্চ 
তদভাবনির্ধারণে ঢ প্রবৃত্তেঃ 
শ্রবণাধ্যয়নার্থ-প্রতিষেধাৎ 

স্মুতেশ্চ 

কম্পনাৎ 

জ্যোতিদরশনাত 
আকাশোহর্থান্তরত্বাদিব্যপদেশাৎ 
স্বযুপ্ত্যংক্ৰান্ত্যোভেদেন 

পত্যাদিশবোভ্যঃ 


0 শি 


চতুর্থ পাদঃ। 


আন্বমানিকমপ্যেকেষামিতি চেন্ন, শরীররূপকবিশ্তস্তগৃহীতে- 


দরশয়তি 

সুকান্ত তদ ত্বাৎ 

তদধীনত্বাদর্থবৎ 

জ্েয়ত্বাবানাচ্ডি 

বদতীতি চেন্ন প্রাজ্ঞ হি প্রকরণাৎ 
্রয়াণামেব তৈবমূপন্তাসঃ প্রশ্নশ্চ 
মহ্দ্বচ্চ 

চমসবদবিশেষাৎ 

জ্যোতিরুপক্রমা তু তথা হাধীয়ত একে 
কম্পনোপদেশীচ্চ মধবাদিবদবিরোধঃ 
ন, সংখ্যোপসংগ্রহাদপি নানাভাবাঁদতিরেকাচ্চ 
প্রাণাদয়োবাক্যশেষাৎ 


2/ 2 


হ/ 


লা তে ud WS uw ut uu 
YU 2/ UV 
UW দা ৰজ uf 


পা 
E21 
ত 


ৰ 
০} 
ডা ৬ 


war */ 
22 
৮728 


১৩ । 
১৪ | 
১৫ ৷ 
১৬। 
১৭ | 
১৮ । 
১৯ । 
২০1 
২১। 
১২। 
২৩। 
২৪। 
২৫1 
২৬ ৷ 
২৭ । 
২৮ 


>| 
২ 
৩! 
৪1 
‘৫ 
৬। 
৭! 
চ। 


জ্যোতিষৈকেষামসত্যন্নে 

কারণত্বেন চাকাশাদিষু যথা ব্যপদিষ্টোক্তেঃ 
সমাকৰ্ষাৎ 

জগদ্বাচিত্বাৎ 

জীবমুখ্যপ্রীণলিঙ্গান্নেতি চে্তদ্ব্যাখ্যাতম্‌ 
অন্তার্থং তু জৈমিনিঃ প্রশ্নব্যাখ্যানাভ্যামপি, চৈবমেকে 
বাক্যানয়াৎ _ 
প্রতিজ্ঞাসির্দোলিঙ্গমাশ্ারথ্যঃ 

উৎক্রমিষ্যত এবস্তাবাদিত্যৌডুলোমিঃ 
অবস্থিতেরিতি কাশকুংস্বঃ 

প্ররুতিশ্চ প্রতিজ্ঞ! দৃষ্টান্তান্পরোধাৎ 
অভিধ্যোপাদেশাৎ 

সাক্ষাচ্চোভয়ায়ানাঁৎ: 

আত্মক্কতেঃ পরিণামাৎ 

যোনিশ্চ হি গীয়তে 

এতেন সৰ্বে ব্যাখ্যাত! ব্যাখ্যাতাঃ 


— ৩? 


দ্বিতীয় অধ্যায়। 


প্রথম পাদ? । 


স্মতযনবকাশদো য প্রসঙ্গ ইতি চেন্নান্যস্থত্যনবকাশদোষপ্রসঙ্গাৎ 
ইতরেধাঁঞ্চান্ুপলন্ধেঃ 

এতেন যোগঃ প্রত্যুক্তঃ 

ন বিলক্ষণত্বাদশ্ত তথাত্বক্চ শব্দাৎ 

অভিমানিব্যপদেশস্ত বিশেষান্গগতিভ্যাম্‌ 

দৃশ্যতে তু 

অদিতি চেন্ন প্রতিষেধমাত্রত্বাৎ 

অগীতৌ তথ প্রসঙ্গাদসমঞ্জনম্‌ 


পৃষ্ঠা । 
২০২ 
২০২ 
২০৩ 
২০৪ 
১০৫ 
২০৫ 
২০৬ 
২০৭ 
২০৭ 
২০৭ 
১০৮ 
২০৮ 
২০৯ 
২০৯ 
২১১ 
২১১ 


২১৫ 
২১৬ 
২১৬ 
২১৭ 
২১৭ 
২১৮ 
২১৮ 
২১৯ 


পৃষ্ঠা । 
ন তু দৃষ্টান্তভাবাৎ ২১৯, 
স্বপক্ষে দোষাচ্চ ২২০ 
তর্কাপ্রতিষ্ঠানাদপ্যন্তথান্থমেয়মিতি চেদেবমপ্যনিমৌন্ষপ্রসঙ্গঃ ২২০ 
এতেন শিষ্টাপরিগ্রহ। অপি ব্যাখ্যাতাঃ ২২১ 
ভোক্ত,।পত্তেরবিভাগশ্চেঙ, স্তাল্লোকবৎ ২২২ 
তদনন্ত্বমারন্তণ শব্দাদিভ্যঃ ২২৪ 
ভাবে চোপলজ্ধেঃ ২৫৭ 
সত্বাচ্চাবরস্তা ২৫৭ 
অসদ্ব্যপদেশান্নেতি চেন, ধর্মান্তরেণ, বাক্যশেষাৎ, যুক্তেঃ শব্দা- 
স্তরাচ্চ ২৫৮ 
পটবচ্চ ২৫৯ 
যথা চ প্ৰাণাদিঃ ২৬০. 
ইতরব্যপদেশাদ্ধিতাকরণাদিদোযষ প্রসক্তিঃ ২৬০ 
অধিকং তু ভেদনির্দেশাৎ ২৬১ 
অন্মাদিবচ্চ, তদনুপপত্তিঃ ২৬২ 
উপদংহারদর্শনান্নেতি চেন্ন ক্ষীরবন্ধি ২৬৩ 
দেবাদিবদপিলোকে ২৩৩ 
কৎস্নপ্রসক্তি নিরবয়বত্ব শব্দ কোপো বা ২৬৪ 
শ্ৰুতেস্ত, শব্দমূলত্বাৎ ২৬৪ 
আত্মনি চৈবং বিচিত্ৰাশ্চ হি ২৬৫ 
স্বপক্ষে দোষাচ্চ ২৬৬ 
সৰ্ব্বোপেতা চ সা তদ্দর্শনাৎ ২৬৬. 
বিকরণত্বান্নেতি চেত্তদুক্তম্‌ ২৬৭ 
ন, প্রয়োজনকত্বাৎ ২৬৭ 
লোকবত্ত, লীলাকৈবল্যম্‌ ২৬৮ 
বৈষম্যনৈদ্বণ্যে ন সাপেক্ষত্বাৎ তথাহি দর্শয়তি ২৬৮ 


ন কর্ম্মীবিভাগাদিতি চেন্নাহনাদিত্বছুপপদ্ঘতে চাপ্যুপলভ্যতে চ ২৬৯ 
সর্ববধন্মোপপত্েশ্চ ১৭০. 


॥০ 


দ্বিতীয় পাদঃ। 


রচনাঙ্লপপত্তেশ্চ নাহন্ুমানম্‌ 
প্রবৃত্তেশ্চ 

পয়োহম্থৃবচ্চেৎ তত্ৰাপি 
বাতিরেকানবস্থিতেশ্চানপেক্ষত্বাৎ 
অগ্কাত্রাভাবাচ্চ ন'তৃণাদিবৎ 
অভ্যুপগমেহপ্যর্থাভাবাৎ 
পুরুবাশ্মবদিতি চেৎ তথাপি 
অঙ্গিত্বাইক্রপপত্তেশ্চ 

অন্যথাহনুমিতৌ চ জ্ঞশক্তিবিয়োগাৎ 
বিপ্রতিষেধাচ্চাসমঞ্জসম্‌ 

মহদীর্ঘবন্ধা হম্বপরিমগ্ডলাভা'ম্‌ 
উভয়থাহপি ন কন্মাতিন্তদভাঁবঃ 
সমবায়।ভ্যপগমাচ্চ সাম্যাদনবস্থিতেঃ 
নিত্যমেব চ ভাঁবাৎ 
রূপাদিমত্ত্াচ্চবিপর্ধযয়োদর্শনাৎ 
উভয়থা চ দোষাৎ 

অপবিগ্রহী চ্চাত্যন্তমনপেক্ষ| 

সমুদায় উভয়হেতুকেহপি তদপ্রাপ্িঃ 
ই 


উত্তরোত্পাদে চ পূর্বনিরোধাৎ 


অনতি প্রতিজ্ঞোপরোধোযৌগপপ্ঠমন্তথা 
প্রতিসংখাহ্প্রতিসংখ্যানিরোধহুপ্রাপ্তিরবিচ্ছেদাৎ 


উভয়থ| চ দোষাৎ 

আকাশে চীবিশেষাৎ 
অনুস্মৃতেশ্চ 

নাসতোহদৃষ্টত্বাৎ 
উদাসীনানামপি চৈবং সিদ্ধিঃ 


ইতরেতর প্রতায়ত্বাদূপপন্নমিতি চেন্ন, সজ্ঘাতভাবাহনিমিত্তত্বাৎ ১ 


বব এ ভা ৯ 2৫০ /এ%৮ ৮ 


॥/০ 


নাহভাব উপলব্ধেঃ 
বৈধৰ্ম্মাচ্চ ন স্বপ্নাদিবৎ 
ন ভাবোহঙ্ুপলন্ধেঃ 
ক্ষণিকত্বাৎ 
সর্বথান্ুপপত্তেশ্চ 
নৈকক্ষিনসন্তবাৎ 

এবং চাত্মাহ কাংস্নাম্‌ 


ন চপর্ধ্যায়াদপ্যবিরোধোবিকারাদিভ্যঃ 


অন্ত্যাবম্থিতেশ্চোভয়নিত্যত্বাদবিশেষঃ 
পত্যুরসা মঞ্তন্ত।ৎ 

সম্বদ্ধান্লপপত্তেশ্চ 

অধিষ্ঠানান্ুপপত্তেশ্চ 

করণবচ্চেন্ন ভোগাদিভ্যঃ 
অন্তবত্বমসর্ধবজ্ঞতা ব! 

উৎপত্ত্যসম্ভবাৎ 

ন চ কর্তৃঃ করণম্‌ 

বিজ্ঞানাদিভাবে বা তদপ্ৰতিষেধঃ 
বিগ্রতিষেধচ্চ 


ন বিয়দণ্ডতেঃ 

অস্তিতু 

গৌণাসম্ভবাচ্ছন্দাচ্চি 

স্তাচ্চৈকস্ত ব্ৰহ্মশব্দবৎ 
প্রতিজ্ঞাহানিরব্যতিরেকাচ্ছব্দেভ্যঃ 


'যাবদ্বিকারং তু বিভাগে| লোকবৎ 


তেন মাতরিশ্বা ব্যাখ্যাতঃ 
অনন্তবস্ত সতোহনুপপত্তেঃ 


গৈ 
১০ । 
১১। 
১২। 
১৩। 
১৪! 
১৫ । 
১৩ । 
১৭ । 
১৮ ৷ 
১৯ । 
২০ | 
২১। 
২২। 
২৩ | 
২৪। 
২৫ । 
২৩ । 
২৭ । 
২৮ । 
২৯। 
৩০ | 
৩১ ৷ 
৩২ । 
৩৩ ! 
৩৪ | 
৩৫ । 
৩ । 


তেজোহতস্তথা হাহ 
আপঃ 

পৃথিবী 

পৃথিব্যধিকাররূপশব্দান্তরেভ্যঃ 

তদভিধ্যানাত, তল্লিঙ্গাং সঃ 

বিপর্ধ্যয়েণ তু ক্রমোহতৎ উপপদ্ধতে চ 

অন্তর! বিজ্ঞানমনসী ক্রমেন তল্লিঙ্গাদিতি চেন্নাবিশেষাৎ 
চরাচরব্যপাশ্রযস্ত স্তাত্তদ্বাপদেশোভাক্তস্তদ্ভাবভাবিত্বাং 
নাত্মাহশ্ৰুতেনিত্যত্বাচ্চ তাভ্যঃ 

জ্ঞোহতএব 

উৎক্ৰান্তি গত্যাগতীনাম্‌ 

স্বাত্মন! চোঁত্তরয়োঃ 

নাঁনুরতচ্ছ।তেরিতি চেন্নেতরাধিকারাৎ 
স্বশব্দোন্মানাভাঁঞ্চ 

অবিরোধশ্চন্দন্ৰৎ 

অবস্থিতিবৈশেষ্ঠ দিতি চেন্নাহভুুপগমান্ধ, দিহি 
গুণাঁদীলোকিবৎ 

ব্যতিরেকে! গন্ধবত্তথাহি দর্শয়তি 

পৃথগুপদেশাঁৎ 

তদ্গুণসারত্বাত্ত, তদ্ধাপদেশঃ প্রাজ্ঞবৎ 
যাবদাত্মভাবিত্বাচ্চ ন দোষস্তদর্শনাৎ 

পুংস্কাদিবত্বহ্য সতোহভিবাক্তিযোগাৎ 
নিত্যোপলব্ান্ুপলন্ধি প্রসঙ্গোহন্ততর নিয়মে! বাহন্তণ| 
কর্তা শান্সার্থবন্বাৎ 

বিহারে পদেশীৎ 

উপাদানাৎ 

ব্যপদেশাচ্চ ক্ৰিয়ায়াং ন (চেনির্দেশবিপর্য্যয়ঃ 
উপলব্ধিবদনিয়মঃ 


॥৩০ 


পৃষ্ঠা । 
শক্তিবিপৰ্য্যয়াৎ ৩২৬ 
সমাধ্যভাবাচ্চ ৩২৬ 
যথা চ তক্ষোভয়তা ৩২৬ 
পরাস্ত, তচ্ছ।তেঃ ৩২৯ 
কৃতপ্রযত্রাপেক্ষস্ত বিহিত প্রতিষিদ্ধাবৈয়ধ্যাদিভাঃ ৩২৯ 


অংশো নানাব্যপদেশোদন্তথা চাপি দাশকিতবাদিত্বমধীয়ত একে 
মন্ত্ৰবৰ্ণাৎ 

অপি চ স্থৰ্য্যতে 

প্রকাশাদিবন্ত, নৈবৎ পরঃ 

স্মরন্তি চ 

অন্ুজ্ঞাপরিহারৌ দেহদম্বন্ধাজ্জ্যোতিরাদিবৎ 
অসন্ততেশ্চাব্যতিকরঃ 

আভাসা এব চ 

অদৃষ্টানিয়মাৎ 

অভিসন্ধ্যাদিঘপি চৈবম্‌ 

প্রদেশাদিতি চেন্নান্তর্ভাবাৎ 


চতুর্থ পাদঃ। 
তথা প্রাণাঃ ৷ 
গৌণাসন্ত বাং 
তৎ প্রাক্‌ শ্রুতেশ্চ 
তৎপূর্ব্বকত্বাদ্বাচঃ 
সপ্তগতেব্বিশেষিতত্বাচ্চ 
হস্তাদয়স্ত স্থিতেহতোনৈবম্‌ 
অণবশ্চ 
শ্ৰেষ্ঠশ্চ 
ন বায়ুক্ৰিয়ে পৃথগুপদেশ৷াৎ 
চক্ষুৱাদিবত্‌, তৎসহ শিষ্ট্যাদিভ্যঃ 


১১। 
১২ । 
১৩ । 
১৪ । 
১৫। 
১৬। 
১৭। 
১৮ । 
১৯ | 
২০ । 


২১। 


১ 
২। 
৩। 
৪1 
৫। 
৬। 
৭| 
৮ 
1 
১০ । 
১১ 
১২। 
১৩} 


অকরণত্বাচ্চ ন দোযস্তথাঁহি দর্শয়তি 
পঞ্চবুত্তিৰ্গনোবদ্যপদিশ্যতে 

অণুশ্চ 

জ্যোতিরাগ্যথিষ্ঠানং তু তদামননাং 
প্রাথবতা শব্বাৎ 

তশ্তনিত্যত্বৎ 

ইন্দিয়ানি তদ্যপদেশীদন্তত্র শ্রেষ্ঠ! 
ভেদশ্রুতিবৈরবলক্ষণ্যচ্চি 

সংজ্ঞা মুর্তিকপ্তিস্ত ত্ৰিবৃৎকুৰ্বত উপদেশাৎ 
মাংসাদিভৌমং যথা শব্দমিতরয়ে 'শ্চ 
বৈশেযষ্যাত্ত তদ্বাদস্তদ্বাদঃ 


ও 


তৃতীয় অধ্যায়। 
প্রথম পাদঃ। 


তদন্তর প্রতিপত্তো রংহতি সম্পরিঘক্তঃ ; প্রশ্ননিরপণাভ্যাগ্‌ 


ত্রযাত্মকত্বাত্ব, ভূয়স্তাৎ 
প্রাণথগতেশ্চ 
অগ্র্যাদিগতিশ্রতেরিতি চেন্ন, ভাক্তত্বাৎ 


প্রথমেহশ্রবণাঁদিতি চেন্ন, তা এব ভ্যপপন্তেঃ 
অশ্রুতত্বাদিতি চেনেষ্টাদিকারিণাঁং প্রতীতে 


ভাঁক্তং বা হনাত্মবিত্তাৎ তথাহি দর্শয়তি 


কৃতাহত্যয়েহন্শয়বান্‌ দৃষ্টস্বতিভ্যাৎ যথেতমনেবং চ 
চরণাঁদিতি চেন্নোপলক্ষণার্থেতি কাঁঞ্তজিনিঃ 


আনর্থক্যমিতি চেন্ন তদপেক্ষত্বাৎ 
সুরুতদুষ্ষতৈে এবেতি তু বাঁদরিঃ 
অনিষ্টাদিকারিণাঁমপি চ শ্ৰুতম্‌ 


সংযমনে ত্বন্তভূয়েত রেষামারোহীবরোহৌ তদগতিদর্শনাৎ 


পৃষ্টা 
৩৪৪ 
৩৪৪ 
৩৪৫ 
৩৪৫ 
৩৪৫ 
৩৪৩ 
৩৪৩ 
৩৪৭ 
৩৪৮ 
৩৪৯" 
৩৫০ 


১৪ | 
১৫ | 
১৩ । 
১৭। 
১৮। 
১৯! 
২০ | 
২১। 
২২। 
২৩। 
২৪। 
২৫। 
২৩ । 
২৭। 


> 
২। 
ভ। 
৪ | 
রর 
৬] 
৭| 
৮1 
৯1 
১০ । 
2১ 


১৮০ 


স্মরস্তি চ 

অপি সপ্ত 

তত্রাপি চ তথ্যাপারাদবিরোধঃ 

রে কম্মণোরিতি তু প্রক্কতত্বাৎ 
তৃতীয়ে তথোপলব্ধেঃ 

অনি চ লোকে 

দর্শনাচ্চ 

তৃতীয়শব্দাবরোধঃ সংশোকজন্ত 

তৎ স্বাভাব্যাপত্তিক্ুপপত্তেঃ 

নাতিচিরেণ, বিশেষাৎ 

অন্তাধিষ্টিতে পুর্বববদভিলাপাৎ 

অশ্ুদ্ধমিতি চেন্ন শব্দাৎ 

রেতঃ সিগৃষোগোহথ 

যোনেঃ শরীরস্‌ 


দ্বিতীয় পাদঃ । 


সন্ধ্যে সষ্টিরাহ হি 

নির্মাতারৎ চৈকে পুত্রাদয়শ্চ 

মায়ামাত্রং তু কাত্ন্সেনানভিব্যক্তস্বরূপত্বাৎ 
সুচকশ্চ হি শ্ৰুতেরাচক্ষতে চ তদ্বিদঃ 
পরাভিধ্যানাত্ত, তিরোহিতৎ ততোহস্তবন্ধবিপৰ্য্যয়ৌ 
দেহাযোগাদ্বা সোহপি 

তদভাবে। নাড়ীযু তচ্ছ৷তেরাত্মনিচ 

অতঃ প্রবোধোহম্মাৎ 

স এব তু কৰ্ম্মানুস্থতি শব্দবিধিভ্যঃ 
মুধ্ধেহদ্ধসম্পত্তিঃ পরিশেষাৎ 

ন স্থানতোহপি পরস্তোভয়লিঙ্গং সৰ্ব্বত্ৰহি 


৩৭১ 
৩৭১ 
৩৭২ 
৩৭৩ 
৩৭৩ 
৩৭৩ 
৩৭৪ 
৩৭৪ 
৩৭৫ 
৩৭৫ 


১২। 
১৩। 
১৪। 
১৫) 
১৬। 
৯৭ । 
১৮) 
৯৯। 
২০1 
২১। 
২২ । 
২৩ । 
২৪ । 
২৫ । 
২৬ । 
২৭1 
২৮। 
২৯। 
৩০। 
৩১ 
৩২। 
৩৩। 
৩৪। 
৩৫। 
৩৬। 
৩৭ । 
৩৮। 
৩৯ | 


uo 


ভেদাদিতি চেন্ন প্রত্যেকমতদ্বচনাৎ 

অপি চৈবমেকে 

অরূপবদেৰ হি তত্প্রধানত্বাৎ 
প্রকাশবচ্চাবৈয়ৰ্থ্যাৎ 

আহচ তন্মাত্ৰং 

দর্শয়তি চাথো অপি স্বর্য্যতে 

অতএব চোপমা স্থৰ্য্যকাদিবৎ 
অন্থুবদ্গ্রহণাত্ত ন তথাত্বম্‌ 

বৃদ্ধিহাসভা ক্ত্বমন্তর্ভাবাছুভয়সা মঞ্জস্তদেবম্‌ 
দর্শনাচ্চ 

প্রকতৈতাবত্বৎ হি প্রতিষেধতি, ততোত্ৰজী তেচতুয়ঃ 
তদব্যক্তমাহহি 

অপি সংবাধনে প্রতা্গান্থুমানাভ্যাম্‌ 
প্রকাশাদিবচ্চাবৈশে্যুৎ প্ৰকাশশ্চকৰ্ম্মণ্যভ্যাসাত 
অতোহনন্তেন তথাহিলিঙ্গম্‌ 
উভয়ব্যপ'দেশীত্বহিকুগ্ডলবৎ 
প্রকাশাশ্রয়বদ্বা তেজস্তাৎ 

পূৰ্ব্ববদ্ধ 

প্রতিষেধাচ্চ 

পরমতঃ সেতৃম্মানসম্বন্ধভেদব্যপদেশেভ্যঃ 
সামান্যাত্ত 

বুদ্ধ্যৰ্থঃ পাদবহ 

স্থানবিশেষাৎ প্রকাঁশাদিবৎ 

উপপত্তেন্ঠ 

তথান্তপ্রতিষেধাৎ 

অনেন সর্বগতত্বমায়ামশব্দাদিভ্যঃ 

ফলমত উপপত্তেঃ 

শ্ৰুতত্বাচ্চ 


৪০ 1 
৪১। 


ত 
২! 
৩। 
৪1 
৫। 
1 
৭ 
1 
৯। 
১০} 
১১ 
১২ 
১৩ । 
১৪ 
১৫ । 
১৩ 
১৭ । 
১৮ । 
১৯ । 
২০ | 
২১৯ । 
২২। 
২৩। 


uo 


ধৰ্ম্মং জৈমিনিরতএব 
পুব্বং তু ৰাদরায়ণে! হেতুব্যপদেশাৎ 


শি 0 অনল 


তৃতীয় পাদঃ। 


সর্ববেদান্ত প্রত্যয়ং চোদ নাঁগ্যবিশেষাঁৎ 
ভেদানেতি বেদেকশ্তাঁমপি 

স্বাধারস্ত তথাব্বেহি সমাচাঁরেহধিকারাঁচচ সববচ্চতন্নিয়মঃ 
দর্শয়তিচ 

উপদংহারো হর্থভেদাদ্বিষিশেষবৎ সমানেচ 
অন্লণাত্বং শব্দাদিতি চেন্নাবিশেষাঁৎ 

ন বা প্রকরণভেদাৎ পরোবরীয়স্তাদিবৎ 
সংজ্ঞাতশ্চেৎ, তহুক্তমন্তি তু তদপি 
ব্যাপ্তেশ্চ সমঞ্জনম্‌ 

সর্বাভেদাদন্যাত্রেমে 

আনন্দাদয়ঃ প্রধানশ্য 

প্রিয় শিরা ছ্ধ প্রাপ্তিকপচয়াপচয়ৌ হি ভেদে 
ইত বেত্বর্থপামা হ্যাৎ 

আধ্যানায় প্রয়োজ নাঁভাবাঁৎ 

আত্মশব্দাচ্চ 

আম্মগুহীতিরিতরবছুত্তরৎ 

অন্বরাদিতিচেৎ স্তাঁদবধরণাৎ 
কার্য্যাখ্যানাদপুর্ব্বম্‌ 

সমান এবং চাঁভেদাঁৎ 

সন্বন্ধাদেবম্থাত্রাপি 

ন বাঁ, বিশেষাৎ 

দর্শয়তি চ 

সম্ভুতিদ্তব্যাপ্ত্যপি চাতঃ 


পৃষ্ঠা । 
৪০১ 
৪০১ 


৪8০২ 
৪০৩ 
৪০৩ 
৪০৪ 
8০৫ 
8০৫ 
8০৭ 
৪০৮ 
৪০৮ 
৪০৯ 
৪১০ 
৪১০ 
৪১১ 
8১১ 
৪১১ 
৪8১১ 
৪১২ 
৪১৩ 
৪১৩ 
৪১৪ 
৪১৫ 
৪১৫ 
৪১৫ 


২৪ । 
২৫ । 
২৬ | 
২৭ | 
২৮ । 
২৪! 
৩০ 1 
৩১ | 
৩২ । 
৩৩ । 
৩৪। 
৩৫। 


৩৬ । 
৩৭ | 
৩৮ । 
৩৭। 
৪০1 
8১1 
8৪২। 
৪৩ । 
৪৪1 
8৫ 1 
৪৬। 
891 
8৮ । 
৪৯। 
৫০ | 


পুরুষবিগ্যায়ামপি চেতরেষামনায়ানাঁৎ 
বেধা গ্যর্থভেদাৎ 


হানৌ তুপার়ণ শব্দশেষত্বাৎ কুশাচ্ছন্দস্তত্যুপগানবৎ তদুক্তম্‌ 


সাম্পরায়ে, তর্তব্যাভাবাভথা হান্যে 

ছন্দত উভয়াবিরোধাৎ 

গতেরর্থবত্রযুভয়থাহন্যথা হি বিরোধঃ 
উপপন্স্তল্ক্ষণার্থোপলব্ধের্লোকবৎ 

অনিয়মঃ সর্রেষামবিরোধহ শব্দানুমানাভ্যাম্‌ 
যাবদধিকরমবস্থিতিরাধিকারিকাণাম্‌ 

অক্ষরধিয়াৎ ত্বণরোধঃ সামান্তিত্রাবাভ্যিমৌপনদবন্তদক্তম্‌ 
ইয়দামননাৎ 


অন্তরা ভূতগ্রামবৎ স্থাত্মনোহন্যথা ভেদন্িপপন্ভিরিতি চেন্নোপ- 


দেশীস্তরবৎ 

ব্যতিহারোবিশিৎষন্তি হীতরবৎ 

সৈব হি সত্যাদয়ঃ 

কাঁমাদীতরত্র তত্র চায়তনাদিভ্যঃ 
আদরাদলোপঃ 

উপস্থিতেহতস্তদ্চনাৎ 

তনির্ধারণানিয়মস্তদুষ্টেঃ পুথণৃঘ্য প্রতিবন্ধঃ ফলম্‌ 
প্রদানবদেব তদুক্তম্‌ 

লিঙ্গভূয়স্তাৎ তদ্ধিবলীয়স্তদপি 

পূৰ্ব্ববিকল্পঃ প্রকরণাৎ স্যাৎ ক্রিয়া মানসবৎ 
অতিদেশাচ্চ 

বিদ্যৈব তু নির্ধারণাৎ দৰ্শনাচ্চ 
শ্রত্যাদিবলীয়স্তবাচ্চ ন বাধঃ 

অন্ুবন্ধাদিভ্যঃ প্রজ্ঞান্তর পৃথকৃত্ববৎ দৃষ্ট্চ ত তদুক্তম্‌ 
ন সামান্তাদপু/পলঙ্গেমৃ'ত্যুবৎ ন হি লোকাপন্ধিঃ 
পরেণ চ, শব্দপ্ততাদ্বিধ্যৎ, ভূয়স্তাত্বনুবন্ধঃ 


৫১। 
৫২। 
৫৩! 
৫৪1 
৫৫] 
৫৬ | 
৫৭ | 
৫৮ 1 
৬৯। 
৩০ । 
৬১! 
৬২ । 
৩৩! 
৩৪ । 


১1 
২ 
৩ 
8 
৫! 
৬ 
৭] 
৮। 
a 
১০ | 
১১। 
৯২। 


১/০ 


এক, আত্মনঃ শরীরে ভাবাৎ 
ব্যতিরেক, স্তদ্ধাবভাঁবিত্বা্নভুপলন্ধিবং 
অঙ্গাববদ্ধাস্ত ন শাখাস্থ, হি শ্রতিবেদম্‌ 
মন্ত্রাদিবদ্ধাহবিরোধ: 

ভূয়ঃ ক্রতুবঙ্জ্যায়ন্তং তথাহি দর্শয়তি 
নানাশব্দাদিভেদাৎ 
বিকল্পোহবিশিষ্টফলত্বাৎি 

কাম্যান্ত যপাকামং সমুচ্চীয়েরন্ন বা পুর্বহেত্বভাবাৎ 
অঙ্গেষু ষথাশ্রয় ভাবঃ 

শিষ্টেশ্চ 

সমাহারাৎ 

গুণসাধারণ্যশ্রতেশ্চ 

ন বা তৎসহভাবোহশ্রুতেঃ 

দর্শনাচ্চ 


চতুর্থ পাদঃ } 
পুরুষার্ধোহতঃ শব্দাদিতি বাদরায়ণঃ 
শেষত্বাৎ পুরুষার্থবাদে! যথাহন্যেঘিতি জৈমিনিঃ 
আচারদর্শনাৎ 
তচ্ছ।তেঃ 
সমন্বারস্তণাঁং 
তদ্বতোবিধানাৎ 
নিয়মাচ্চ 
অধিকোপদেশাত্ত, বাদরায়ণপ্তৈবং তদর্শনাৎ 
তুল্য তু দৰ্শনম্‌ 
অসাৰ্ব্বত্ৰিকী 
বিভাগঃ শতবৎ 
অধ্যয়নমাত্ৰবতঃ 


পৃষ্ঠা } 
3৩৯ 
৪৩৭ 
৪৪8১ 
৪৪২ 
৪৪২ 
88৩ 
888 
88৫ 
88১ 
৪৪৩ 
88৩ 
8৪8৭4 
৪৪৭ 
৪৪৮ 


8৫০ 
8৫০ 
৪৫১ 
৪৫২ 
৪৫২ 
৪৫২ 
82৩ 
৪৫৩ 
৪৫৪ 
৪৫৪ 
8৫৪ 
৪8৫৫ 


১৩ । 
১৪। 
১৫ । 
১৬ । 
১৭ । 
১৮ । 
১৯ । 
২০ । 
২১। 
২২। 
২৩ । 
১৪ | 
২৫ । 
২০ । 
২৭ ৷ 


২৮। 
২ন। 
৩০ । 
9১ | 
৩২ । 
৩৩। 
৩৪। 
৩৫। 
৩৩ | 
৩৭। 
৩৮ | 
৩৯ । 


১%০ 


নাঁবিশেষাৎ 

স্ততয়োহনুমতি বাঁ 

কামকারেণ চৈকে 

উপমন্দঞ্চ 

উদ্ধরেতম্স্থ চ শব্দে হি 

পরামর্শ জৈমিনিরচোদনা চ্চাপবদতি হি 
অনুষ্ঠেয় বাদরায়ণঃ সাম্যশ্রুতেঃ 
বিধির্বা। ধারণবৎ 

স্ততিমাত্ৰ যুগাদানাদিতি চেন্নাপুর্বত্বাৎ 
ভাবশব্দাচ্চ 

পারিপ্নবার্থ। ইতি চেন, বিশেষিতত্বাৎ 
তথাটচৈকবাক্যতোপবন্ধাৎ 

অতএব চাণ্রীন্কনাগ্যানপেক্ষা 
সর্বাপেক্ষা চ যজ্ঞাদিশ্রতেরশ্ববৎ 


শমদমাদ্যপেতঃ স্তাত্তথাহপি তু তদ্বিধেস্তদঙ্গতয়| তেষামবশ্তান্- 


ষ্টেয়ত্বাৎ 

সর্বান্নান্ুমতিশ্চ প্রাণাত্যয়ে, তদ্দর্শনাৎ 
অবাধাচ্চ 

অপিচ শ্বধ্যতে 
শব্দাশ্চাতোহকামকারে 
বিহিতত্বাচ্চা শ্রম কর্ম্মাণি 
সহকারিত্বেন চ 

সর্বথাহপি ত এবোভয়লিঙ্গাৎ 
অনভিভবং চ দর্শয়তি 

অন্তরা চাপি তু তদ, ষ্টেঃ 
অপিচ স্বর্ধযতে 
বিশেষানুগ্ৰহশ্চ 
অতস্বিতরবজ্যায়ে। লিঙ্গাৎ 


৪০1 
৪১। 
৪২। 
৪৩ । 
8৪ । 
৪৫। 
৪৬ | 
৪৭ । 
৪৮। 
৪৯ ৷ 
৫০1 
৫১। 
৫২। 


১। 
২ 
৩। 
৪1 
৫1 
৬। 
৭} 
৮! 
৯ | 
৯০ | 


১৩/০ 


তত্ভৃতন্ত তু নাতদ্বাবো জৈমিনেরপি নিয়মাত্তদ্রপাভাবেভ্যঃ 


ন চাধিকারিকমপি পতনানুমানাতদযোগাৎ 
উপপূৰ্ব্বমপি ত্বেকে ভাঁবমশনবত্তদুক্তম্‌ 
বহিস্ত ভয়থাঁপি স্মতেরাচারাচ্চ 

স্বাগিনঃ ফলশ্ৰুতেরিত্যাত্ৰেয়ঃ 
আব্বিজ্যমিত্যোডুলো মিস্তশ্মৈ হি পরিক্রীয়তে 
শ্রুতেশ্চ 

সহকাৰ্য্যস্তরবিধিঃ, পক্ষেণ তৃতীয়ং তদ্ধতো, বিধ্যাদিবৎ 
কৃৎস্নসভাবাত, গৃহিণোপদংহারঃ 
মৌনবদিতরেষামপ্যুপদেশাৎ 
অনাবিস্কৃব্বন্ন্বযাৎ 

এহিকমপ্ৰস্ততে প্রতিবন্ধে, তদদর্শনাৎ 
মুক্তিফলানিয়ম স্তদবস্থাবধূতে স্তদবস্থাবধৃতেঃ 


০০ 


চতুর্থ অধ্যায়। 


প্রথম পাদঃ। 


আ'বৃত্তিরপকৃদ্রপদেশাৎ 

লিঙ্গাচ্চ 

আত্মেতি তুপগচ্ছন্তি গ্রাহয়স্তি চ 
ন তীরে হি সঃ 
্রহ্মদুষ্টিকৎকর্ষাৎ 
আদিত্যাদিমতয়শ্চার্গ, উপপত্তেঃ 
আঁসীনঃ সম্ভবাঁৎ 

ধ্যানাচ্চ 

অচলত্বং চাপেক্ষ্য 

স্মরন্তি চ 


পৃষ্ঠা। 
৪৩৮ 
৪৩৯ 
৪৭০ 
৪৭০ 
৪৭১ 
৪৭১ 
৪৭১ 
৪৭২ 
৪৭৩ 
৪৭৩ 
৪৭৪ 
৪৭৪ 
৪৭৫ 


১১। 
১২। 
১৩। 
১৪। 
১৫। 
১৬ | 
১৭ | 
১৮ । 
১৯ । 


১। 
হ। 
৩। 
৪1 
৫ 
৬ 
৭ 
৮। 
৯ | 
১০1 
১১। 
১২ । 
১৩ | 
১৪। 
১৫ 
১৬। 


১1০ 


যাঁত্রকাগ্রতা তত্রাবিশেষাৎ 

আপ্ৰয়াণাত্তত্ৰাপি হি দৃষ্টম্‌ 

তদধিগমে, উত্তরপুর্ববাঘরোরশ্লেষবিনাশৌ তত্ধযপদেশাৎ 
ইতরন্তাপ্যেবমসংশ্লেষঃ, পাতেতু 

অনারব্কার্ষ্যেএৰ তু পূর্রেতদবধেঃ 

অগ্নিহোত্রাদি তু তৎ কাঁধ্যায়ৈব তন্দৰ্শনাৎ 
অতোহন্তাপি হোকেযামুভয়োঃ 

যদেব বিদ্ায়েতি হি 

ভোগেন ত্বতরে ক্ষপরিত্বাহথসম্পন্তে 


০ ছি 


দ্বিতীয় পদঃ। 
বাঙ্মন্সিদর্শনাৎ শবাচ্চ 
অতএব সর্বাণ্যন্তু 
তশ্মঘ্ঃ প্রাণ উত্তরাঁৎ 
সোহ্ধ্যক্ষে তছপগমাদিভ্যঃ 
ভূতেষু তচ্ছ _তেঃ 
নৈকস্মিন্‌ দর্শয়তোহি 
সমান৷ চাত্ত্যুপক্রমাদমুতত্বধ্চানুপোয্য 
তদাপীতেঃ সংসারব্যপদেশাৎ 
সুন্মং, প্রমাণতশ্চ তথোপলন্ধেঃ 
নোপ্মর্দেনাতঃ 
আস্তে চোপপত্তেরত্ম। 
প্রতিষেধাদিতি চেন্ন শারীরাৎ, স্পষ্টোহোকেষাম 
স্মধ্যতেচ 
তানি পরে তথা হাহ 
অবিভাগো বচনাৎ 
তদোকোহগ্ৰজ্জলনং, তৎপ্রকাঁশিতদ্বারো বিদ্যাঁসা মর্থ্যান্তচ্ছে- 
বগত্যন্তন্থৃতিযোগাচ্চ হার্দানুগৃহীতঃ শতাধিকয় 


৪৯৬ 
৪৯৬ 


৫২৮ 


১৭1 
১৮ । 
১৯ । 
২০ । 


১ 
২। 
৩। 
৪81 
৫1 
ঙ। 
৭। 
৮। 
য়ে 
৬০ । 
১১। 
১২] 
ষ্ট৩ ! 
১৪। 
১৫1 


১। 
২। 
৩1 
8 


৯৮৩ 


রশ্ম্যন্লসারী 

নিশি নেতি চেন্ন, সম্বন্ধস্ত যাবদ্দেইভাবিত্বাদৰ্শয়তি চ 
অতশ্চায়নেইপি দক্ষিণে 

যোগিনঃ প্রতি স্বৰ্য্যতে, স্মাণ্ে চৈতে 


তৃতীয় পাদঃ। 
অচ্চিরাদিনাতৎ প্রথিতেঃ 
বায়ুমব্দাদবিশেষবিশেষাভ্যাম্‌ 
তড়িতোহধিবরুণঃ সম্বন্ধাৎ 
আতিবাহিকাস্তলিঙ্গাৎ 
বিদ্যুতেনৈব ততস্তচ্ছ তেঃ 
কাৰ্য্যং বাদরিরস্ত গত্যুপপত্তেঃ 
বিশেষিতত্বাচ্চ 
সামীপাাতত, তহুপদেশঃ 
কাৰ্য্যাত্যয়ে তদধ্যক্ষেণ সহাতঃ পরমভিধানাৎ 
স্থৃতেশ্চ 
পরং জৈমিনিমুখ্যত্বাৎ 
দর্শনাচ্চ 
ন চ কাৰ্য্যে প্ৰতিপত্ত্যভিসন্ধিঃ 
অপ্রতীকালম্বনান্নরতীতি বাদরায়ণ উভয়থ! দোষাত্তৎক্ৰতুশ্চ 
বিশেষং চ দৰ্শয়তি 


শি 0 সপ 


চতুর্থ পাদঃ। 
সম্পদ্মাবিৰ্ভাবঃ স্বেনশব্দাৎ 
মুক্তঃ প্রতিজ্ঞানাৎ 
আত্ম প্রকরণাৎ 
অবিভাগেন দৃষ্টত্বাৎ 


পৃষ্ঠা । 
৫২৮ 
৫২৯ 
৫২৯ 
৫৩5 


৫৩২ 
৫৩৩ 
৫৩৫ 
৫৩৬ 
৫৩১: 
৫৩৭ 
৫৩৭ 
৫৩৭ 
৫৩৮" 
৫৩৮ 
৫৩৮ 
৫5৯ 
৫৩৯ 
৫৪০ 
৫৪২ 


৫৪৪ 
৫৪৪ 
৫৪৫ 
৫৪৫ 


৫ 
| 
৫। 
৮! 
৯. 
১০ | 
১১। 
১২। 
১৩। 
১৪ | 
১৫ 
১৩! 
১৭! 
১৮ 
১৯ | 
২০ | 
২১। 
>২। 


১19০ 


ব্ৰাহ্মেণ জৈমিনিরুপন্যাসাদিভ্যঃ 

চিতি তন্মাত্ৰেণ তদাত্মকত্বাদিত্যৌডুলোমিঃ 
এবমুপ্যপন্াসাৎ পূৰ্ব্বভাবাদবিবোধং বাদৱায়ণঃ 
সঙ্কল্লাদেব তচ্ছ (তেঃ 

অস্এবানন্তাধিপতিঃ 

অভাবং বাদরিরাহ হোবম্‌ 

ভাবং জৈমিনির্ববিকল্লামননাৎ 
দ্বাদশাহবদুভরবিধং বাঁদরায়ণোহতঃ 
তন্বভাবে সন্ধ্যবছুপপত্তেঃ 

ভাবে জাগ্ৰদ্বৎ 

প্রদীপবদাবেশস্তথা হি দর্শয়তি 
স্বাপ্যয়মম্পত্তোরন্যতরাপেক্ষমাবিস্ৃতৎ হি 
জগব্যাপারবর্জং প্রকরণাদসন্নিহিতত্বাচ্চ 


প্রত্যক্ষোপদেশান্নেতি চেন্নাধিকরি কমগ্ুলস্থোক্তেঃ 


বিকারাবন্তি চ তথাহি স্থিতিমাহ 
দর্শয়তশ্চৈবৎ প্রত্যক্ষানুমানে 
ভোগমাত্রপাম্যলিঙ্গাচ্চ 
অনাবৃত্তিঃ শব্দাদনাবৃত্তিঃ শব্দাৎ 


গ্রন্থের বিষয় সূচী। 
প্রথম অধ্যায়। 
প্রথম পাদঃ। 


অধিকরণ 


১। 
২ 
৩। 
৪1 
৫। 

, | 
৭| 
৮। 
৯। 

১০ । 


জিজ্ঞানাধিকরণম্‌ 
ব্ৰহ্মস্বরূপ নিরূপণাধিকরণম্‌ 
ব্রহ্মবিষয়ক প্রমাণাঁধিকরণম্‌ 
ঈক্ষত্যধিকরণম্‌ 


ব্ৰহ্মণ আনন্দময়ত্বনিরূপনাধিকরণম্‌ 
আদিত্যাক্ষে রন্তঃস্থিতন্ত ব্রহ্মরূপতানিরূপশাধিকরণম্‌ 
“আকাশা”ধিকরণম্‌ 
প্রাণাধিকরণম্‌ 
জ্যোতিরধিকরণম্‌ 
প্রাণেন্্রীধিকরণম্‌ 

দ্বিতীয় পাদঃ। 
মনোময়ত্বাদিধৰ্ম্মেন হৃদিস্থিতত্বেনচ ব্ৰহ্মণউপাস্তত্ব 
নিরূপণাধিকরণম্‌ 


ব্রহ্মণোহভ্‌ ত্বনিরূপণাঁধিকরণম্‌ 
জীবপরয়োগুহাগতত্ব নিরূপণ ধিকরণম্‌ 
ব্রহ্মণোহক্ষিগতত্ব নিরূপণাধিকরণম্‌ 
ব্রহ্মণোহিন্তর্ধামিত্ব নিরপণাধিকরণম্‌ 
ব্র্মণোহদৃশ্ঠত্বাদিগুণ নিরূপণাধিকরণম্‌ 
ব্ৰহ্মণে। বৈশ্বানরত্ব নিরূপণাধিকরণম 


স্পা 0 


১-৮ 

৯3-১০ 
১১-১২ 
১৩-১৮ 
১৯-২১ 
২২-২৪ 
২৫-5৩ 


১৪৮ 
১৫৫ 
১৫৬ 
১৫৭ 
১৬১ 
১৬০৪ 
১৬৪ 


১ | 
২। 
ও । 
৪. 
৫1 
৬। 
৭ | 
৮ 
মে 


১০1 


১। 


২। 
৩। 


৪1 


৫। 


> 
হ। 


১০ 


সুত্র 

তৃতীয় পাদঃ। 
ব্রদ্মণোছ্যভগগ্ভায় তনত্ব নিরূপণাঁধিকরণম্‌ ১-৭ 
ব্ৰহ্মণোভূমাত্ব নিরূপণাধিকরণম্‌ ৮-৯ 
ব্ৰহ্মণোহক্ষরত্ব নিরূপণাধিকরণম্‌ ১০-১২ 
ব্ৰহ্ম] সক্ষণকৰ্ম্মবিষয়ত্বাৰধারণাধিকরণম্‌ ১৩-১৪ 
ব্ৰহ্মণে| দহরাকাশত্ব নিরূপণাধিকরণম্‌ ১৫-২৩ ৷ 
ব্ৰহ্মণোহস্গুষ্ঠমাত্ৰত্ব নিরপণাধিকরণম্‌ ২৪-২৫ 
দেবতাধিকরণম্‌ ২৬-৩৪ 
শূদ্ন্ত ব্ৰহ্মবিদ্তায়ামধিকারাভাব নিরপণাধিকরণম্‌ = ৩৫-৩৯ 
প্রমিতাধিকরণম্‌ ৪০-৪১ 
আকাশাধিকরণম্‌ ৪২-৪৪ 

চতুর্থ পাদঃ। 
কঠোপনিযছুক্তী “ব্যক্ত” শব্দস্ত শরীর বোঁধকরনিরূপণাধি- 
করণম্‌ ১-৭ 


বৃহদারণ্যকোক্ত “অজ” ব্ৰহ্মশক্তিত্ব নিরূপণাধিকরণম্‌ ৮-১০ 
বৃহদারণ্যকোক্ত সংখ্যাসংগ্রহ বচনস্ত সাংখ্যোক্ত প্ৰধান 


বিষয়ত্বাভাব নিরূপণাধিকরণম্‌ ১১-১৪ 
শ্ৰত্যুক্ত “অসৎ” শন্বন্ত ব্ৰহ্মবোধকত্ত৷ নিরূপণাধি- 
করণম্‌ ১৫ 
বিভিন্ন শ্ৰুতি বাক্যার্থবিচারেণ ব্ৰহ্মণো নতু জীব 
জগত্কারণত্ব নিরূপণাধিকরণম্‌ ' ১৬-১৮ 


—o— 


দ্বিতীয় অধ্যায় । 


প্রথম পাদঃ। 
সাংখ্যস্ত স্বৃতিত্বেপি প্রমাণাভাঁবনিরূপণাধিক্রণম্‌ ১-২ 
ষোগস্তাপি প্রমাণাভাব নির্ল্পণাধিকরণম্‌ ৩ 


পৃষ্ঠা 


১৭০ 
১৭৩ 
১৭৪ 
১৭৫ 
১৭৭ 
১৮২ 
১৮২ 
১৮৯ 


১৯১ 
১৯২ 


১৯৪ 


২১৫ 
২১৬ 


৩1 


৪। 
৫। 


৬] 


৭1 


৮1 


গ্ৰে 
১০1 


১| 
২। 
৩। 
৪ | 
৫। 
৬। 


> 
২। 


১/০ 


সত্ৰ 


ব্ৰক্মণোজগৎকাঁরণত্বে বিলক্ষণত্ব দোষাপত্তি খণ্ডনাধিকরণম্‌ 
8-১১ 
অপরাপর বেদবিরদ্ধকারণবাদ খণ্ডনাধিকরণম্‌ ১২ 
্রঙ্গণো জগতকর্তৃত্বেপি ভোত্ৃত্বনিয়ন্তত্বব্যবস্থাবধারণাঁধি- 
করণম্‌ ১৩ 
কর্মভৃতগ্তজগতঃ কারণভূতব্রক্মণো হনন্তত্বনিরূপণাধি- 
করণম্‌ ১৪-১৯ 
জীবন্ত ভেদাভেদসস্বন্ধনিরূপণেন ব্ৰহ্মণে| হিতাকরণাদি- 
দোষপরিহারাধিকরণম্‌ ২০-২২ 
উপসংহার! ভাবেহপি ব্ৰহ্মণঃ স্ষ্টিপামর্থ্যনিরূপণাধি- 


কর্ণম্‌ ২৩-২৪. 


কৃৎস্সপ্ৰপক্তিপরিহ।রাধিকরণম্‌ ২৫-৩০ 
সৃষ্টি বিষয়ে ব্ৰহ্মণঃ প্ৰয়োজনবত্ব পরিহারাধিকরণম্‌ ৩১-৩৫ 


—— 0 পাপা 


দ্বিতীয় পাদঃ। 


প্রধান কর্তৃত্ববাদ থণ্ডনাধিকরণম ১-৯ 
পরমাণুকারণবাদ খণ্ডনাধিকরণম্‌ ১০-১৭ 
বৌদ্ধমত খণ্ডনাধিকরণম্‌ ১৮-৩২ 
জৈনমত থণ্ডনাধিকরণম্‌ ৩৩-৩৬ 
পাশুপতমত খণ্ডনাধিকরণম্‌ ৩৭-৪১ 
শক্তিবাদ খণ্ডনাধিকরণম্‌ ৪২-৪৫ 


কেধাঞ্চিন্মতে সাত্বতমতশ্ত।বৈদিকত্ব খণ্ডনাধিকরণম্‌ 
কেষাঞ্চিন্মতে তু সাত্বত মত খণ্নাধিকরণম্‌ 


তৃতীয় পাদঃ | 


বিয়দাঁদেত্রক্গিণঃ ক্ৰমোৎপত্তি নিরূপণাধিকরণম্‌ ১-১৫ 
জীবাত্মনো নিত্যত্বনিরূপণাধিকরণম্‌ ১৬-১৭ 


পৃষ্ঠা 


২১৭ 
২২১ 


২২২ 
২২৪ 
২৬০ 


২৬৩ 
২৮৪ 
২৬৭ 


২৭১ 
২৭৪ 
২৮৪ 
২৭৪ 
২৯৬ 
২৯৯ 


৩০৪ 
৩১২ 


৪1 
৫1 


Ev 
৩ 


> 
২ 
৩। 
51 
৫ 
৬1 


১। 
২। 


-১1%০ 


সুত্র 
জীবাত্মনে| জ্ঞত্বনিরূপণাধিকরণম্‌ ১৮ 
জীবন্ত অণুত্বনিরপণাধিকরণম্‌ ১৯-৩১ 
জীবন্ত কৰ্তৃত্ব নিরপণাধিকরণম্‌ ৩২-৩৯ 
জীবাত্মনো ব্ৰহ্মণোহংশত্ব নিরূপণাধিকরণম ৪০-৫২ 
চতুৰ্থ পাদঃ । 
প্রাণোৎপত্যধিকরণম্‌ ১-৪ 
ইন্দ্রিয়াণামেকাদশত্ব নিরূপণাধিকরণম্‌ ৫-৬ 
ইন্দ্ৰিয়ান৷মণুত্বাবধারণ।ধিকরণম্‌ ৭ 
মুখাপ্রাণ স্বরূপনির্ণরাধিকরণম্‌ ৮-১৩ 
ইন্জিয়াণাং স্বরূপাবধারণাধিকরণম্‌ ১৪-১৮ 
ব্ৰহ্মণে| ব্যষ্টিস্ৰঞট্্ব নিরূপণাধিকরণম্‌ ১৯-২১ 
তৃতীয় অধ্যায়। 
প্রথম পাদঃ। 
সকামজীবস্ত দেহান্তে হুক্মদেহাবলম্বনপুৰ্ব্বক চন্দ্ৰলোক 
প্রাপ্তি নিরূপণাধিকরণম্‌ ১-৭ 
জীবন্ত অনুশয়বত্বেন পৃথিব্যাৎ পুনরাবৃত্তি নিরপণাধি- 
করণম্‌ ৮-১১ 


অনিষ্টকারীণাং চন্দ্ৰলোকাপ্ৰাপ্তি নিরূপণাধিকরণম্‌ ১২-২১ 
জীবন্ত চন্দ্রলোকাত প্রত্যাবর্তন পূৰ্ব্বক পুনঃ শরীর- 
ধারণাবধারণাধিকরণম্‌ ২২-২৩ 


— ০ — 


দ্বিতীয় পাদঃ ৷ 


পরমাত্মনঃ স্বপ্ন স্থষ্টি নিরূপণাধিকরণম্‌ ১-৮ 
সুযুপ্তি স্থান নিরূপণাধিকরণম্‌ ৯ 


৩৫৩ 


৩৭০ 
৩৭৪ 


৷ 
৪1 


৫ | 


> 
হ। 
৩1 


৪1 
৫ 
৬| 
৭ 


৮1 
য়ে 


১০ | 


১১! 


১২} 


১৩। 
১৪) 


১1০ 


ত্র 
মঙ্ছাবস্থানিরূপণাঁধিকরণম্‌ ১০ 
পরন্ত উভয়লিঞ্গ তা প্রতিপাদনেন-জীবস্যচ ভিত্াভিন্নত্ব- 
নিরূপণেন স্বপ্নাদিস্থানস্থিতিনিমিন্তক পরস্ত দোষ- 
স্পৰ্শাভাৰ নিরূপণাধিকরণম্‌ ১১-৩০ 
পরমাত্মনঃ সেতুত্বনিয়ামকত্বফলদাতৃত্ব নিরূপণাধি- 
করণম্‌ ৩১-৪১ 

তৃতীয় পাদঃ। 

সৰ্ব্ববেদান্তেক্ত বিস্তানামেকত্বাবধারণাধিকরণম্‌ ১-৫ 
উদগীথোপা সনায়া বিভিন্ন ত্ব-নিরূপণাধিকরণম্‌ ৬-৯ 


আঁনন্দরূপত্বদিবিশেষণানাৎ নতু প্ৰিরশিরস্বাদীনাৎ = 
সৰ্ব্বত্ৰ ব্ৰহ্মোপাসনায়াং সংযোজ্যত্বনিরপণাধিকরণম্‌ ১০-১৭ 


আচমনস্ত প্ৰ৷ণানামনগ্নকরণত্বাবধারণাধিকরণম্‌ ১৮ 
বিভিন্নস্থানোক্ত শাণ্ডিপ্যবিদ্ধায়| একত্বনিরপণাধিকরণম্‌ ১৯ 
রহস্তাণামুপসংহারাভাবত্ব নিরপণাধিকরণম্‌ ২০-২২ 
সম্ভ তি ছ্যব্যাপ্ডি প্রভৃতি গুণানামন্্পসংহাঁর 

নিরূপণাধিকরণম্‌ ২৩ 
পুরুষবিদ্যায়া বিভিন্নত্ব নিরূপণাধিকরণম্‌ ২৪ 
বেধাদীনাং বিদ্ধভিন্নত্বনিকূপণ।ধিকরণম্‌ ২৫ 


বিছুষে। দেহান্তে দেবযানগতি প্রাপ্তি, অপিচ বিরজ! নদী 
তরণাস্তরং পুণ্য পাপক্ষয়, তেষাঞ্চ সুহৃদাদিন| ভোগ্যত্ব 


নিরূপণাধিকরণম্‌ ২৬-৩১ 
যাবদধিকাঁরমবস্থিতি নিরূপণাধিকরণম্‌ ৩২ 
অস্থলত্বানন্দাদিস্বরূপগত গুণানামেব সৰ্ব্বত্ৰাক্ষরবিভ্তায়াং 
পরিগ্রহ নিরূপণাধিকরম্‌ ৩৩-৩৪ 
পরমাম্মন এব সর্ধান্তরত্ব নিরূপশাধিকরণম্‌ ৩৫-৩৬ 
সত্যবিস্ত।য়াৎ সত্যাদি গুণ।নাৎ সৰ্ব্বত্ৰোপসংহার 
নিরূপণাধিকরণম ৩৭ 


পৃষ্ঠা 


৩%৫ 


৩৭৫ 


৩৯৭ 


৪০২ 
৪০৫ 


৪০৯ 
৪১৩ 
8১৩ 
৪১৪ 


৪১৫ 


৪৯৬ 
8১৩ 


৪১৭ 
৪২৩ 


৪২৪ 
৪২৬ 


৪২৯ 


২১। 
২২। 


২৩। 
২৪" 
২৫। 


১1 
২ 
৩। 
৪ । 


৫1 


ঙ৬ঙ। 
৭। 


১৮০ 


দহরবিগ্যায়া একত্ব, সত্য কামত্বাদি গুণানাঞ্চ 
সর্বত্রোপনংহার নিরূপণাধিকরণম্‌ 

উদগীথোপা সনায়াৎ ওঙ্কারস্ত ধ্যানানিরমাধিকরণম্‌ 
দহবোপাসনায়াং গুণিনোহপি সৰ্ব্বত্ৰ ধ্যাতব্যত্ব 
নিরূপণাধিকরণম্‌ 

লিঙ্গভূয়স্বাধিকরণম্‌ 

বাঁজসনেরশ্রত্যক্ত অগ্নিরহস্তে বণিত মনশ্চিতা ্াপ্নে- 
বিদ্যাঙ্গত্ব নিরূপণাঁধিকরণম্‌ 
উপাপনাকাঁলে জীবন্ত লীয় মুক্তত্বরূপস্ত চিন্তণীয়ত্ব 
নিৰ্ণয়াধিকরণম্‌ 

অঙ্গারবদ্ধাধিকরণম্‌ 
বৈশ্বানরবিষ্ঠায়াৎ সমগ্ৰোপাসনস্ত প্রাশস্ত্য 
নিরূপণাধিকরণম্‌ 
বিভিন্ন বিদ্ধানাৎ নানাত্বনিরূপনাধিকরণম্‌ 
অন্ুষ্ঠানবিকল্প নিরূপণাধিক্রণম্‌ 
কর্মীঙ্গাশ্রিতানা মু্শীথাদিবিদ্ান(ৎ অঙ্গভাবত্বাভাৰ 
নিরূপণাধিকরণম্‌ 

চতুর্থ পাদঃ। 

বিদ্যায়াঃ ক্রত্বঙ্গমাত্রত্ববাদ খণ্ডনাধিকরণম্‌ 
রসতমত্বাদীনাৎ স্ততিমাত্রত্ববাঁদ খণ্ডনাধিকরণম্‌ 
পারিপ্নবাঁধিকরণম্‌ 

বিদ্যায়! বজ্ঞাদেরনপেক্ষত্ব, শমদমাদেরাবশ্ঠকত্ব 
নিরূপণাধিকরণম্‌ 

প্রাণোপাসকম্তাপি তক্ষ্যাভক্ষানিয়মাধীনতা 
নিরূপণাধিকরণম্‌ 

যজ্ঞাদীনাৎ কর্তব্যতানিরপণাধিকরণম্‌ 
অনাশ্রমীনামপি ব্রঙ্গবিগ্ঠাধিকার নিরপণাঁধিকরণমূ 


88-৫০ 


৫১-৫২ 
৫৩-৫৪ 


৫৫ 
৫৬ 
৫৭-৫৮ 


৫৯-১৪ 


১-২০ 
২১-২২ 
২৩-২৪ 


২৫-২৭ 


২৮-৩১ 


৩২-৩৫ 
৩৬-৩৯ 


৪৩৪ 


৪৩৫ 


8৩৯ 
৪৪৯ 


8৪২ 
৪৪৩, 
888 


88৫ 


৪৫০ 
৪৫৭৯ 
৪৬৯ 


৪৬২ 


৪৬৩. 


৪৬৫ 
৪৬৭ 


১৮/০ 


সুত্র 
নৈষ্টিকস্ত ব্রহ্মচ্্যপরিত্যাগে ব্গবিষ্ঠাধিকারা দ্বহিভূ তিতা 
বধারণাধিকরণম্‌ ৪০-৪৩ 
যজমানস্ত থত্বিককৰ্ম্মফলপ্ৰাপ্তি নিরূপণাধিকরণম্‌ ৪৪-৪৫ 
মৌনব্রতন্ত সর্বাশ্রমধন্মত্ব নিরূপণাধিকরণম্‌ ৪৬-৪৮ 
“বাল্যেন” শৰস্তার্থনিরূপণাধিকরণম্‌ ৪৯ 
বিগ্ভায়াঃ তৎফলগ্ চ প্রাপ্তেরনিয়তকালত্ব নিরূপণাধি- 
করণম্‌ ৫০-৫১ 

চতুৰ্থ অধ্যায় । 
প্রথম পাদঃ। 
মুমুক্ষুণ| স্বস্ব্যাত্মত্বেন পরমপুরুষন্ত ধ্যাতব্যত্বা- 
বধারণাধিকরণম্‌ ১-৩ 
প্রতীকে ব্ৰহ্মদৃষ্টেরাবণ্যকত্ব নিরূপণাধিকরণম্‌ 8-৫ 
উদগীথাদিষু আদিত্যাদিধ্যানাবশ্তকত্ব নিরূপণাধিকরণম্‌ ৬ 
উপাসনাবিধিনিরূপণাধিকরণম্‌ ৭-১২ 
বিপ্যালাভে অপ্রবৃত্তফল পাপপুণ্যক্ষয় নিরূপণাধি- 
করণম্‌ ১৩-১৫ 
অগ্নিহোত্ৰাদ্থাশ্ৰম কৰ্ম্মণাৎ নিবৃত্ত্যভাৰ নিরূপণাধি- 
করণম্‌ ১৬ 
অলব্কবিষয়কৰ্ম্মাণ।ৎ অন্তৈভোগ্যত্ব নিরূপণাধিকরণম্‌ ১৭ 
বিদ্ধাকৃতকৰ্ম্মণঃ ফলাধিক্যনিরূপণাধিকরণম্‌ ১৭ 
প্রবৃত্তফলকৰ্ম্মণাং ভোগেন ক্ষয়নিরূপণাধিকরণম্‌ ১৯ 
দ্বিতীয় পাদঃ । 


জীবন্ত দেহান্তে ইন্দ্ৰিয়াদিসমন্বিত ভূত সুক্মময়দেহপ্রাপ্তি 
নিরূপণাধিকরণম্‌ ১-৬ 


পৃষ্ঠা 


8১৮ 


৪৭৯ 
৪৭২ 
৪৭৪ 


৪৭৪ 


৪৭৭ 
৪৭৯ 
৪৭৯ 
৪৮০ 


৪৮২ 
৪৮৫ 
৪৮৫ 


8৮৩ 
৪৮৭ 


৪৮% 


২! 
৩ 


81 
৫1 


১। 
২! 
৩। 
৪1 
৫1 


১ 
২। 
৩1 


৪1 
৫1 


৬। 


ue 


সুত্র পৃষ্ঠা। 


্র্গজ্ঞানাৎ দেবযানগতিপ্রাধি নিরূপণাধিকরণম ৭-১৩ 
ব্ৰহ্মজ্ঞানাং সুক্ষ্মদেইগত ভূতকুন্মাণাং ব্রহ্গরূপতা প্রাপ্তি 
নিরূপণাধিকরণম্‌ ১৪-১৫ 
ব্ৰহ্মজ্ঞানাং দেহান্তে উদ্ধগমনপ্রণালী নিরূপণাধিকরণম্‌ ১৬-১৭ 
বরহ্মজ্ঞানাং দেহত্যাগবিষয়ে কালনিয়মাভাৰ নিরূপণাধি- 


করণম্‌ ১৮-২০ 
তৃতীয় পাদঃ। 

অচ্চিরাগ্ভধিকরণম্‌ ১ 

বায়ধিকরণম্‌ ২ 

বরুণাঁধিকরণম্‌ ৩ 

অচ্িরাদীনাৎ দেবত্বনিরূপণাধিকরণম্‌ ৪-৫ 


পরব্রন্মোপাসকাঁনাৎ অঞ্ষরোপাসকানাঞ্চ পরব্রহ্মপ্রাপ্তি, 


তদেতরাণাৎ উপাস্তলোকপ্ৰাপ্তি নিরূপণাধিকরণম্‌ = ৬-১৫ 


চতুৰ্থ পাদঃ । 


বিদেহমুক্তস্ত স্বরূপ প্রতিষ্ঠানিরূপণাঁধিকরণম্‌ ১-৩ 
বিদেহমুক্তস্ত ব্রহ্মাভিননরূপেণ স্থিতি নিরূপণাধিকরণম্‌ ৪ 
বিদেহমুক্তন্ত বিজ্ঞানঘনত্বরূপত। প্রাপ্তিপুর্ব্বক সত্যসঙ্কল্পত্বা দি 


গুণোঁপেতত্বাবধারণাধিকরণম্‌ ৫-৯ 
বিদেহমুক্তস্ত সটবশ্বধ্য নিরপণাধিকরণম ১০-১৬ 
বিদেহমুক্তা নাং জগদ্থ্যাপারসাধনদামর্থ্যাঁভাব 

নিরূপণাধিকরণম্‌ ১৭-২১ 


বিদেহমুক্তশ্ত পুনরাবৃত্ত্যভাব নিরূপণাঁধিকরণম্‌ ২২ 


৪৯১৯ 


৫২৭ 
৫২৮ 


৫২৯ 


৫৪৪ 


৫৪৫ 


৫৪৩ 
৫৫০ 


৫৫৮ 
৫৬৬৯ 


পংক্তি 


১৬ 


অশুদ্ধি শুদ্ধিপত্র । 


অশুদ্ধি 
আনন্দাভবে 
জীব ব্ৰহ্ষের অংশ নহে 
ৃষ্টরূপে 
একথা 
সজ্যতন্তোপাদানত্বে 
বিশেষণৰ্থক 


তাহা শ্ৰীমদ্তগৰদগীতার ভগবান 


স্বভাবিক 

মামনন্তে 

ইহা লক্ষ্য 

তাহাও এতদ্বারা 
নিত্যপুরুষের 
বিছুষোমন্বানস্ত 
জাঁনিলেন,_-মন হইতে 


এয হোবানন্দয়াতি 
কারণাদি 

পুচ্ছ ব্ৰহ্ম 

অবয়ব শব্দ লক্ষ্য করিয়া 


অন্নময়াদিয় শির 
বর্ণনা করতে 
অপরাঁণ্যপি 
আথ্যায়িকারি 


শুদ্ধি 


আনন্দাভাঁবে 

জীব ব্ৰহ্মের অংশ 

দ্ৰষ্ট রূপে 

একদা 

সংঘাতস্তোঁপাঁদানতে 

বিশেষণাৰ্থক 

তাহ! ভগবান 

স্বাভাবিক 

মামনন্তি 

ইতাঁও লক্ষ্য 

তাহা! এতদ্বারাও 

নিত্য পুরুষের 

বিদ্ুযোহ্মন্বানস্তয 

জানিলেন প্রাণ হইতে, 
তৎপর মন হইতে 

এষ হোবানন্দয়তি 

করণাদি 

পুচ্ছব্রন্গ 

অবয়ব শব্দকে লক্ষ্য 

করিয়া 

অন্নময়াদির শির 

বর্ণনা করাতে 

“অপরাণ্যপি 

আখ্যায়িকার 


পৃষ্ঠা 
১১২ 
১১৩ 
১১৬ 
১১৭ 
১২২ 


পংক্তি 
১২ 


২ 
অশুদ্ধি 

বিষয় দ্বার! 
শব্দ যে অনুবাকোক্ত 
এবং তদনুকুলে এবং 
অপ্ৰযোজ্য 
আনন্দের বোদ্ধত্ব 
অপর অমূর্তভাব 
ইত্যাদি এই 
রক্তবর্ণ 
রক্তবর্ণ তাহার 
পরমাত্ম সাধারণ ধর্ম্মাৎ 


আকাশোঁহধিকরণম্‌ 
(অতীত ) 

নীহি” 

বাক্য 

কর্তৃত্ব 

ইত্যাদি একের 


(ছাঃ ৪অঃ ১৫খঃ) 
বিশেষী 
স্বমহিমপ্রতিষ্ঠিতত্ব 
প্রকৃতঃ সাধারণ! 
নহেন ; কিন্তু পরব্রহ্গ ৷ 
ভবতুমর্থতি 

অন্তরের 

ব্ৰহ্মপমনেন 
নিত্যকৃতিবাচকাঁং 
উল্লিখিত আছে! 


শুদ্ধ 
বিচাঁর দ্বারা 
শব্দ অনুবাকোক্ত 
এবং তদনুকুলে 
অপ্ৰযোজ্য 
আনন্দের বোদ্ধ! 
অপর অমূর্তভাঁব ; 
ইত্যাদি। এই 
রক্তবর্ণ ; 
রক্তবর্ণ), তাহার 
পরমাত্মাসাধারণ 
ধৰ্ম্মাৎ 
আকাশাধিকরণম্‌ 
( অতীত ), 
নীহী” 
ব'ক্যে 
কৰ্ম্মত 
ইত্যাদি বাক্যে 
একের 
(ছাঃ ৪অঃ ১৫খঃ) 
বিশেষ 
স্বমহিমাপ্ৰতিষ্ঠিতত্ব 
প্রকৃতাসাধারণা 
নহেন, কিন্তু পরব্রহ্ম, 
ভবিতুমর্থতি 
অন্তরেব 
ব্ৰহ্মগমনেন, 
নিত্যাকৃতিবাচকাত ! 
উল্লিখিত আছে £-- 


পংক্তি 


২/০ 


অশ্ুদ্ধি 
দেবতাগণঃ 
বুদ্ধ্যাখ্য| 
ন শক্যং 
যোনিশবেেন 
বেদাস্তাঃ 
বিশেষাঙ্ 
প্রতিযেধ 
ভোক্তভৌগ্য 
বক্ত ম্‌ 
ত্যুপগমাৎ 
দুষ্ট জাগতি রূপ সকল 
ব্ৰ্টব্য 
হৃতস্তব 
ইতি বক্তব্যম্‌ 
দোঁযাত্তদভাঁব 
সন্তানি বস্তু, 
শব্দস্তাকাশো 
সোঁম্যেদ 
মাঁতরিশ্বন 
রূপশ্রবণাঁৎ 
তদভিধানাঁৎ তদা 
তাহার এই যে 
ব্যপাশ্রষস্ত 
এ জন্যও মৃত্যু 


উৎপত্তি 
অহং পদের 


শুদ্ধি 
দেবতাগণ 
বুদ্ধ্যাখ্যঃ 
ন বক্ত,ং শক্যৎ 
যোনিশব্দেন 
বেদান্ত 
বিশেষণান্ু 
প্ৰতিষেধ 
ভোক্ত ভোগ্য 
বক্ত ম্‌ 
ভ্যপগমাৎ 
দৃষ্টজাগতিক রূপ সকল 
দ্রষ্টব্য 
্যতস্তব 
ইতি ন ৰক্তব্যম্‌ 
দোষাত্তদভাব 
সন্তান বস্তু 
শবৰ্দস্তাকাশে 
সৌমোদ 
“মাতিরিস্বন 
রূপশ্রবণৎ১৮ 
তদভিধানাৎ “তদা 
তাহার হেতু এই যে 
ব্যপাঁশরয়স্ত 
এই বাক্যে জন্ম ও 
মৃত্যু 
উৎপত্তি থাকা 
শ্রুতির দ্বার! প্রতিপন্ন 
হয় যে অহং পদের 


৩১৮ 


৩২০ 


৩১৩ 


পংক্তি 
১১ 
২১ 


২%০ 


অশুদ্ধি শুদ্ধি 
হৃদ্বন্তজ্যোতি হৃদ্বম্ধজেযতি 
শ্বেত? ৪অঃ শ্বেতাঃ ৫ 
অল্প হইতেও অল্প অল্প হইতেও অল্প 

পরিমাণ 

স্বীয় গুণে স্বীয় জ্ঞানরূপ গুণে 
ইতি জীবন্ত অণুত্বনিরূপণাধিকরণম্‌ ০ 
বলা যায়। বল! যায়া। (অতএব 


জীবের জ্ঞান মহৎ হইবার যোগ্য হইলেও জীব অণু) 


তাহা হইলে মোক্ষও 


ইতি জীব স্বরূপস্ত বিভূত্ব 
নিরুপণাঁধিকরণম্‌ 

ভেদাভেদী 

নাবকপ্পুঃ 

ভাষ্য ।|--এতস্মাদা 


ণ্যঃ প্ৰাণঃ, 
নাম রূপের 


তাহা হইলে মোক্ষ - 

অথব! সম্পূর্ণ অসপ্ভাবও 

ইতি জীব স্বরূপন্তা ৃত্ 
নিরূপণাধিকরণম 

ভেদাভোদৌ 

নাবক্প্তঃ 

ভাষ্য ।--“"ন চ 

এতম্মাদা 
ইহাতে “যঃ প্রাণঃ 
অগ্য্যাদি দেবতার সৃষ্টি 


এবং তাহাদের ত্রিবৃংকরণ ও নাঁমরূপের 


শরীর গঠিত 
অধিকং 
ভূষস্তাৎ 
পাথোন” 
শরীর ধারণাৎ 
যতে! 
পরস্তোতিয় 
সুপ্ত্যাদি 
ব্ৰহ্গের-উভয় 


শরীরের অঙ্গসকল গঠিত 
অধিক, 

ভূয়স্তবাৎ 

পথোর্ন 

শরীর ধারণাব- 

যতো 

পরস্তোভয় 

সুষুপ্তা দি 

বন্ধের উভয় 


পংন্তি 
১৩ 
১৫ 


অশুদ্ধি 
বৃদারণ্য 
ব্ৰহ্মণা 
প্রসাদে 
ও স্মৃতি 
প্রকাশ্যাদি 
ভাসাৎ 
দুপায়াদবদর্শনৎ 
ভয় 
তেজস্বাৎ 
তত্ত্মস্তীতাপি 
এতদ্বাব] 
হেতুবাপ 
পুণ্যন 
এ 
প্রাণায়ত্তঘাদেঃ 
পরবিদ্াু 
ইত্যাগ্ভবভিনন্ত 
দেকমিগ্ভাত 
দ হসিত্য 
ব্ৰন্ধেয় 
দ্যুবাপ্ত্যাপি 
সম্ভৃতানি 
সন্ততি 
সম্ভতানি 
তাহা প্রযোজ্য 
সম্ভৃত 
প্রাত সবন 
বিদ্যাঁয়াদুপ সংহারঃ 


গুদ্ধি 


বুহদারণ্য 

ব্ৰহ্মণে] 
প্ৰসাদেন 

ও স্মৃতি 
গ্রকাশাদি 
ভা্যাসাহ 
দুপায়াদ্ব হ্মদৰ্শনং 

ভয় 
(তেজন্ত্বাৎথ 
তত্রমস্ত্রীত্যপি 
এতদ্বাৰ! 
হেতুব্প 
পুণ্যেন। 

এই 
প্রাণায়ত্তত্বাদেঃ 
পরৰবিন্তাহু 
ইত্যাদ্যভিধানন্ত 
দেকবিদ্যাত্ব 
দ হমিত্য 
ব্ৰহ্মের 
দ্যুব্য'প্্যপি 

সন্ত তানি 
সন্ততি 

সম্ভু তানি 

তাহ! সৰ্ব্বত্ৰ প্ৰযোজ্য 
সম্ভ তি 

প্রাতঃ সবন 

বিদ্ধাষামুপসতহারঃ 


২০ 


অশুদ্ধি 


ইত্যদিবাত 
থিত 
স্তত্যপগান 
প্ৰিযোজ্ঞাতয়ঃ 
সিদ্ধান্ত 
কিন্তুস 
তেহাচ্চষম্‌ 
গ্রহীতব্য 
নস্তি 


জ্যোতিৰ্ম্মযরপসম্পন্নঃ 


নির্বপেদিন্্রায়। 
সমস্তকাম 

তুক্তং 
অগ্নিবিদ্যাস্বরূপ 
অঙ্গীভূত্ত 

শৃত্যু 

বিদ্যাঙ্গ 

ইত্যাদি কেবল 
যন্মানাং 

ষণ্মাং 

ভূমবিস্তা! 

অবশিষ্ট 

একরূপ 
অঙ্কাশ্রিত 

পৃথক অস্তিত্বণীল 
তুল্যং 

হবলেও 
বিরজেক্তদহরেব 


শুদ্ধি 


ইত্যাদি বাক্যে 
কথিত 
স্তত্যুপগান 
প্রিষাজ্ঞাতয়ঃ 
সিদ্ধান্ত 
কিন্তু সা 
তেহ'ৰ্চ্চিষম 
গৃহীতব্য 
নাস্তি 
জ্যোতিকে প্রাপ্ত 
নিৰ্বপেদিন্ৰিয়া 
সমস্তকৰ্ম্ম 
ত্যক্তং 
অগ্নি বি্যাস্বরূপ 
অঙ্গীভূত 
মৃত্যু 
বিদ্ধাঙ্ 
ইত্যাদি ) কেবল 
যন্মাং 
যন্মাং 
ভূমাবিদ্ধা 
অৰিশিষ্ট 
একরপত্ব 
অঙ্গীশ্রিত 


পৃথকরূপ অস্তিত্বণীল 


তুল্যং 
হইলেও 
বিরজেত্তদহরেব 


পংক্তি 
১৭ 


২1/০ 


অশুদ্ধি 


কুটুম্ববৰ্গমহ 
একত্র একবাক্যতাঁয় 
বিবিদযন্তি 
ন্বোৎ 
কৰ্ম্মাণ্যপেক্ষ্যতে 
স্তত্তগাঁঃ 

শ্রুতি প্রসিদ্ধ 
অনভিভবত 
ঘথা 

কায়ণ 

ব্রা) মননশীল 
সর্বাশ্রম ধৰ্ম্ম(ত্ব 
স্বীয়ঃ 
প্রাপ্তেরানিয়ত 
ব্ৰহ্মত্ব 
ভূপগচ্ছন্তি 
স্ব্ঠাত্মত্বেন 
ডাধিকরণম্‌ 
রুৎকর্ষাৎ 

মন আঁদৌঃ 
তপিত 

সুতরাং তাঁহাকে মনঃ 
সম্ভবঃ 

যজ্ঞের 

কম্মীণাৎ 
কৃতকন্মীণঃ 
ফুরণ 

ইয় 


শুদ্ধি 
কুটুম্ববর্গসহ 
একবাক্যতায় একত্র 
বিবিদিষস্তি 
স্বোৎ 
কৰ্ম্মাণ্যপেক্ষতে 
স্তাত্তথা 
শ্রুতিপ্রসিদ্ধ 
অনভিভবতার 
যথা 
কারণ 
ব্রা)। মননশীল 
সব্বাশ্রম ধর্ম্মত্ব 
স্বীয় 
প্রাপ্তেরনিরত 
ব্রঙ্গতত্ত 
তৃপগচ্ছস্তি 
স্বস্তাত্মত্বেন 
ণাধিকরণম্‌ 
রুংকর্ষাৎ 
মন আদে 
তপাত 
সুতরাং মনঃ 
সম্ভব 
যজ্ঞেন 
কম্মণাৎ 
কৃতকৰ্ম্মণঃ 
স্ফুরণ 
হ্য় 


{৩০ 
৫৩১ 
৫৩২ 


পংক্তি 


২%০ 


অশ্তদ্ধি 
অবশোষ 
তমুপগমাদিত্যঃ 
প্র1ণোঃ 
ভ্ৰহ্মস্বারপ্য 
য়থী 
খান্তর 
হার 
হায় 
তাহার 
সমর্ষন 
যাইতে পারে না 
চৈষাং 
যথা ক্রতুরখিল্লে(কে 
জোতিরূপ সম্পদ্ধ 
দ্বতীয় 
প্রাণাহন্ুৎ 
গ্রহীতব্য 
ইতি 
পস্থার 
পয়ন্ত 
বিদ্বাম্‌ 
পরিমাণও আত্মবুদ্ধি থাকে 


শ 


2 


| গে 41 


তদাত্মপ্রাপ্তি 
রশ্মিভিয়ি 
জ্ঞানজ্ঞ 
বিষয় কাল 
ছান্দোগো 


শুদ্ধি 

অবশেষ 
তহুপগমাদিভ্যঃ 
প্রাণো 

ব্ৰহ্মসারপ্য 

যথা 

শাখান্তরে 

তাঁহার 

তাহার 

ইহার 

সমৰ্থন 

পারে না 

চৈষোৎ 
যথাক্রতুরম্মিল্লেটকে 
জ্যোতিরূপসম্পদ্ধ 
দ্বিতীয় 

প্ৰাণ।হনুৎ 
গুহীতব্য 

ইনি 

পন্থার 

পরন্ধ 

বিদ্বান 

পরিমাণ আত্মবুদ্ধি 

থাকে না 

তদাত্মতী প্রাপ্তি 
বশ্মিভিরি 

জ্ঞানাঙ্গ 

বিষয়ে কাল 
ছান্নোগ্যে । 


পংক্তি 
২১ 


২/০ 


অশুদ্ধি 

মভিসম্ভবতি 

নাম ধ্যাতার 
সম্প্ধ্যতে 

শ্রুতি 

কথা 

কখন ক্ষ,রিত 
অপহতপাঁপাত্বাদি 
হইয়াঃ 
জ্ঞানস্বস্বরূপ! 
ক্ষরিয় 
বিজ্ঞানঘনত্ব 
সহংঃব্ৰহ্ধণী 

বেদ- 
হয়েন। 
সমস্ত ভোগ 

৪অঃ ২পা! ১১-১২ স্থঃ 
হবধারর্ণে 

ইতার্থ 

অনান্য নিরুক্তে 
নিলয়নে 
মহাপুরুষ 

ঈশ্বব 
যথন 
নমুদায়ের 

বিষয়ৌ ণজন্মমরণশবেী 


স্থাপিতঃ 
মান্বাতৎ 


শুদ্ধি 
মভিসম্ভবস্তি 
নামধ্যাতার 
নিষ্পদ্ধতে 
শ্রুতিতে 
কথা 
ভেদবুদ্ধি কখন স্ফুরিত 
অপহতপাপ্মুত্বাদি 
হইয়া 
জ্ঞানস্বৱপ! 
করিয়া 
বিজ্ঞানঘন 
সহব্রহ্গণা 
বেদ 
হয়েন, 
যে সমস্ত ভোগ 
৪অঃ ৪প!, ১৯ হু 
হব্ধারণে 
ইত্যর্থঃ 
হনাস্ম্যেংনিরক্তে 
হনিলয়নে 
'মুক্তপুরুষ 
ঈশ্বর 
তখন 
সম্বন্ধে কি 
বিষয়ৌ...জন্মমরণশব্দৌ 
ME 
স্থাপিত 
মায়াতং 


পংক্তি 
১২ 
২১ 


২1০ 


অশুদ্ধি 
আছে, 
অংশীর। 
নৈবদোষ 
করিয়াছেন 
৩৪ স্থ ত্র, 
অকৃত্স্ন 
পিপীলিকারঃ 
বুদ্ধেগুৰ্ণোবিন| 
সগুণেষু 
ব্ৰীহোৰ্ব্ব 
অতএব সুত্রে 
উচ্চৈব 
হৃনভ্যপগম্যমানে 
অর্থাৎ 
পদাৰ্থ 
দেওয়া 

এষ্টব্য 

কৰ্ম্ম 

সব্রপাঠ 
প্রবোজ্য 
কার্ষান্ত কাঁরণাৎ 
বক্তবর্ণ 
অযাতো 
অর্থাৎ 

“সত্য; 

এই যে; তিনি 


পায়, ব্ৰহ্ধের স্বরূপগত 


শুদ্ধি 

আছে 

অংশীর 
নৈষদোষঃ 
করিয়াছেন। 

৩৪ সুত্রঃ £-- 
অকৃত্স্স 
পিপীলিকার 
বুদ্ধেগু ণৈৰ্ব্বিন| 
সগুণেষূ 

ত্রীহের্ব। 

অতএব এই সুত্রে 
তচ্চৈব 
হৃনভ্যুপগম্যমানে 
অর্থাৎ 

পদাৰ্থ 
দেওয়া 

দ্ৰষ্টব্য 

কৰ্ম্মে 

সুত্রপাঠ 

প্রযোজ্য 

( কাৰ্য্যন্ত কাঁরণাৎ ) 
রক্তবর্ণ 
অথাতো 
অর্থাৎ 
“সত্যং 


এই যে, তিনি 


পায়; মৃত্তিকা যেমন ঘট 
শরাবাদি নানারূপে প্রকাশ পাইতে পাৱে,:বন্ধের স্বরূপগত 


পৃষ্ঠা পংক্তি অশুদ্ধি 
৬১৪ ২৩ চিৎকেই শ্রুতি “ঈক্ষণ” 
৬১৬ ২১, অধিষ্ঠাত্রপ 
৬২২ ২৪ বিভিন্ন; 
৬২৪ ২০ মতামতবিচারেরই 
পরিশিষ্ট 
পৃষ্ঠা হত্ৰ সংখ্যা অশুদ্ধি 
ৰ ১২ সুত্র শ্ৰুতাচ্চ 
প্ৰ ১৪ * বিকারশব্দান্নেতি তেন্ন, 
তৰ ১৯ * নানুমানাপেক্ষ 
০০ ২৩ * আকাশস্তল্িঙ্গাৎ 
প্র ২৩ * চেতোহর্পণনিগদা 
ঞঁ ৩১৮ শাস্ত্দৃষ্ট 
প্র ৭ * নিচাৰ্য্যত্বাদেবং 
ঠি ১৮৮ অনবহিতে 
ও: ৩৭ * তথাদৃষ্ট্যপদেশ৷ 
lo ১২ ? অক্লভাবব্যাবৃতেশ্চ 
প্ৰ ২৭ * প্রতিপণ্ডেদর্শনাৎ 
1/০ ৪৩ ৮ ভেদেন 
ঞঁ ১৮. দির্শয়তি 
প্র ৪৮ জ্ঞেত্বাবানাচ্চ 
প্ৰ ৬ * তৈবমুপন্তাসঃ 
প্র ১০৮ কৃম্পনে। 
1%০ ২৭৮  প্রতিজ্ঞাসিদ্ধো 
তরী ২২ * কাশকৃতস্বঃ 


২৮০৪ 


শুদ্ধি 
চিৎকেই “ৰক্ষণ” 
অধিষ্টাত্রূপে 
বিভিন্ন, 
মতামতবিচাঁরেই 


শুদ্ধি 
শ্ৰুতত্বাচ্চ 
বিকারশব্দান্নেতি চেন্ন, 
নানুমানাপেক্ষা 
আকাশস্তল্লিঙ্গাৎ 
চেতোহর্পণনিগদাৎ 
শাস্তদৃষ্ঠ্য 
নিচায্যত্বাদেবং 
অনবস্থিতে 
তথাদৃষ্টযপদেশা 
অন্যভাবব্যা বুস্তেশ্চ 
প্রতিপত্তেদশিনাৎ 
র্ভেদেন 
দর্শয়তি চ 
জ্ঞেযত্বাবচনাচ্চ 
চৈবমুপন্যাঁসঃ 
কল্পনে| 
প্রতিজ্ঞা সিদ্ধে 
কাঁশক্বৎস্নঃ 


২৮০ 


পৃষ্ঠা সুত্র সংখ্যা অন্তদ্ধি 


lo ১১” 
এ ইহ ৮ 
এর ২৫ * 
॥০ ৫” 
1০ ৩৮ ৮% 
11০ ১৪.) 
eo ৪২ ৮ 
no ১৭. 
y/o ২২ * 
এর ২৪ ” 
৪৩1০ ২” 
ঞঁ ২৩ ” 
১২ ৩২ * 
১/০ ৫২ ” 
১০০ ১৪ ৮ 
ক্র ২১ 
এ ৩২ ৮ 
PHL ৪১ ৰ 
ঞ ৯৮ 
১1০ ৩ ৮ 
ft) ১১ * 
১৮০৩ 8° 
বৰ ১১ ”* 
১০ ১৩ 
ঞঁ ১৫ 
ন ১৮ 


নিমোৌক্ষপ্রসঙ্গ 
অস্মাদিবচ্চ 
নিরবয়বত্ব 
নাতৃণাদিবৎ 
সম্বদ্ধ| 

ক্ৰমোহতৎ 
নানাব্যপদেশোদ 
ইন্দ্ৰিয়ানি 
ব্ৰজীতে 
সংবাধনে 
বেদেকস্তামপি 
সম্ভুতিদ্বব্যাপুযপি 
যাবদধিকরম 
ভূপলব্বিবৎ 


‘স্তৃতযোহন্লমতি 
_ মুগাদানা 


কৰ্ম্মাণি 
তদযোগাৎ 
চাঁপেক্ষ্য 
তন্ময়ঃ 
অস্তেব 


- লিঙ্গাৎ 


মুখ্যত্বাৎ 
বোধকর 
অজ! 
ব্রহ্মবোধকত্ত। 


শুদ্ধি 

নিমে {ক্ষ প্রসঙ্গ 
অশ্মাদিবচ্চ 
নির্বয়বত্ব 

ন তৃণাৰ্দিবং 
সম্বন্ধ] 
ক্রমোহত ; 
নানাব্যপদেশাদ 
ত ইন্দ্রিয়ানি 
ব্রবীতি 
সংরাঁধনে 
চেদেকেন্তামপি 
সন্তু তিদ্যুব্যাপ্ত/পি 
যাবদধিকারম 
তুপলব্ধিবৎ 
স্ততয়েহনুমতি 
মুপাদানা 
কৰ্ম্মাপি 
ওদযোগাঁৎ 
চাঁপেক্ষ্যঃ 
তন্মনঃ 

অগ্ঠৈব 
ল্লিঙ্গাৎ 

সখ্যত্বাৎ 
বোধকত্ব 
অজারা 
ব্রহ্মবোধকতা 


ওঁ হরিঃ। 
দ্বিতীয় সংস্করণের প্রকাশকের নিবেদন ;-- 


মহন্ত শ্রীযুক্ত স্বামী সন্তদাসজী ব্রজবিদেহী গৃহস্থাশ্রমে থাকা কালে তৎ- 
প্রকাশিত অপরাপর দর্শনের ব্যাখ্যারসহিত “দার্শনিক ব্ৰহ্মবিদ্ধা তৃতীয় খণ্ড” 
নামে এই গ্রন্থ প্রকাশিত করিয়াছিলেন। এই গ্রন্থ বিক্রয়ার্থ সাধারণ 
পুস্তকালয়ে রাখা হয় নাই, স্থতরাৎ সর্বসাধারণের নিকট ইহা সৰ্ব্বদাই দুস্পাপ্য 
ছিল। কিন্তু তথাপি বিক্রয়ের দ্বারা এইক্ষণ ইহা শেষ হইয়! গিয়াছে ; পরন্ত 
ইহা পাঠের নিমিত্তদর্শন-বিদ্যার্ীদিগের আগ্রহাতিশয় ক্রমশঃ বৃদ্ধিপ্ৰাপ্ত হই- 
তছে; ইহা দেখিয়া এই গ্রন্থের একটা নূতন সংস্করণ প্রকাশ করিবার জন্য 
আমরা কেহ কেহ গ্রন্থকাঁরকে অনুরোধ করি। তিনি আমাদের প্রস্তাবে 
সম্মত হইয়া এই গ্রন্থের ভূমিকার অধিকাংশ এবং উপসংহারের ১ম প্রকরণটা 
সম্পূর্ণ নৃতন লিখিয়া দিয়াছেন, এবং সমগ্র গ্রন্থটী পুনরায় দেখিয়া স্থানে স্থানে 
পরিবর্তনাঁদি করিয়া ইহা মুদ্রাঙ্কিত করিয়া, প্রকাশিত করিবার ভার আমার 
উপর কৃপ| করিয়া অর্পণ করিয়াছেন । আমি ভাল পণ্ডিত নিযুক্ত করিয়া 
এই গ্রন্থের ছাপাটা বিশুদ্ধ করিবার জন্য যথাসাধ্য চেষ্ট, করিয়াছি; বাবার 
কপাপ্রাপ্ত হাইকোর্টের উকীল শ্রীযুক্ত নরেন্্রনাথ শেঠ “হৃশয়ও এ বিষয়ে 
আমায় বহু সাহায্য করিয়াছেন। কিন্তু তথাপি দৈবদর্কিপকে, স্থানে 
স্থানে অনেক ভুল রহিয়। গিয়াছে। এই সকল ভুল প্রঃ সম্ভব 
সংশোধন করিয়া একটী শুদ্ধিপত্রে নির্দেশ করিতে চেষ্টা করিয়াছি । পাঠক 
'মহোদয়গণ কৃপা করিয়া আমার ক্রটি মার্জনা পূর্বক তদদ ্টে অশুদ্ধি সংশোধন 
করিয়! গ্রন্থ পাঠ করিবেন তাঁহাদের নিকট এই প্রার্থনা করি। 

আধুনিক কালে নানা প্রকার কঠোর ভাষ্যজালে আবৃত হইয়া বেদাস্ত- 
দর্শন সাধারণের পক্ষে একান্ত ভুনিরীক্ষ্য সুতরাং একপ্রকার পরিত্যজ্য 
হইয়াছিলেন। আমরা ভরসা করি যে গ্রন্থকারের সরল ভাষাব্যাখ্যা 
দ্বারা ইহার কঠোরতার অপবাদ দূর হইয়া যাইবে, এবং ইনি সর্বসাধারণের 
আদরণীয় হইবেন, এবং পরিশ্রম সফল হইয়াছে দেখিয়া আমরাও 
আনন্দলাভ করিব। ইতি। 

নিবেদক 


শ্ীজ্ঞানেন্্র নাথ পিংহ 


